Contents 


= 


(1) 


সহীহ মুসলিম 


(ষষ্ঠ খণ্ড) 


[ আরবী ও বাংলা ] 


মূল : ইমাম আবুল হুসায়ন মুসলিম ইবনু হাজ্জাজ (রহঃ) 
[ অনুসৃত মূলকপি : ফুআদ ‘আবদুল বাকী’ ] 


(গণপাঠাগার এবং শিক্ষা, গবেষণা, প্রকাশনা, দাওয়াত, সমাজ সংস্কার ও সেবামূলক প্রতিষ্ঠান) 


https://archive.org/details/@salim_molla 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (যষ্ঠ খণ্ড) 


ভ্রীকাশনায : 
আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 
২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০ 
ফোন : ০২-৭১৬৫১৬৬ 
মোবাইল : ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮ 


এহ্‌বড় : 
‘আহলে হাদীস লাইব্রেরী ঢাকা’ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত 
প্রথম প্রকাশ : 
রবিউল আউয়াল ১৪৩৪ হিভারী 
মার্চ ২০১২ ঈসায়ী 
চৈত্র ১৪১৮ বাংলা 
কম্পিউটার কম্পোজ : 
ইউনিক কম্পিউটার্স 
৮৯/৩, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল 
ঢাকা-১১০০, মোবাইল : ০১১৯৯-৫৬৭৩৭০ 
Email: uniquemc15@ yahoo.com 
মুদ্ণে : 
আফতাব আট প্রেস 
২৬, তনুগঞ্জ, সুত্রাপুর, ঢাকা। 
মোবাইল : ০১১৯৮-১৮০৬১৫ 
হাদিয়া : 
৫০০/- (পীচশত) টাকা মাত্ৰ 
Sahih Muslim (Volume- 6) 


Published by Ahle Hadith Library Dhaka, 214 No. Bangshal Road, Dhaka-1100, Bangladesh. 
Phone: 02-7165166, Moible: 01191-636140, 01915-604598 

First Published: March 2012 

Price: 500.00 (Five Hundred) Taka Only. US$ 13.00 


Wwww.waytojannah.com 


সম্পাদনা পরিষদ 


{3 শাইখ মুস্তফা বিন বাহরুদীন আল-কাসেমী 


ফাযেলে দেওবন্দ, ভারত! 
অধ্ক্ষ- মাদরাসা মুহাম্মদীয়া আরাবীয়া, যাতরবাড়ী, ঢাক্স। 


9 শংখ ভাৰদুন beri 
অধ্যক় মাদরাসা মূহাম্মদীয় 
মুহাদিস- যারালা জান জর লোলা 


{3 শাইধ শামসুদীন সিনেটী 


উপাধ্যক্ষ. রসুলপুর ওসমান মোর! সিনিয়র মাদরাসা, নারায়ুণগঞ্জ। 


hiatal Sap: FEE BEE TEE EY 


lg ils a0 rsh iss CREE 
পি তত লা 


টি 08 মাগা মাসউদুল আলম আল-উমযী 
, এহচ, (ভরত 
বল ঘৰ৷ লং ফালা লে দৰ নব নলা 


টব কিট, haan shee 
Sodio alate tober bee gs 
লিমদ- ইল গিবয বহ লী 


লিসা ইন কৃরন- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদীনাহ, সৌদী শরারব। 


বত) শাইখ আন-আমীন আন-আইীধী 
হদীস- ইসলামিয়া 
চু দ কােক ক যন লম লাজ 


ডি কামা 
OEE Gh চাকা। 


ঙ শাইধ মোঃ কামরুল 
ae) dyna ies BE কংশাল মালিবাগ, চাকা। 


Wwww.waytojannah.com 


Contents 


Nar 
আমাদের কথা 


সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল ‘আলামীনের এবং লক্ষ কোটি দরূদ পাঠ করছি মানবতার মুক্তির 
দূত, সৰ্বশ্ষ্ঠ নাবী ও রসূল এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ 
%%-এর প্রতি । 

মুসলিম জাহানের সকল প্রকার দিক-নির্দেশনা লাভের প্রধান উৎস দুনিয়ার বুকে মহাগ্রন্থ আল-কুরআনের পর 
সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের স্থান। এ গ্রন্থসমূহ পরিপূর্ণ সহীহ ও নির্ভুল । আর হাদীস গ্রন্থসমূহের মধ্যে 
কোন বিষয়ে হাদীস সন্ধানে সহজলভ্য এ সহীহ মুসলিমের গুরুত্ব অপরিসীম । 
' ততি দ্রুত সময়ে ‘সহীহ মুসলিম’ বাংলা অনুবাদসহ ষষ্ঠ খণ্ড প্রকাশিতের মাধ্যমে সম্পন্ন হলো। বিশ্ববিখ্যাত 
মুহাক্কিক ‘আলিম মুহাম্মাদ ফুআদ ‘আবদুল বাকী‘-এর শ্ৰেণীবিন্যাস অনুযায়ী সাজানো মুদ্রণে বাংলার বুকে এটাই 
প্রথম । 

সহীহ মুসলিম-এর বাংলা অনুবাদ সহজ ও প্রাঞ্জল এবং সাধারণ পাঠকদের উপযোগী করার লক্ষ্যে আমাদের 
প্রকাশিত এ গ্রন্থে মূল হাদীস পূর্ণ সানাদ সহকারে মুদ্রিত হয়েছে। আর বাংলা অনুবাদে শুধু মূল রাবীর নাম উল্লেখ 
করা হয়েছে। মূল ইবারত পাঠ সহজ হওয়ার লক্ষ্যে হরকত সন্নিবেশ করা হয়েছে। গ্রন্থখানায় বিশুদ্ধ অনুবাদ ও 
যথার্থ টীকা সন্নিবিষ্ট করণে ইমাম নাবাবী (রহঃ)-এর সর্বশেষ তা‘লীক থেকে নেয়া হয়েছে। 

এ্রস্থটিতে প্রধানতঃ বিশ্ববিখ্যাত ‘আলিম মুহাম্মাদ ফুআদ ‘আবদুল বাকী‘ সম্পাদিত মিসরের বৈরুত সংস্করণ 
“দার ইবনু হায্ম” এবং “দারুল হাদীস” প্রকাশনীর অনুসরণ করা হয়েছে। “মাকতাবাতুল শামিলাহ” থেকেও 
সহযোগিতা নেয়া হয়েছে। অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাংলায় ব্যবহৃত ‘আরাবী শব্দগুলো 
সঠিক ‘আরাবী উচ্চারণের সাথে মিল রাখার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। 


পূর্বের খণ্ডগুলোতে (১ম থেকে ওয় খণ্ড পর্যন্ত) বাজারে প্রকাশিত প্রচলিত ধারা অনুসারে ক্রমিক নব্বর সংযুক্ত 
ছিল না। অর্থাৎ প্রকাশিত খণ্ডগুলোতে প্রথম নম্বরটি কুতুবুত্‌ তিস‘আর তারীখুল ‘আলামী-কে অনুসরণ করা 
' হয়েছিল। কিন্তু পাঠক মহলের নিকট উল্লেখিত নস্বরটি বুঝার দুর্বোধ্যতা এবং কুতুবুত্‌ তিস‘আর তারীখুল 
‘আলামী-এর কিতাব সহজলভ্য নয় বিধায় নতুন করে সাধারণ ক্রমিক নন্বর দেয়া হয়েছে। যেমন অত্র রস্থের প্রথম _ 


Wwww.waytojannah.com 


Contents 


হাদীসের নম্বর এসেছে ৬৩৯৪-(১/২৫৪৮) ৷ ড্যাস-এর পূর্বে প্রথম নম্বরটি নতুন করে ১ম খণ্ড থেকে ৫ম খণ্ড পর্যন্ত 
ক্রমিক নম্বর দেয়া হয়েছে (১ম থেকে ৩য় খণ্ডের নতুন ক্রমিক লম্বর পরবর্তী সংস্করণে পাওয়া যাবে ইনশাআল্লাহ) । 
তারই ধারাবাহিকতায় ষষ্ঠ খণ্ডের প্রথম নম্বর এসেছে ৬৩৯৪ নং । আর ড্যাস-এর পরে প্রথম বন্ধনীর প্রথম নম্বরটি 
পর্বের হাদীসের ক্রমধারা অনুযায়ী এবং দ্বিতীয় বা সর্বশেষ যে নম্বরটি রয়েছে সেটি হচ্ছে ফুআদ ‘আবদুল বাকী' 
সহীহ মুসলিমে বর্ণিত হাদীসগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজানো নিয়মে। 

বিশ্ববিখ্যাত মুহাক্কিক ফুআদ ‘আবদুল বাকী‘ কোন হাদীসের নম্বরে (পর্বের ক্রমিক নম্বর/হাদীস নম্বর) (পর্বের 
ক্রমিক নম্বর/...) (../হাদীস নম্বর) (.../...) দিয়ে শ্ৰেণীবিন্যাস করে হাদীস সাজিয়েছেন। যে সকল হাদীসের 
'_ সানাদে পাৰ্থক্য থাকা সত্বেও মাতান একই রকম সে হাদীসগুলোকে ফুআদ ‘আবদুল বাকী একই নম্বরের অধীনে 
এনেছেন। একই হাদীস যখন একাধিক জায়গায় বর্ণিত হয়েছে সেখানে নম্বর ঠিক থাকার কারণে কোথাও বা হঠাৎ 
ক্ৰমধারার তারতম্য দেখা দিয়েছে। তাই ফুআদ ‘আবদুল বাকী‘-এর প্রত্যেকটি শ্রেণীবিন্যাসের নম্বরগুলোকে ঠিক 
রেখে প্রথমে একটি করে নতুন সাধারণ ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে। যার ফলে পাঠক মহল সহজেই বুঝতে 
পারবে মোট কতটি হাদীস আছে এবং সকল পর্বে বর্ণিত হাদীসের ক্রমধারা অনুযায়ী মোট হাদীসের সংখ্যাও 
সহজেই জানা যাবে। এছাড়াও প্রতিটি হাদীসের বাংলা অনুবাদের শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও 
বাংলাদেশ ইসলামিক সেন্টার-এর নম্বরও সংযোজিত হয়েছে। আশা করি ইনশা-আল্লাহ সর্বসাধারণের জন্য এটিও 
খুব কল্যাণকর হবে। 

মানবীয় প্রচেষ্টায় ক্রটি থাকাই স্বাভাবিক ৷ তাই সুহৃদ পাঠকগণ! বিশেষত হাদীস চর্চায় নিয়োজিত ‘আলিমগণ 
ক্রুটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্রুতি রইল । 


পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ‘আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, 
অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার 
পাশাপাশি দূ‘আ করছি। 


হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর। আমীন! 


আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 


(গবেষণা ও প্রকাশনা বিভাগ) 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (১ম খণ্ডে) যা আছে 


[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আনল্লাহ] 


র্‌ বাকী'র নম্বর 
লিল [৩৪ | নং | অক 


বিঃ দ্বঃ ‘ফাযায়িলুল (মৰ্যাদাসমূহ) কুরআান ও এতদসংশ্িলিষ্ট বিষয়’ পর্বটি ফুআদ ‘আবদুল বাকী' পর্ব হিসেবে রেখেছেন কিন্তু 
পর্ব নম্বর দেননি, তাই পাঠক মহলের সুবিধার্থে পর্বাটির নম্বর দেয়া হয়েছে এবং এতে করে পর্ব নম্বর একটি করে বেড়ে যাবে। 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (৩য় খণ্ডে) যা আছে 


[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আনল্তাহ] 


Wwww.waytojannah.com 


Contents 


মোট 
নম্বর 


৩৬৯৩-৩৮৫৩ 


॥ 
ee 
uv 
> 
uv 
uv 
| 
= 
> 
[৫] 
Ar 
৭ 
i 


MS 


HERA GEES 


S| oA 
LEE 
Nett A! 
K 
[0] 

A 

চ 

[e ) 

[৫] 

Ed 

A 

uu 

@ 
AL 

(6) 
| 
@ 
AS 

€ 

u 
AL 

Eg 
| 
[5 ) 

[0] 


AL 


LAE 


২৯ 


G 


G 
= 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (৫ম খণ্ডে) যা আছে 


|] [বন ন] 
5 “" ল্তুল [হু _ 
নমর বাকী'র নম্বর 
কুরবানী 


=| কদ্ন [৮  গ  ] 
ED) HAE Mar E53 HE 7 EAE 
[০৮] লকক্তসব্লজ্দ [0] ০ | 
লিগগগ [১০] 
va 
a | 
০ | 
৮২৭৫ | ___ 
২ 
NN ESN HNN 


সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ডে যা আছে 


HEEEEOD 
3১ 


শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার 


mw 


o9|@ 


ণ 


ফুআদ ‘আবদুল 


E) 
বৰ 


EUBOEE 


২৫৪৮-২৬৪২ 
২৬৪৩-২৬৬৪ 
২৬৬৫-২৬৭৪ 
২৬৭৫-২৭৪৩ 
২৭৪৪-২৭৭১ 
২৭৭২-২৭৮৪ 
২৭৮৫-২৮২১ 
২৮২২-২৮৭৯ 
২৮৮০-২৯৫৫ 


সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১ 


হ্ল্ম [জ্ঞান] 
যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা 


0 তদ > 
| কলকল বিনণ এবং অন্দে বিনবলী লই 
[___ কিমা, জনাত ও জানের বন ___] ৯ 
লভ, জনাত নি'আমাত ও জাতবাীদের কর্ন _| ১৯ 
[বি ফিতনাহ ও কিযমাতের লঙষননমূহ | 
ৰ বিসমূহ ও মলয় অভি আইনত | ৯৯ 
অমল 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-২ 


Hint 
FE 


(54 


A 
Ar 


২৯৫৬-৩০১৪ 


> 
2 


৩০১৫-৩০৩৩ 


Wwww.waytojannah.com 


Contents 


হাক্্‌দার 
২ অধ্যায় : লফল সলাত ও অন্য যে কোন যর সান কা 
নফল ‘ইবাদাতের উপর মাতা-পিতার fod cE oy LE 


৩. অধ্যায় : ধ্বংস সে ব্যক্তির, যে পিতা-মাতা sf asl Cg ে A aD : Ab 
অথবা একজনকে বাধক্যে পেয়েও জান্নাত yv es ne Le 
পেলনা PETE U3 0k ON Se LASS 


8. অধ্যায় : পিতা-মাতার বন্ধু-বান্ধব প্রমুখের Vr, Al Late hE =£ 
সঙ্গে সম্পর্ক বজায় রাখার মর্যাদা i 


€ অন্যায়: পাপ-সলা বায NCEE 


i নে ড্যাকং he 4-1 


cont ALG ce cell cl -Y 
2 


১০. অধ্যায় : মুসলিমের উপর যুল্ম করা, 
তাকে অপদস্ত করা, হেয় জ্ঞান করা হারাম 
St ইয্যত-আবরু ও সম্পদও 


SEAT Ey LAD Alb a3 OL). 
AU 4 ey AAS 


HEY EE শত্ৰুতা ও পরস্পরকে পরিত্যাগ 
করা নিষিদ্ধ হওয়ার বিবরণ 


Wwww.waytojannah.com 


AY sloth ce ce Cb) 


Contents 


সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সৃচীপত্র 2 


ee. EO 
১৩. অধ্যায় : ক কল EARN 


২০ 
কাটাবিদ্ধ হওয়াও তার সাওয়াব BE 


১ আব আল | 

১৬. অধ্যায় : ভাইকে সাহায্য করা যাণি EE ন 
সি মদ 

তি ও সহ EE 


Al 8 CAD Lk OLN 


Umadl Ble Lah Tl - NY 


im ne LS EEA lg 2b -)t 


8 # « = WA 
EA DB Sd SA 02 


হয়ত সহানুভূতি ও সহযোগিতা 


১৮. অধ্যায় : গালি-গালাজ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ Pe 
১৯. অধ্যায় : ক্ষমা ও বিনয়ের মাহাত্ম্য ESTER 


Lh pas Ol -Y. 
oo ie ull dl Ts ba TIL CL -Y) 
SAY od Se 5 0b Wi 


Al BS ih FOR CG YY 
SHDN Lh OL -YY 


Ge OA ud be cell bY 


ES Eteed EI 
_ অভিাপ কনা থেক বর থাল 

অধ্যায় : যাদের উপর নাবী বুট 

অথবা বদদু‘আ করেছেন; অথচ তারা এর 

যোগ্য নয়, তাদের জন্য তা হবে পবিত্রতা, 

পুরক্ষার ও রা 


২৭. অধ্যায় : লাল | ন 
হওয়ার বিবরণ 


Ess of 30 pl Sd a lt ~ve 
5 4 Use aly Sal oh A, < 


a, als 


A 325s Oi) sda ০-1 


Hie EU Ue os 3S p35 5 El YY 


La AIS Sb -YA 


Wwww.waytojannah.com 


Contents 


3 সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সূচীপত্র 
inh CAS rt Gl 
ULE y Bs LLY BE LL -r) 
AN late sel GG -TY 
un [5 ml ae ab TY 


> 


Y Seg Eis HE CH 
FEV) pal Laos 4 Bs 
Wlan Lad US ll 

৩৫. অধ্যায় : কোন মুসলিমের প্রতি অস্ত্র দিয়ে A CAL GY cf sel Ll -ve 
ইঙ্গিত করা নিষিদ্ধকরণ ' s 


৩৬. অধ্যায় : চলাচলের পথ হতে কষ্টদায়ক EME HEM 
জিনিস দূর করার ফাযীলাত ৫২ Bohl oF GHD Ld oh TN 
৩৭. অধ্যায় : বিড়াল ও যে প্রাণী (মানুষকে) be By Fgh SS p35 rv 
কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ | £৩ | ৪: 

5 IS 


৩৮. অধ্যায় : অহংকার হারামকরণ | e8 | ot 


৩৯. অধ্যায় : মানুষকে আল্লাহর দয়া হতে Ca LAY) byl ‘se LG FA 
নৈরাশ করার নিষিদ্ধকরণ AEBS 


LES অসহায় ও অজ্ঞাত লোকের EE | 
CALS, sina Lod AU. 


8১. EE বরবাদ হয়ে গেছে' উক্তি ye | s 

নক লজ [5 gps 
8২. অধ্যায় : র সাথে সদাচরণ ও eb oN ess 
তাকে সদোপদেশ দেয়া A bs} 1s Ib 3 2b - EY 


SE Se Ah Db BLM ltr 

EE : হারাম নয় এমন বিষ 
করা মুস্তাহাব 

৪৫. অধ্যায় : ভালো মানুষের স 


Ladd (Lb -to 
koe: ie Mo NSS ORL লালা লও 


8৬. অয মেয়ে সম্ভানের প্রতি সদাচরণের re 
lh of LAY Lob Lb -t1 


Wwww.waytojannah.com 


১. অধ্যায় : মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, 
তার ভাগ্যের রিষৃক, মৃত্যুস্থান, ‘আমাল, 
হতভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ 


৫. অধ্যায় : আদাম সন্তানের উপর ব্যভিচার ও 
অন্যান্য বিষয়ের অংশ পরিমিত 


নির্ধারিত ভাগ্যলিপি থেকে কম-বেশি হয় না 


আল্লাহর নিকট সাহায্য কামনা এবং আল্লাহ 
কর্তৃক ভাগ্যলিপি ও (আল্লাহর প্রতি) সমর্পণ 
করার নির্দেশ প্রসঙ্গে 


Contents 


dE 3 Sh) 245 5b -\ 
SEL, ales nls SD Ls, 
Slay 


১3 
IDL le I 2a BS sin Sh 1 
Jibs sh Jil ei on 
WES GUN JG Ul ob EL -Y 
Has Fu Be UAE Vy SRY 


Ee) ঠা, EE il wi OU -A 
AL Eh mis IL BELT, 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সূচীপত্র 


SA al ত Ge se LL - 
| ৮৯ [9 sully is Un Ef 
J EES) 


২. অধ্যায় : সর্বাপেক্ষা বাক-বিতণ্ডা প্রসঙ্গে EREN 


eal; A343 os a pL) EE 


ll os 5, pill os 
Ss ER 


rE SLE LL SLE 
IM SA sd ES 


Ay pledny sil Gls 4 
Jil 


US di 85 LE SEI EB = 


২. অধ্যায় : আল্লাহর নামসমুহের বর্ণনা এবং a pe NE ef ie 
pS dl pla Ly ~Y 
বুয়া (হতো তাছ তাত হায় দা Os ES 
ula 
ত্য দু‘আতে দৃঢ়তা অবলম্বন করা এবং LO 

beoLsle lL a এ কথা না বলার it 0 UH VY sEAG oll LY 

8, - বিপদে পড়লে আকাজ্কা CRO TEE 
su TE dl UW Al i Cb -e 

RAPER 
৬. অধ্যায় : যিক্র, দু'আ ও আল্লাহর সারনধ্য sl SAY sed 3 nk LL ~1 
অর্জন করার মর্যাদা Ss dl 
৭, অধ্যায় : দুনিয়াতে শাস্তি কার্যকরের জন্য ky ob Lill dani 4 sled) AS LL -Y 
দু‘আ করা অপছন্দনীয় Ci 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম যষ্ঠ খণ্ড সূচীপত্র 


৯. অধ্যায় : হে আল্লাহ! আমাদেরকে দুনিয়াতে ER) 4 sy SA OY 
কল্যাণ দান করো ও আখিরাতে কল্যাণ দান 
দাও-এ দু‘আর মর্যাদা BE. 
* SY (লা- 3 ‘ = 
হ’ বলা), তাসবীহ্‌ (‘সুবহা-নাল্লা-হ' বলা) sed pony Jl Sad EU -). 
ও দু‘আর ফাযীলাত 

১১. অধ্যায় : কুরআন পাঠ ও যিক্রের জন্য JU FD se EUS Ss Eb -)) 
একত্রিত হওয়ার মর্যাদা AY 


aE ৬, LE AY EL LL 


SSL BEN) Sd GG -Y 


RES te Fadl ol —) 


১৫. তার অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে দহ 
আশ্রয় প্রার্থনা করা 


১৬. অধ্যায় : খারাপ সিদ্ধান্ত, (মুসীবাতে) দুঃখ | ১২১ SS SUD sg Or Dall A EU -)1 
পাওয়া ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা ২ EOE 


EBT APR | 


128 ely de U4 oe Bl NMA 
(BP TALY 


Yt 8 Ses Sed SS mes sil Ul -)৭ 


২০. bel লাভ নদ জন ১ i 
২১. অধ্যায় : ন ন | ১৩৬ [ ১৮৭ | 


EE 


১৯. Eh od nal 


ob 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সূচীপত্র 


২৪. অধ্যায় : পানাহারের পর ‘আল হাম্‌দু ua KY SG ls Al LS BLA LL -yt 
Baba A, 


dL A GELS A oN LL -vo 


E) als J 
ESL BOR LE All 2 E43 
pL Ah CG SU in al 


২৭. অধ্যায় : তিন গর্তবাসীর ঘটনা এবং 
সৎকর্মকে ওয়াসীলা করা সংক্রান্ত 


পর্ব (৫০) তাওবাহ্‌ 
১. অধ্যায় : তাওবার প্রতি উৎসাহ প্রদান ও er BE 
তার মাধ্যমে মুক্তি লাভ করা VEY | golly G5 ce U2 3: OL) 


২. অধ্যায় : ইস্তিগ্‌ফার ও তাওবার মাধ্যমে ££ - EE) 5 +8 + রে 
গুনাহ মাফ লা প্রসঙ্গে Ly SSDI 253 bys SLU -TY 


Jal 5 Sy KM TS Lak Ob ~T 
ধ্যানে মশগুল থাকা এবং কোন কোন সময় Ah 8 iar, Air, Sal 
HSI ms Bas 2 
তা ছেড়ে দেয়া ও দুনিয়াবী কাজে লিপ্ত EAE AE - 
GAL JEAN) SEI a3 


Es cS Al LED LL SS OL Ct 


৫. অধ্যায় : বার বার পাপ করা ও তাওবাহ্‌ ট 
করার কারণেও তাওবাহ্‌ গৃহীত হওয়ার us সম ad us 
বৰ্ণনা Lr oy IS 


FA # 


J -2 


৬. অধ্যায় : আল্লাহর আত্মমর্যাদা 
কাজ হারাম হওয়ার বর্ণনা 

৭. অধ্যায় : মহান আল্লাহর বাণী : EE ব্‌ Eo Sah fp ss IH Al -V 
সৎকর্ম Sle NALS) Ht ২ fl PE 

৮. LE) তাওবাহ্‌ বাকে | ১৬৫ | EEE as ie EE PREM 
হওয়ার বন; যদিও বহ হভযা করে থাকে AE AS Os SALAS dd Sb -A 

৯. অধ্যায় : কা'ব ইবনু মালিক (রাষিঃ oT HB AS LH uL UL -A 
দু’ সাথীর তাওবার বিবরণ 


nls 


Wwww.waytojannah.com 


Contents 


১০. hole : নিত্য অপবাদ দেয়া এবং | ১৭৮ NES Jy SBYV So sf Sb -). 
রটনকারীর তাওবাহ্‌ গৃহীত হওয়া - lt 

অ রসুলুল্লাহ মর্যাদা MET EPE AE 
ক ial 0 Cw BE ll p32 Fel 0 -))\ 


CELL cilia lis —o \ 


alas 
12s aL cla lis —or 
Zu 


DL AE BT GE GE sg CL -) 

LAN dey Gps Si oh Ob -Y 
Lh ps 

255 Al J LY 

CI oP BE asl Oye OG -t 
dc co SLD SSIS, 

dl OS UB dS IH pf EL -e 
Ges ly Hed 


fe ALS SUI“ AS A -N 
Et 0° sD A 53 


৮. অধ্যায় : চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা EE Sal Sits Ob -A 


৯. অধ্যায় : আল্লাহ তা'আলার চেয়ে বেশি Eo TE ET TE 
ধৈর্যশীল আর কোন সত্তা নেই ২৯২ oe 


১০. অধ্যায় : কাফির কর্তৃক পৃথিবীপূর্ণ স্বর্ণ L2H) sda Hh FY le OL 1. 
মুক্তিপণ দিতে চাওয়া প্রসঙ্গ - ড 


১১, অধ্যায় : (কিয়ামাতের দিন) কাফিরদের Ee 
E ’ 52): =) 
অধোমুখী করে একত্র করা হবে ২১৪ 42s se BS 52: 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৩ 


Wwww.waytojannah.com 


Contents 


9 সহীহ মুসলিম যষ্ঠ খণ্ড সূচীপত্র 
১২, অধ্যায় : দুনিয়ার সর্বাধিক স্বাচ্ছন্দ্যভোগী 


Jd Bl Al Sl le LG -\Y 
LE) FC nl Aas 


GA 3 BLS mgd sj Cb 
Gh dd AE ALS axis FAT 


১৪, [= মু'মিনের দৃষ্টান্ত শস্যক্ষেতের 
মতো এবং মুনাফিক ও কাফিরের দৃষ্টান্ত | ২১৬ | ' }'" 
দেবদারু গাছের মতো 


e detgint OE 


১৬, " : শাইতানের উসৃকিয়ে দেয়া, 
মানুষের মাঝে ফিত্নাহ্‌ সৃষ্টি করার উদ্দেশে 
শাইতান কর্তৃক. সেনাদল পাঠানো এবং 
প্রতিটি মানুষের সঙ্গে একজন সাথী রয়েছে 


ত তে পন না | ২২২ | 
দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং 
আল্লাহর রহ্মাতের মাধ্যমে জান্নাতে যাবে 


২ || 
১৯. অধ্যায় : নল দানের ক্ষেত্রে মধ্যপস্থা 


প্ব ৫৩) জনাত, জানাতে ২২৯ | !7৭ 
নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা 


১. অধ্যায় : জান্নাতে এমন একটি গাছ রয়েছে, 
যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর 
পর্যন্ত দ্রমণ করতে থাকবে কিন্তু এতেও সে 
তার ছায়া অতিক্রম করতে পারবে না 


২. অধ্যায় : জান্নাতবাসীদের উপর সন | ২০ 
সন্তুষ্টি নাযিল হওয়া এবং কখনো অসম্তষ্ট না BJ 
হওয়া 


৩. অধ্যায় : জান্নাতীগণ আকাশের 
তারকারাজির ন্যায় বালাখানাসমূহ দেখতে | ২৩২ | Yা' 
পাবে 

8৪. অধ্যায় : নাবী ¥%-কে যারা তাদের 
পরিবার-পরিজন ও ধরনৈশ্বর্যের বিনিময়ে | ২৩৩ | * 1 
দেখতে পছন্দ করবে 


Wwww.waytojannah.com 


By EUS cng at OLN 
SON Ss 3s) 
di a tee Ln 


ss Ain) sis URS LL -)" 
bh SL UK Ee Sho oli 2p 


Een 4 UE SEL) 
slG dl LS 
8 Aes Jet Js) LL -1A 
sll 


২ 


Ze’ of ALN Cl -) 


CS i Ot BY: ৩৬ -) 
WLS 0 Be Gb 0 


Edm nl se Js D5) OU -Y 
Sl ee LS Sb 


Ea id ol 253 A EE 
ADL BE GD 3D 55 bad: OL -t 
AL 


Contents 


সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সূচীপত্র 10 


দলটি সম জান্নাতে প্রবেশ করবে 152 se LD SSS Fd CG ~1 
তাদের মুখমণ্ডল দীপ্তিমান হবে এবং তাদের RE ATE i 3 
গুণাবলী ও সহধর্মিণীগণের বর্ণনা PealsI Peles DD A Dall 


৭. অধ্যায় : জান্নাত ও জার্নাতবাসীদের বিবরণ Gly Aol lie dd: UL -Y 
এবং সকাল-সন্ধ্যায় তাদের তাসবীহ পাঠ bad 5 is 
Bee 8 Us 2» 


মহান আল্লাহর বাণী : “আর তাদের Ay BED Al xs A 8: OL - 
সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে | ২৩৭ | ৮ | G9 80) 3% 0 13959 


রই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের MEERA 
চত হিয় ন কল হনে Os ss Ls 


৯. অধ্যায় : র তাবু এবং Sa Yl EG LS UE Lee 53 Slt 
ধ্যায় : জান্নাতের তাবু এবং ২৩৮ | YYA Ol Uy AA ls Le 3: 
মু'মিনগণের স্ত্রীদের বর্ণনা CAS) Ca esd 

১০. অধ্যায় : জান্নাতের নহরসমূহ থেকে যা Bs Bg ly es Len 


১১. অধ্যায় : পাখীর হৃদয়ের ন্যায় হৃদয় বিশিষ্ট Re be EA Lh SS: OG -v) 
কতিপয় লোক জান্নাতে প্রবেশ করবে hn sa 


১২. অধ্যায় : জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ f 
) -)Y 
ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্দের যা| ২৪০ | /£. Ms He 5A oS: AL 
স্পর্শ করবে Cia Cm Sb Uy Wd 


১৩. অধ্যায় : দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে i 5, 5A ES ‘an : U0 -'Y 


এবং দুর্বলেরা যাবে জান্নাতে ATER ET 


১৪. অধ্যায় : দুনিয়ার নশ্বরতা ও কিয়ামাতের via Les SEAN SG OA ES Lb = 
bs sh 


dl Gel AG 5 Le df : Ub -)e 
Wrsl se 
Gl ds IIS oH lah LL 1 
BE REAPEE A 
১৭. অধ্যায় : মৃত ব্যক্তির কাছে জান্নাত কিংবা {iho EM LL ae Lb) 
“as — : [Sl bah 
কবরের শাস্তি প্রমাণ করা এবং তাথেকে dl DA ale lly ae 
ক্ষমা প্রার্থনা করা 


Wwww.waytojannah.com 


Contents 
সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সূচীপত্র 


EEE 
EAE i 


cll SE CG -NA 


Se ILS ADL EN ods S81 Gl -N4 


১. অধ্যায় : SP ও 
ইয়া'জূজ মা’জুজ্প-এর প্রাচীর খুলে যাওয়া 


২. অধ্যায় : বাইতুল্লাহ শরীফের দিকে (যুদ্ধ) a ci bail al Sl GL - -Y 


অগ্রগামী সেনাদল মাটিতে ধ্বসে যাবে 


৩. অধ্যায় : বৃষ্টি বর্ষণের মতো বিপদাপদ 
নতি হৱা ২৬৯ | 11৭4 


8. অধ্যায় : দু'জন মুসলিম যখন তরবারিসহ 
৫. অধ্যায় : এ উম্মাতের এক অংশ অন্য অংশ 
দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়া UNE 


৬. অধ্যায় : কিয়ামাত সংঘটিত হওয়া পৰ্যন্ত যা 
Ps dl Gc ML কুু-এর সংবাদ | ২৭৫ 


VV 


Obl 3S cal J BED 


Lge lbh AAV 3: UG -t 


OA pared Kol) oh shh Gb -o 


| A od C98 Us BE SY Ln 
icLl 


AB ESS ESS 5 LE 3: OL -Y 


৮. অধ্যায় : ততক্ষণ পৰ্যন্ত কিয়ামাত সংঘটিত 
হবে না, যতক্ষণ পর্যন্ত ফুরাত তার মধ্যস্থিত 
পাহাড়সম স্বর্ণ উন্মোচন না করে 


৯. অধ্যায় : কুম্তনতিনিয়া (ইস্তামবূলের একটি 
শহর) বিজয়, দাজ্জালের আগমন এবং ‘ঈসা | ২৮০ | YA. 
ইবনু মারইয়াম (‘আঃ)-এর অবতরণ 
১০. দন Re সংখ্যাধিক্য হলে 
EES 


১২. অধ্যায় : দাজ্জালের আগমনের পূর্বে Sug ht 
মুসলিমগণ যে সকল বিজয় অর্জন করবে 
১৩. অধ্যায় : কিয়ামাতের আগে নিদৰ্শন 


Wwww.waytojannah.com 


id LL AELOD 46 EE =k 


২৭৯ - FANE 
Ai oe do ie 


EIS TELLS nH a: OL CA 
Hon OF AF U3 59 JE 


Al 38 LN el 8: OU). 
Le JH FS 3 5D BH OL NN 
Jbl rs 
Cll 0 te ts Le OG -\Y 
JE IH 


EU U5 38 HM UN gd Gl -\Y 


Contents 


সহীহ মুসলিম ষষ্ঠ খণ্ড সূচীপত্র 12 


১৪. অধ্যায় : ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত 
হবে না যতক্ষণ না হিজাযভূমি থেকে অগ্নু 
প্রকাশিত হবে 


১৫. অধ্যায় : কিয়ামাতের পূর্বে মাদীনার ঘর- 
ডাড়ি ও অক্টালিকার বর্ণনা 


EDS so LUN LY OL - 


jal 2) 
IX Les Ad En 5: Ul No 
ical 
Ly S52 be SED be Bh LG - 
JE UA 


BA Sd co BLN oY Sh -\V 
ৰ LE [ 


NG so LY: UU -\A 
SE UE U8 0 CH I Ss 
Dl x 


১৯. অধ্যায় : ইবনু সাইয়্যাদ-এর বর্ণনা | ৩০১ [ 7.) 

২০. অধ্যায় : দাজ্জাল-এর বর্ণনা, তার পরিচয় 
এবং তার সাথে যা থাকবে 

২১. অধ্যায় : দাজ্জালের পরিচিতি, তার জন্য 


মাদীনাহ্‌ (প্রবেশ) হারাম এবং কোন 
*মিনকে হত্যা ও জীবিত করণ 


২৩. অধ্যায় : দাজ্জালের আত্মপ্রকাশ এবং 
দুনিয়াতে তার অবস্থান, ‘ঈসা (‘আঃ)-এর 
অবতরণ এবং তার দ্বারা দাজ্জালকে হত্যা, 
দুনিয়া থেকে ভাল লোক এবং ঈমানের LAK! 
বিদায় গ্রহণ এবং নিকৃষ্ট লোকেদের 
অবস্থান, তাদের দ্বারা মূর্তিপূজা, শিঙ্গার 


ৎকার এবং কবর থেকে (সকলের) উত্থান 


২৪. অধ্যায় : ‘জাস্সা-সাহ্‌’ জন্তুর ঘটনা 
২৫. অধ্যায় : দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস FV 
২৬. অধ্যায় : হত্যাকাণ্ডের সময় 'হবাদাত করার 


ফাযীলাত 
২৭. অধ্যায় : কিয়ামাত সন্নিকটবর্তী | ৩৩০ [ 77 
২৮. অধ্যায় : উভয় ফুঁৎকারের মধ্যে ব্যবধান LAM! 


ie 3 5-1 


Le Uy Shey JB SS CY 
Ad 2553 JES die 8: OGY) 
AEA nal A, A 
dl GE UA AS JE 8: Ol YY 

Rs F 
SS Ly JED EIR od: Ol YY 
ARE BY Hy che J Nl 
ol 8 sy lays 253 dl 
ofall 8 CN OENI hele 
238 pb be Pi 
MEE EE 


JA Sal Le 


2% sd Ll v0 


Eo Falah Sh OL YN 


cL S30 -YY 


Wwww.waytojannah.com 


৫, অধ্যায় : যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ 
ব্যতীত অন্যকে শারীক করে বা রিয়ার 
অবৈধতা 

৬. অধ্যায় : রসনার সংযম (অর্থাৎ এমন কথা 
আলোচনা করা যার কারণে জাহান্নামে 
পতিত হবে) এবং অন্য নুসখায় রয়েছে 
বাকশক্তি নিয়ন্ত্রণ করা 

৭. অধ্যায় : যে ব্যক্তি নেক কাজের আদেশ 
দেয়, কিন্তু নিজে করে না এবং খারাপ 
কাজে বাধা দেয়, কিন্তু স্বয়ং তা থেকে দূরে 
থাকে না, তার শাত্তি 


Contents 


৮. অধ্যায় : নিজের গোপন দোষ-ক্রুটি 
বহিঃপ্রকাশ না করা 


৯. অধ্যায় : হাঁচির উত্তর দেয়া এবং হাই তোলা 
মাকরূহ হওয়ার বর্ণনা 

১০. অধ্যায় : বিভিন্ন বিষয় সংক্রান্ত 
বৰ্ণনা 

১১. অধ্যায় : ইঁদুর প্রসঙ্গে এবং নিশ্চয়ই এটা 
বিকৃত রূপধারী 

১২. অধ্যায় : মু'মিন লোক একই গর্ত হতে 
ES 


১৪. অধ্যায় : অযাচিত প্রশংসার মধ্যে এবং 

ংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির 

বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে 
তা নিষিদ্ধ 


BEN sal Gls ~o0 


Ls tl SSCL NILE SY + EG = 
+ SG BS UY ed 

Saas SEN LAY Lb -Y 
Rf 

SLA sb LLL -Y 

SLL 3 Lal Cl —t 

5) A GE ALE 8 SDH i Ll -e 


(FL > Ab: is 


Be se 53 LK aly 0b -1 
(GL bis ab Ss 85) 


Al Gl SB: AL -. 


Eel lh dB: UL -1) 


LES SD On Cal EY: GG -\Y 


Sd: cr 
44 06 1 Fn Se et UG = 
a Sal ole Ais Es Bh 


www.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম যষ্ঠ খণ্ড সূচীপত্র 14 


১৫. অধ্যায় : Bele ER IY AIT Ab 0 


4 JN nel es SOLA 
BAER 


Lb AD dS IH dB: -\ 
(al SS Lesh ts U1 


| ২. অধ্যায় : চল কা “প্রত্যেক | ৮৯ | baa | 2 ES SD ISIN Eb -Y 
সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে” (ti ds 

oS IAS YP SS AS dB: UL -Y 
[o] * nb 3 2s 
| {Ll cE SS 


os Mp SS If dB: UL -t 
(Lh pe) ol UP UPS 
EEC ES EEE TIED 
EN ESE 
৬. অধ্যায় : মদ্যপান হারামি হওয়ার ited 
Eo 


iss ols sis Ly yh ¥ El = 


(he) i PAG 


Wwww.waytojannah.com 


Contents 


ABV aly al els 1 
পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও 
শিষ্টাচার 


4 Bl Us HG "al 1 
১. অধ্যায় : মাতা-পিতার প্রতি সদ্যবহার ও উভয়ের মধ্যে কে তা পাওয়ার অধিক হাক্্‌দার 


B62: YG A Cn Ss ai yh CO S Cn es CY Pet Ec (reap) YA 
: U8 BE al JD od UA) He SEA of be dE of UP pM 09 OLE be 2 
# # TO SRE 2 2 NAHE Y os SE Ee oR ES 
br: U6 te Ss U6 le: U8 te U8 Mh: UN Ae SS oO Al 
as ক : JU toad: Jb eo 
5 1a UE RE An ts 2 
ALD SS Ty He OS BY Cn BE D> 9 
৬৩৯৪-(১/২৫৪৮) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ইবনু জামীল ইবনু তারীফ আস্‌ সাকাফী ও যুহায়র ইবনু হার্ব 
(রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রসুলুল্লাহ 38-এর নিকট এসে জিজ্ঞেস 
করল, হে আল্লাহ্র রসূল কুৰ! মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের সর্বাপেক্ষা হাক্দার ব্যক্তি কে? তিনি বললেন, 
তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপরও তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, 
তারপরও তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপর তোমার পিতা। আর কুতাইবাহ্‌ বর্ণিত 
হাদীসে “আমার সদ্ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে”-এর উল্লেখ আছে। 
তিনি (কুতাইবাহ্‌) তাঁর রিওয়ায়াতে “মানুষ” শব্দটি উল্লেখ করেননি । 
(ই.ফা. ৭ম খণ্ড, ৬২৬৯; ই.সে. ৮ম খণ্ড, ৬৩১৮) 
HEME Be 4d SE ch EES LG pl Bs LOL Hf EE (dt ite 
: UB ADA GS BA Cr dl IMO: ID E:T aC EL) Or ED 
” " A {22 - a= EE tn 
Ca SE Sal Sad salsa 
৬৩৯৫-(২/...) আৰু কুরায়ব, মুহাম্মাদ ইবনু ‘আলা আল হামদানী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল 3%! (মানুষের মধ্যে) সদ্ব্যবহার 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৪ 


Wwww.waytojannah.com 


Contents 


ু সহীহ মুসলিম (৬ষ্ট খণ্ড) 


পাওয়ার সর্বাধিক অধিকারী ব্যক্তি কে? তিনি বললেন, তোমার মা। তারপরও তোমার মা। তারপরও তোমার মা। 
তারপর তোমার পিতা । অতঃপর তোমার নিকটবর্তী জন। এরপর তোমার নিকটবর্তী জন। 
(ই.ফা. ৬২৭০, ই.সে. ৬৩১৯) 
427) af Cp nt Hy EUCE te SDS UES ds of 0 8 Hf ES (ymy-iran 
OES hy Ls: JE HS oh Pn Bs KY FE A OEE: NTA of CF 
' ৬৩৯৬-(৩/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, এক ব্যক্তি নাবী সুঁটু-এর নিকট আগমন করলো। এরপর তিনি জারীর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা 
করেন। এতে তিনি অতিরিক্ত বলেছেন, এরপর সে বলল, হ্যা। ‘তোমার পিতার শপথ!’ তুমি অবশ্যই অবগত 
হবে । (ই.ফা, ৬২৭১, ই.সে, ৬৩২০) 
a al BSc Alb (9 CE # AL Ee 5S cn Aa dL (-. $4) ৭V 
i Cs 5h gf CAS hs BS SE BS oar 
le 
৬৩৯৭-(৪/...) মুহাম্মাদ ইবনু হাতিম ও আহ্‌মাদ ইবনু খিরাশ (রহঃ) ..... ইবনু শুব্রুমাহ্‌ (রহঃ) থেকে এ 
সানাদে উহায়ব বর্ণিত হাদীসে (সর্বাপেক্ষা সদ্্যবহার পাওয়ার যোগ্য কে?) উল্লেখ রয়েছে। 
আর মুহাম্মাদ ইবনু তালহার হাদীসে মানুষের মধ্যে আমার সন্্যবহারের. সর্বাপেক্ষা বেশী অধিকার কার 
রয়েছে। এরপর তিনি জারীর বর্ণিত হাদীসের মতোই উল্লেখ করেছেন। (ই.ফা. ৬২৭২, ই.সে. ৬৩২১) 


ur EE ur EY E৯5 yu ‘> Cn RSs At া wn Ee si Ere (FEN) NE SA 


93-3 


Le Et BM fle IT EE 0) bs Le BS E> 
eal of BES BE Gd 0: U8 55 Sl Ae Uk nd of te Te BS 
“BOS Loss : UG 5: U6. Ar, 5h 

৬৩৯৮-(৫/২৫৪৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, 'যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসার (রহঃ) 
ny ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নাবী কুু-এর নিকট আসলো। 
এরপর সে তার নিকট জিহাদে অংশগ্রহণের অনুমতি চাইল । তখন তিনি বললেন, তোমার মাতা-পিতা কি জীবিত 


আছেন? সে বলল, হ্যা । তিনি বললেন, তাহলে তাদের উভয়ের (খিদমাত করে) সন্তুষ্টি অর্জনের চেষ্টা কর। 
(ই.ফা. ৬২৭৩, ই.সে. ৬৩২২) 


hes USS. FE Cl od B80: U8 all 0 0 0 Al Eo cial 
Lh Eh ts Clay PA) nd 38 Bes 6 


৬৩৯৯-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু যু‘আয (রহঃ) ..... আবুল ‘আব্বাস বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু 
‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, এক ব্যক্তি নাবী ক্টু-এর দরবারে আসলো! এরপর 
বর্ণনাকারী আগের মতো উল্লেখ করেন। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৩ 
ইমাম মুসলিম (রহঃ) বলেন, আবুল ‘আব্রাস-এর আসল নাম সায়িব ইবনু ফার্রখ আল মাক্রী (রহঃ) । 
॥_ (ই.ফা. ৬২৭৪, ই.সে. ৬৩২৩) 
HS 5G Le ASC xs be or OH Ul 5S ff ES ( PEs 
ue a se > Ee AS 01 mB BSC EEO ং Le re 0 us 
| Ake SLY Se ne be Leh ctl oe LAS 5) 
৬৪০০-(৬/...) আবু কুরায়ব (রহঃ), মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ও কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) হাবীব 
(রহঃ)-এর সূত্রে এ সানাদে হুবহু বর্ণনা করেন। (ই.ফা. ৬২৭৫, ই.সে. ৬৩২৪) 
be S20 ts Se SS Ry 0 Al Se BS da 0 bn BS Jj Ee) 
rl I abd cs 2 Gd Se HS Lk fds Lb Sd se 0 F535 
LS Sf SY tn det : J A ie 9 ol Anis Legh ce Sl: J HE als 
CO OT 0% 5: UB Al On SN AES: BE ce ad ll J 


৬৪০১-(../..) সা'ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাষিঃ) থেকে 
বর্নিত । তিনি বলেন, এক ব্যক্তি নাবী বু্ু-এর দরবারে আগমন করলো। এরপর সে বলল, আমি আপনার নিকট 
হিজরত ও জিহাদের জন্য বাই'আত গ্রহণ করব। (এর দ্বারা) আমি আল্লাহর কাছে পুরস্কার ও বিনিময় আশা করি। 
তিনি বললেন, তোমার পিতা-মাতার মধ্যে কেউ জীবিত আছে কি? সে বলল, হ্যা, তারা দু'জনই জীবিত । তিনি 
আবার বললেন, সত্যিই কি! তুমি আল্লাহর নিকট প্রতিদান আকাঙ্ফা করছ? সে বলল, হ্যা! তিনি বললেন, তাহলে 
তুমি তোমার মাতা-পিতার কাছে ফিরে যাও এবং তাদের দু'জনের সঙ্গে সদাচরণ কর । (ইফ ৬২৭৬, ই.সে. ৬৩২৫) 


WES Sally ESE sf CNG y poi oh — -ঁ 
২. অধ্যায় : : নফল সলাত ও অন্য যে কোন নফল ‘ইবাদাতের উপর 
মাতা-পিতার খিদমাত অগ্রাধিকার প্রাপ্ত 


df be De EL BS Sd th DEL ES E54 0 UBS BS (veo. ‘Ny Ee *] 
ME Lae SS EHR US: JA SIA of se a) 

be Uk tes 5m BE A U0 dl A df Se I 3 EEA SA JN 
: JE a} SIC. sk LU EG: hl E25 SY Cl SD EU Th Gk 
: JN DT Eb: ili ag 3 SS HLS ISL. ad al 
ts PEAY A ke A A AS EX Tix CY Fell + ll Ce TES. di 
legal 4h so is 


CH CRG tf he 23 5 : JH 


Wwww.waytojannah.com 


Contents 
8 সহীহ মুসলিম (৬ষ্ঠ থণ্ড) 


FD Ge ES A Ca Hd ROA - : 06-55 dG chs D0: Yn 
be bee AEE: EAS cna bas AUG CEU i Ce ofA el 
Ja: 2 1G Led TS sf CB Orde AL : 0 ACG ol LSS Sad EG 
ES 1A Cli ola el) of: BTA ta: ELA Od ee SALE: Noo 
+e AE BSUS YS Al LS, SG: Lady ADL 5 a ih Ceo: 15 Ae 
৬৪০২-(৭/২৫৫০) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
বরা (বান ইননাঈলের একল আদ ডি) ভর ইবাদাতখাায় ইবাদাত নিম থাকতেন। (এব) 
তার মাতা তার কাছে আসলেন । | 
হুমায়দ (রহঃ) বলেন, আমাদের কাছে আবূ রাফি‘ এমন ভঙ্গিতে ব্যক্ত করেন, যেমনভাবে রসূলুল্লাহ 3 

তাঁর মায়ের ডাকের ভঙ্গিতে আবূ ছুরাইরাহ্‌ (রাযিঃ)-এর কাহে ব্যক্ত করেছেন। কিভাবে তার হাত তার ক্রর উপর 
রাখছিলেন। এরপর তার দিকে মাথা উঁচু করে তাকে ডাকছিলেন। বললেন, হে জুরায়জ! আমি তোমার মা, আমার 
সাথে কথা বলো! এ কথা এমন অবস্থায় বলছিলেন, যখন জুরায়জ সলাতে নিমগন ছিলেন। তখন তিনি মনে মনে 
বলতে লাগলেন, “হে আল্লাহ! (একদিকে) আমার মা আর (অপরদিকে) আমার সলাত (আমি কী করি?)”। রাবী 
বলেন, অবশেষে তিনি তার সলাতকে অগ্রাধিকার দিলেন এবং তার মা ফিরে গেলেন। পরে তিনি দ্বিতীয়বার 
আসলেন এবং বললেন, হে জুরায়জ! আমি তোমার মা, তুমি আমার সঙ্গে কথা বলো । তিনি বললেন, ইয়া আল্লাহ! 
আমার মা, আমার সলাত । তখন তিনি তার সলাতে ব্যস্ত রইলেন। তখন তার মা বললেন, “হে আল্লাহ! এ 
জুরায়জ আমারই ছেলে। আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম । সে আমার সাথে কথা বলতে অস্বীকার করল। 
হে আল্লাহ! তার মৃত্যু দিয়ো না, যে পর্যন্ত তাকে ব্যভিচারিণীর মুখ না দেখাও ৷” 

তিনি (সু) বলেন, যদি তার মাতা তাঁর বিরুদ্ধে অন্য কোন বিপদের জন্য বদদুআ করতেন তাহলে 
অবশ্যই সে বিপদে পতিত হত । 
তিনি (3) বলেন, এক মেষ রাখাল ভুরায়জ-এর ‘ইবাদাতখানার নিকটেই (মাঝে মাঝে) আশ্রয় নিত। 
তিনি বলেন, এরপর গ্রাম থেকে এক মহিলা বের হয়ে এলে। উক্ত রাখাল তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়। এতে 
মহিলাটি গর্ভবতী হয়ে পড়ে এবং একটি পুত্র সন্তান জন্ম দেয়। তখন লোকেরা তাকে জিজ্ঞেস করল, এ (সন্তান) 
কোথা থেকে? সে উত্তর দিল, এ ‘ইবাদাতখানায় যে বাস করে, তার থেকে তিনি বলেন, এরপর তারা শাবল- 
কোদাল ইত্যাদি নিয়ে এলো এবং চীৎকার করে ডাক দিল। তখন জুরায়জ সলাতে মশগুল ছিলেন। কাজেই তিনি 
তাদের সাথে কথা বললেন না। তিনি বলেন, এরপর তারা তীর ‘ইবাদাতখানা ধ্বংস করতে লাগল। তিনি এ 
অবস্থা দেখে নীচে নেমে এলেন। এরপর তারা বলল, এ মহিলাকে জিজ্ঞেস করো (সে কী বলছে)। তিনি বলেন, 
তথন জুরায়জ মুচকি হেসে শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার পিতা কে? তখন শিশুটি বলল, আমার 
পিতা সে মেষ রাখাল। যখন তারা সে শিশুটির মুখে এ কথা শুনতে পেল তখন তারা বলল, (হে দরবেশ) আমরা 
তোমার 'ইবাদাতখানার (গীর্জার) যতটুকু ভেঙ্গে ফেলেছি তা সোনা-রূপা দিয়ে পুনঃনির্মাণ করে দেব। তিনি 
বললেন, না; বরং তোমরা মাটি দ্বারাই পূর্বের ন্যায় তা নির্মাণ করে দাও। এরপর তিনি তার ‘ইবাদাতগাহে উঠে 
বসলেন । (ই.ফা, ৬২৭৭, ই.সে. ৬৩২৬) 


15-3 


So ES GIS 0 ah COST OUR 0 Sh BE nh ts LAD BS AE As 
lay Se 03 cose EN) Sl SS U6 BEE Gl oF EEA of UP mmm 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫ 


GU: J. 2: A Lod Ay lH G3 US kre Il Ne HED EDR USS gi 
JEG: HB Lo SX 5 25 Oe US Ub SEL al DLs co IH ees A) 
ED: AE Lah hs 5 55 oe US Cb SAL Sn sc TH Das CA DG: 
AE AHN I RE ETN 
- UN - 6 Ay ht 0): CHE LSS J HA FE Es IO SAS 20 SE 
SLI lilt eligi Jaf Ke Deas 
| HE IE 4 2 by Hae 1 EEG 0 Eh: Ab AY, 
UR LA Ll BS 3: JB sy OS td Ol: JG de ENA LAD 5 CS) 
se 150 - J6- el Le: IN dy to SET I 5 dB Gi a A Ia 
IS CS Osh in byl 3: Ju RS ts Bape ds: Li ss OAL, LE es 
Liss 

Jl el A i ALS Ey DOL BS ce CS) I Td A le a ie 
Ji 28 ce OHS dks SY JES 2) OES SJ SH CH YS 5 Be 8 
NEO 

CaS TE8 4 S HEL satah BLT) E33 A BE A JSD LE SG: J 

EE 5s dl a: J As Sin SH 1 ls ৯! As bo 1329: BE 
EE Gls abl Hel: JE CS 5 EUAN YO le IST Hl: 4d ad 
he GES Y Ha: i cb ah LS 0 co: IG cal 
Hh: Cl be 8 SY Heh: li od oy: O59 Cas AG Ll og 192 
AEC 

Ls 5 : GF O15 255 fo de SY Gall: cl VE OS J ML: J 
be cb Ld: lh GS ds SEs C5 
৬৪০৩-(৮/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3 বলেন : 
তিনজন ব্যতীত কেউ দোলনায় কথা বলেনি। তাদের মধ্যে একজন 'ঈসা ইবনু মারইয়াম (“আঃ), আরেকজন 
জুরায়জ সম্পর্কিত শিশুটি । জুরায়জ ছিলেন একজন ‘ইবাদাতগুজার ব্যক্তি । তিনি একটি ‘ইবাদাতখানা তৈরি করে 
সেখানে অবস্থান করতেন। এক সময় তার কাছে তার মা আসলেন। তিনি সে সময় সলাতে নিমগু ছিলেন। মা 
ডাকলেন, হে জুরায়জ! তখন তিনি (মনে মনে) বলতে লাগলেন, হে আমার প্রতিপালক! (একদিকে) আমার মা ও 
(অপর দিকে) আমার সলাত । এরপর তিনি সলাতে মগ্ন থাকলেন। মা ফিরে গেলেন। পরের দিন তিনি আবার 


তার কাছে এলেন। তখনও তিনি সলাত আদায় করছিলেন। তিনি বললেন, হে জুরায়জ! তখন তিনি (মনে মনে) 
বললেন, হে আমার প্রতিপালক! একদিকে আমার মা (আমাকে ডাকছেন) আর (অন্য দিকে) আমার সলাত । 


Wwww.waytojannah.com 


Contents 


৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


এরপর তিনি সলাতে মশগুল রইলেন। মা ফিরে গেলেন। এরপরের দিন আবার এলেন। তখনও তিনি সলাতেই 
রত ছিলেন। এবারও (মা) বললেন, হে জুরায়জ! তখন তিনি (মনে মনে) বললেন, হে আমার প্রতিপালক! 
একদিকে আমার মা (আমাকে ডাকছেন) । (অন্যদিকে) আমার সলাত। এরপর তিনি সলাতেই লিপ্ত রইলেন। 
এবার তার মা বললেন, হে আল্লাহ! বদ্্‌কার স্ত্রীলোকের সম্মুখীন করার আগ পর্যন্ত তুমি তার মৃত্যু দিয়ো না। 
এরপর বানু ইসরাঈলদের মধ্যে জুরায়দ ও তার ‘ইবাদাত সম্পর্কে আলোচনা হতে লাগল । (বানী ইসরাঈলের 
মধ্যে) সৌন্দর্য উপমেয় এক দুশ্চরিত্রা স্ত্রীলোক ছিল। সে বলল, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের সামনে 
তাকে (জুরায়জকে) ফিতনায় ফেলতে পারি। তিনি বলেন, এরপর সে জুরায়জের সামনে নিজেকে পেশ করে। 
কিন্তু জুরায়জ তার প্রতি ক্রক্ষেপও করেননি। অবশেষে সে এক মেষ রাখালের নিকট আসে । সে জুরায়জের 
‘ইবাদাতখানায় মাঝে মধ্যে যাওয়া-আসা করত । সে তাকে নিজের দিকে প্রলুন্ধ করল ৷ সে (রাখাল) তার উপর 
অনুরক্ত হলো। এতে সে গর্ভবতী হয়ে গেল। যখন সে সন্তান প্রসব করল তখন বলে দিল যে, এ সন্তান 
জুরায়জের ৷ লোকেরা (এ কথা শুনে) তার কাছে এসে জড়ো হলো এবং তাকে নীচে নামতে বাধ্য করল এবং তারা 
তার ‘ইবাদাতখানা ভেঙ্গে ফেলল আর তাকে প্রহার করতে লাগল। তখন তিনি (জুরায়জ) জিজ্ঞেস করলেন, 
তোমাদের ব্যাপার কী? তারা বলল, তুমি তো এ দুশ্চরিত্রা শ্রীলোকের সাথে ব্যভিচার করেছো এবং তোমার পক্ষ 
থেকে সে সন্তান প্রসব করেছে। তখন তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটি নিয়ে এলো । এরপর তিনি 
বললেন, আমাকে একটু অবকাশ দাও, আমি সলাত আদায় করে নেই । তারপর তিনি সলাত আদায় করলেন এবং 
সলাত শেষে শিশুটির কাছে এলেন। এরপর তিনি শিশুটির পেটে টোকা দিয়ে বললেন, হে বৎস! তোমার পিতা 
কে? সে উত্তর করল। অমুক রাখাল । বর্ণনাকারী বলেন, তখন লোকেরা জুরায়জের দিকে এগিয়ে আসলো এবং 
তাঁকে চুম্বন করতে এবং তার গায়ে হাত বুলাতে লাগল। এরপর বলল, আমরা আপনার ‘ইবাদাতখানা স্বর্ণ দ্বারা 
নির্মাণ করে দিব । তিনি বললেন, না বরং পুনরায় মাটি দিয়ে তৈরি করে দাও, যেমন ছিল। লোকেরা তাই করল। 
(তৃতীয় জন) একদা এক শিশু তার মায়ের দুধ পান করছিল। তখন উত্তম পোষাকে সজ্জিত এক লোক একটি 
হষ্টপুষ্ট সওয়ারীর উপর আরোহণ করে সেখান দিয়ে যাচ্ছিল। তখন তার মা বলল, হে আল্লাহ! তুমি আমার 
ছেলেকে এর মতো বানিয়ে দাও। তখন শিশুটি মাতৃত্তন ছেড়ে তার প্রতি লক্ষ্য করে বলল, “হে আল্লাহ! তুমি 
আমাকে এর মতো বানিও না।” এরপর সে আবার স্তনের দিকে ফিরে দুধ পান করতে লাগল । রাবী বলেন, মনে 
হয় যেন আমি রসূলুল্লাহ 3%-কে এখনো দেখছি যে, তিনি তার শাহাদাত অঙ্গুলি নিজ মুখে দিয়ে তা চুষে সে 
শিশুটির দুধ পানের দৃশ্য দেখাচ্ছেন। এরপর তিনি বর্ণনা করলেন যে, কিছু লোক একজন যুবতীকে নিয়ে যাচ্ছিল 
এবং তাকে তারা প্রহার করছিল এবং বলাবলি করছিল যে, তুই ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস । আর সে 
বলছিল, আল্লাহর উপরই আমার ভরসা; আর তিনিই উত্তম কর্মবিধায়ক। তখন তার মা বলল, হে আল্লাহ! তুমি 
আমার পুত্রকে এর (দাসীর) মতো বানিও না। তখন শিশুটি দুধপান ছেড়ে তার (দাসীর) প্রতি লক্ষ্য করে বলল, 
“হে আল্লাহ! তুমি আমাকে এর (এ দাসীর) মতো বানিয়ে দাও।” সে সময় মা ও পুত্রের মধ্যে কথোপকথন 
হলো। তখন মা বলল, ঠাটা পড়ুক (এ কেমন কথা)। সুদর্শন এক ব্যক্তি যাচ্ছিল । তখন আমি বললাম, “হে 
আল্লাহ! তুমি আমার ছেলেকে এর মতো বানিও” ৷ আর তুমি বললে, “হে আল্লাহ! তুমি আমাকে এর মতো বানিও 
না”। এরপর লোকেরা এ দাসীকে নিয়ে যাচ্ছিল। তখন তারা তাকে প্রহার করছিল এবং বলছিল, তুই ব্যভিচার 
করেছিস এবং তুই চুরি করেছিস। তখন আমি বললাম, হে আল্লাহ! তুমি আমার পুত্রকে তার মতো বানিও না। 
আর তুমি বললে, হে আল্লাহ! তুমি আমাকে তার মতো বানাও । সে বলল, সে আরোহী ব্যক্তি ছিল অত্যাচারী ৷ 
তাই আমি বলেছি, হে আল্লাহ! তুমি আমাকে তার মতো বানিও না। আর যে দাসীকে ওরা বলছিল, তুই যিনা 
করেছিস। আসলে সে ব্যভিচারে লিপ্ত হয়নি এবং বলেছিল, চুরি করেছিস, অথচ সে চুরি করেনি। তাই আমি 
বললাম, “হে আল্লাহ! তুমি আমাকে তার মতো বানিয়ে দাও” । (ই.ফা. ৬২৭৮, ই.সে. ৬৩২৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৭ 


ঞ্া 


IG IG LB sh Le CXL aif SH Ch df GE): ol 1 
৩. অধ্যায় : ধ্বংস সে ব্যক্তির, যে পিতা-মাতা অথবা একজনকে বার্ধক্যে পেয়েও জান্নাত পেল না 
S08 of be af OF di be Age SH BES Ch CF DUS ES (roots t 
Ee: 0 SUC: Halide, sade: U8 FRE ll ce 
AE ISS Hb Cagis ‘gf CAS G8 Se x 
৬৪০৪-(৯/২৫৫১) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% বলেছেন: নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক। 
জিজ্ঞেস করা হল, কোন্‌ ব্যক্তির, হে আল্লাহর রসূল? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা 
একজনকে বার্ধক্যাবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। (ই.ফা. ৬২৭৯, ই.সে.৬৩২৮) 
: 8 EA ol 02 af be ci Ue ns BES ia Ls UA ESS (pj 
UN ter: U6 Tl JD Gin: OF Af ce) Ae) SA ey: 2) duo JN 
AY IG HB Lgl CAST 6h Le SY 
৬৪০৫-(১০/...) যুহায়র ইবনু হারৃব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন: সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবার সে ব্যক্তির নাক ধূলিমলিন হোক, আবার তার 
নাক ধূলিমলিন হোক । জিজ্ঞেস করা হলো, কার হে আল্লাহর রসূল 3%! তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতা 
উভয়কে কিংবা তাদের একজনকে বার্ধক্যজনিত অবস্থায় পেল, এরপরও সে জান্নাতে প্রবেশ করতে পারল না। 
(ই.ফা. ৬২৮০, ই.সে. ৬৩২৯) 


RD DL oh GUS te AG Ly DES AGS dD EHUB (pj 
Ae 53 25 C56 nil Ce) BEE A J U6: UU of be af be ces 
৬৪০৬-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন : তার নাক ধূলিমলিন হোক- কথাটি তিনবার বলেছেন। এরপর তিনি উক্ত 
হাদীসের মতোই উল্লেখ করেছেন। (ই.ফা. ৬২৮১, ই.সে. ৬৩৩০) 
j - eo eh ze EY 2 
La ai BIg aN) pllal La Jn Gl -t 
8. অধ্যায় : পিতা-মাতার বন্ধু-বান্ধব প্রমুখের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মর্যাদা 
AOS dy OF dl Se GUS ea 0h ode 0 Ll alll Hf ES (roorpy-ltev 
be DD 0 XE 0 dl AE LF lim OF A So Le AIH ol Ch A oe od tS 
se cS ale bel 63 OK Ln se ay dl Xe Ale Ld AC, Gs 23 Ae 
UO: dl Xe 08 dy Ura es CORY Ho al GL 4f Clk: by ty UE aly 
3 Ss Bf A Aa A OY 05% BE al UD Chas Cy SLAY of aM ty CS 
৬৪০৭-(১১/২৫৫২) আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) থেকে বর্ণিত যে, মাক্কায় এক রাস্তায় ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর সাথে এক বেদুঈনের সাক্ষাৎ 


Wwww.waytojannah.com 


Contents 


৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


হলো । ‘আবদুল্লাহ (রাযিঃ) তাকে সালাম দিলেন এবং তিনি যে গাধার পিঠে আরোহণ করতেন, সে গাধাটি তাকে 
আরোহণের জন্য দিয়ে দিলেন। তিনি তার মাথার পাগড়ীটিও তাকে দান করলেন। তখন ‘আবদুল্লাহ ইবনু দীনার 
(রহঃ) তাকে বললেন যে, আমরা তাকে বললাম, আল্লাহ আপনার কল্যাণ করুন। বেদুঈনরা তো অল্পতেই তুষ্ট 
হয়ে যায়। (এত দেয়ার প্রয়োজন কী ছিল?) তখন ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) বললেন, এ ব্যক্তির পিতা 
‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর বন্ধু ছিলেন। আর আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তির 
সর্বোত্তম নেকীর কাজ হচ্ছে তার পিতার বন্ধুর সঙ্গে সহমর্মিতা সম্পর্ক বজায় রাখা (ই.ফা. ৬২৮২, ই.সে. ৬৩৩১) 


cH A GS a ‘al HBS ANA 
lB Br A NRL CE 05 A AE be bs of A AE Le 
৬৪০৮-(১২/...) আবূ তাহির (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী সু 

বলেছেন: সর্বোত্তম সদ্ব্যবহার হলো পিতার বন্ধুর সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা। (ই.ফা. ৬২৮৩, ই.সে. ৬৩৩২) 

clr, al Bo hls Oh ATS 0h is BS AE EB UEOE Ar) NEA 

ly 06 Cb 8 oe li 0d Ae oo AG oh LL oh a Xe 0H Bh Oo Uh et 

UG A UL ty SS Ces HD kD LY So LIK Tn SiC d ES 

x ES IE, Lh Sel ol 6 056 05 50 cl ee Ln dS 

Sis VC GPS 1S shel df dl is EL as SI Al Gs hd - NN - PR 

doh ie OY U6 BE al JD cia od J le Re ES 


a Bie C6 3 ds. " 2 4 Ys Af SN 
৬৪০৯-(১৩/...) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী (রহঃ) ..... ইরনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
যখন তিনি মান্ধাহ্‌ অভিমুখে রওনা হতেন তখন'তীর সাথে একটি গাধা থাকত। উটের সওয়ারীতে ক্লান্ত হয়ে 
পড়লে ক্ষণিক স্বত্তি লাভের জন্য তাতে আরোহণ করতেন । আর তীর সঙ্গে একটি পাগড়ী থাকত, যা দিয়ে তিনি 
মাথা বেধে নিতেন। কোন এক সময় তিনি উক্ত গাধায় আরোহণ করে যাচ্ছিলেন, তখন তার পাশ দিয়ে একজন 
বেদুঈন অতিত্রম করছিল। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অমুকের পুত্র অমুক নও? সে বলল, হ্যা । তখন 
তিনি তাকে গাধাটি দিয়ে দিলেন এবং বললেন, এতে আরোহণ কর। তিনি তাকে পাগড়ীটিও দান করলেন এবং 
বললেন, এটি দ্বারা তোমার মাথা বেঁধে নাও। তখন তার সঙ্গীদের কেউ কেউ তাকে বললেন, আল্লাহ আপনাকে 
ক্ষমা করুন। আপনি এ বেদুঈনকে গাধাটি দিয়ে দিলেন, যার উপর আরোহণ করে আপনি স্বস্তি লাভ করতেন 
এবং পাগড়ীটিও দান করলেন, যার দ্বারা আপনার মাথা বাঁধতেন। তখন তিনি বললেন, আমি রসুলুল্লাহ 3-কে 
বলতে শুনেছি, সর্বোত্তম সদ্্যবহার হলো কোন ব্যক্তির পিতার ইন্তিকালের পর তার বন্ধু-বান্ধবের সাথে সদ্ব্যবহার 
বজায় রাখা। আর এ বেদুঈনের পিতা ছিলেন ‘উমার (রাযিঃ)-এর অন্তরঙ্গ বন্ধু ৷ (ই.ফা. ৬২৮৪, ই.সে. ৬৩৩৩) 


A5YVg Al di ily —0 
৫. অধ্যায় : পাপ-পুণ্যের ব্যাখ্যা 
ur Hoole [8 ! Gr cgi UH Eee EEG on 56 x Ls > (Yoorp£) 1). 
FE 4l Js) a, Jb GS Ua gi ur 4 ২ O° oS ON Ey 2 oA Se 
ly Se ds KS Ie SIC LY DCR SL NE SYN A oF 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৯ 


৬৪১০-(১৪/২৫৫৩) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... নাওৃওয়াস ইবনু সাম‘'আন আল 
আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে পুণ্য ও পাপ সম্পর্কে প্রশ্ন করলাম। তখন 
তিনি জবাব দিলেন, পুণ্য হলো উন্নত চরিত্র । আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধা-দ্বন্ব সৃষ্টি করে এবং লোকে 
তা জানুক তা তুমি অপছন্দ করো। (ই.ফা. ৬২৮৫, ই.সে. ৬৩৩৪) 
od de RD hy C2 dl Le ES LAN Sa Lh CUR HA (pep EN) 
Bl I) oe 5 I sm CF Ay Ue ff Ue OH 0 HED OF AD AE Le - ple OH 
0 HE Al J LG A a BEST OE ALN) Teh On id Ls Bl FE 
Wl ad UCL BY SEY CLS Lr BE Al UD UH GY oo SCY OU - pt 

“ol se Bis Sf nk 

৬৪১১-(১৫/...) হারূন ইবনু সাঈদ আল আইলী (রহঃ) ..... নাওওয়াস ইবনু সাম‘আন (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি মাদীনাতে রসূলুল্লাহ 3%%-এর সাথে এক বছর অবস্থান করি। আর একটি মাত্র কারণ 
আমাকে হিজরত থেকে বিরত রাখে। তা হলো দীনের ব্যাপারে জিজ্ঞেস করার সুযোগ । আমাদের কেউ যখন 
হিজরত করে আসত তখন রসুলুল্লাহ 3%-এর কাছে কোন কিছুই জিজ্ঞেস করত না । তিনি বলেন, অতএব আমি 
তাকে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞেস করলাম । রসূলুল্লাহ 3% উত্তর দিলেন, সদাচারণই পুণ্য আর যা তোমার অন্ত 
রে সন্দেহের উদ্রেক করে এবং লোকে তা জানুক তা তুমি পছন্দ করো না, তাই পাপ । (ই.ফা. ৬২৮৬, ই.সে. ৬৩৩৫) 


Ua2hd 2359 2D La sb —" 

৬. অধ্যায় : আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তা বিচ্ছিন্ন করা হারাম 
BEE 2 LAL LAD dl Se Oh Lib OF Oh OF aa 9 EB BES (root) ENN 
A - pi Sh ls D2 of OF AG - dies be — Jolt CAS BES YG 
2 SE SE a Cy BE Al JL) UN: UGA of be 0G Ch en AD GH 
day te dual Lf CEG Cf 5 5 UU. Anglail Ce SUN AE Vin: cll bat cl he Eh 

CA OI: U5 hh : IG Li ih chil, 

Lb aN od 35 Uf ATS UY ELE Sd) LS 0d 18 BEE dl JD ON BS 
(Gl ok se Hf OA OS Sf AULA ably Hall A ed Cll Bf ee 
S[YE-YY YY La 5) 
৬৪১২-(১৬/২৫৫৪) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ইবনু জামীল ইবনু তারীফ ইবনু ‘আবদুল্লাহ আস্‌ সাকাফী ও 
মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন: 
আল্লাহ তাআলা যখন সৃষ্টিকুল সৃষ্টি করে তা সমাপ্ত করলেন, তখন ‘রাহিম’ দণ্ডায়মান হলো এবং বলল, এ হচ্ছে 
আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা থেকে আশ্রয় প্রার্থনাকারীর স্থান। তিনি বললেন, হ্যা'। তুমি কি এতে সম্তুষ্ট নও 
যে, যে তোমাকে সংযুক্ত রাখবে আমিও তার সাথে সম্পর্ক রাখব, আর যে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে আমিও ' 
তাকে পৃথক করে দিব? তখন সে বলল, হ্যা । তিনি বললেন, তোমার জন্য তাই হবে। এরপর রসূলুল্লাহ 3% 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৫ 
Wwww.waytojannah.com 


Contents 
১০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


বললেন, যদি তোমরা চাও তাহলে তিলাওয়াত করতে পার, “তোমরা কি অস্বীকার করতে পারবে যে, তাদের 
উপর দায়িত্ব অর্পণ করলে পৃথিবীতে বিপর্যয় ও ফাসাদ সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন 
করে দিবে, এরাই তারা-যাদের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন। এরপর তিনি তাদের বধির করে দিয়েছেন ও 
তাদের চক্ষুসমূহ দৃষ্টিহীন করে দিয়েছেন। তারা কি কুরআন সম্পর্কে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, না 
তাদের অন্তর তালাবদ্ধ?” (সূরাহ্‌ খুহাম্মাদ ৩৭ : ২২-২৪) (ই.ফা. ৬২৮৭, ই.সে. ৬৩৩৬) 


: Yu - ESE bil, = A OIA re a) (aE ESE LE (Yeooofiv) NEY 
Ju Ub: Ai Lie Ue 456 CF OUI) oF 5 ke 2 “a oh Gs LF Es Eo 
al Abd i ay dl Aa o's Uo USE or ly lds iat : BE al 
৬৪১৩-(১৭/২৫৫৫) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হারৃব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: রহিম অর্থাৎ আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহর 'আর্শের 


সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক 


রাখবেন। আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্কচ্ছেদ করবেন। 
(ই.ফা. ৬২৮৮, ই.সে. ৬৩৩৭) 


OF GAD oF CR US YU SE of ON A ORD FS (oop 
uli A UE Sr UN BE Lal oe Af CP nls 09 A 05 Se 
2 EP os UG UU ot of CH 
৬৪১৪-(১৮/২৫৫৬) যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... জুবায়র ইবনু মুত‘ইম (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, নাবী কন্ঠ বলেছেন: (আত্মীয়তা) ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। 
ইবনু আবূ ‘উমার (রাযিঃ) সুফ্‌ইয়ান থেকে বর্ণনা করেন, অর্থাৎ আত্মীয়তা ছিন্নলকারী। 


(ই.ফা. ৬২৮৯, ই.সে. ৬৩৩৮) 
OP Le dif Be deal UL of Lo dl Ee AS (pY-1ENo 
El Lol 55 Yr UU BE a dL Of TA DUE THB con of 2 Oh Lon if cg A 


৬৪১৫-(১৯/...) ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা আয্‌ যুবা‘ঈ (রহঃ) ..... জুবায়র ইবনু মুত*ইম 
(রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন : আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নবকারী জান্নাতে প্রবেশ করতে পারবে 
না। (ই.ফা. ৬২৯০, ই.সে. ৬৩৩৯) 


AD OF a Uo BI A UF cid OF Soy og3 Cr Lod BS (af) EN 
FE dl JAD A I hs LY ie 


৬৪১৬-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি* ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী Ha সূত্রে এ সানাদে 
তার মতোই বর্ণিত আছে। আর তিনি বলেন, আমি রসুলুল্লাহ 3% থেকে শুনেছি (ই.ফা. ৬২৯১, ই.সে. ৬৩৪০) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সদ্্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১১ 


onl or “ur Ue SS al hy 9 ERA Lad 3 th Er (Yo০v/'. ‘JENNY 
Ee DSR EO U8 BE dl JD hala + JE AMC 0 od be let 
2D Loh 
৬৪১৭-(২০/২৫৫৭) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তুজীবী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%%-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা কিংবা 
দীর্ঘায়ু পছন্দ করে, সে যেন তার আত্মীয়ের সাথে সদ্্যবহার করে। (ই.ফা. ৬২৯২, ই.সে. ৬৩৪১) 
GE BL GL te se SN 0 xd LY ADD LE HSS (.. JO) UENA 
cL of Tol a: 6 HE Al JD UL ts Ul sl et Ub: 8 AS 
a) boi ACY 5) 
৬৪১৮-(২১/...) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনুল লায়স (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
বর্ণনা করেন যে, রসুলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় ও দীর্ঘায়ু কামনা করে, সে যেন 
তার আত্মীয়দের সাথে সদাচরণ করে। (ই.ফা. ৬২৯৩, ই.সে. ৬৩৪২) 
E65: JG - ls (0) Lilli = { as, Ll! a VE se (YooAfrY) 18) 
SE of C2 oe be SES A 3 0 SU Ces Ub igs Bo ho ts Loe 
Ls tee Al ul sls el il iris | ETE LS MIMD: MRD 
J Ge CA Geile “eb dl Ce Sa IH Ty hl aid UIE Ci CS CS ON: JE ke 
৬৪১৯-(২২/২৫৫৮) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাখিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল 38%! আমার আত্মীয়-স্বজন আছেন। আমি তাদের 
সাথে সদাচরণ করি; কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে । আমি তাদের উপকার করে থাকি; কিন্তু তারা আমার 
অপকার করে। আমি তাদের সহনশীলতা প্রদর্শন করে থাকি আর তারা আমার সঙ্গে মূর্খসুলভ আচরণ করে। 
তখন তিনি বললেন, তুমি যা বললে, তাহলে যদি প্রকৃত অবস্থা তাই হয় তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার 
নিক্ষেপ করছ । আর সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফেরেশৃতা) 
থাকবে, যতক্ষণ তুমি এ অবস্থায় বহাল থাকবে। (ই.ফা. ৬২৯৪, ই.সে. ৬৩৪৩) 


AEN unily AE [ed st aL NV 
৭. অধ্যায় : একে অপরের প্রতি হিংসা-বিদ্ধেষ ও পশ্চাতে শত্ৰুতা হারাম 
Us op ঁং cr le ul uF Ls se hy Ju LS SES Ee (YeodfrY)y LEY « 
LAS Us) dl ie 155 AE YS LCS V5 12255 Y : U6 BE dl dO 
EEL 
৬৪২০-(২৩/২৫৫৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
রসুলুল্লাহ 3% বলেন : তোমরা প্রতিহিংসা করবে না, পরস্পর বিদ্বেষ করবে না এবং একে অপরের পশ্চাতে 


শত্ৰুতা করবে না। তোমরা সবই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আর কোন মুসলিম ব্যক্তির জন্য 
তার ভাই এর সাথে তিন দিনের বেশি সময় কথা-বার্তা পরিত্যাগ করা বৈধ নয়। (ই.ফা. ৬২৯৫, ই.সে. ৬৩৪৪) 


Wwww.waytojannah.com 


Contents 


১২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


yc UF GA Al fs SE ES > nn SLES Ay: wn ==. Ee (/--)" {££ 
i, SOS oS ALS ah, c U6 HE al do Ls 0 fl Sl GA 
EEE RTE TET OE 
৬৪২১-(.../...) হাজিব ইবনুল ওয়ালীদ ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাষিঃ)- এর সূত্রে নাবী কু থেকে মালিক- এর বর্ণিত হাদীসের সদৃশ বর্ণিত। (ই.ফা. ৬২৯৬, ই.সে. ৬৩৪৫) 
ue Ae OH op be 3 3 aes AE a Oy A IR BS fie -}- LETT 
ARF: ys PEE wl EBT yt Se A 
৬৪২২-(../...) যুহায়র ইবনু হার্ব, ইবনু আবু ‘উমার ও ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... যুহরী (রহঃ)-এর 
সূত্রে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণিত। তবে ইবনু ‘উয়াইনাহ্‌ ! $= ১", (এবং তোমরা পরস্পর সম্পর্ক বিচ্ছিনন 
করো না) বাড়িয়ে বলেছেন। (ই.ফা. ৬২৯৭, ই.সে. ৬৩৪৬) 
OEE gd) Ls LS Eo, c EOI Os SS [Ee als sf BS (pj NET 
ALLY He GA OF aia Ue bs BIN SE Le CANS SA 
ie Se Uy bee LIN Ios) KS GORD oe OGL 8 ie Sy Ho UH 
IS VBL Vi GCN SA 
৬৪২৩-(../...) আবু কামিল, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) থেকে 
উক্ত সানাদে বর্ণনা করেন। 
তবে যুহরী (রহঃ)-এর সূত্রে ইয়াধীদ-এর বর্ণনা, যুহরীর থেকে সুফ্‌ইয়ান- এর বর্ণনার অনুরূপ । তিনি চারটি 
বৈশিষ্ট্য একত্রে উল্লেখ করেছেন। আর ‘আবদুর রাষ্যাক (রহঃ)-এর বর্ণিত হাদীসে রয়েছে, PLA YS, 
19১5)", 1৯১৬ (তোমরা একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করবে না অথবা সম্পর্ক ছিন্ন করবে না 
ংবা পশ্চাতে শশ্ৰুতা করবে না)। (ই.ফা, ৬২৯৮, ই.সে. ৬৩৪৭) 
od te 435 te dls UES 5 3 BEG dl Lh Lal BS (Cnr UEYE 
Ml di IEE ls 0 LE Yo LEE LG GE Yc URE) 
৬৪২৪-(২৪/...) মুহাম্মাদ ইবনুল মুসারা (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে বর্ণিত । 
তিনি বলেন, তোমরা একে অপরের সাথে হিংসা-বিদ্বেষ পোষণ করবে না এবং পরস্পর শত্রুতা করবে না, 


পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে না এবং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকবে । 
Bi ৬২৯৯, ই.সে. ৬৩৪৮) 


al < eS Mera, 
৬৪২৫-(.../...) ‘আলী ইবনু নাস্র আল জাহযামী (রহঃ) ..... শু'বাহ্‌ (রাঃ) উক্ত সানাদের অনুরূপ হাদীস 


বর্ণনা করেছেন। তবে তিনি অতিরিক্ত বলেছেন, | Sl ৬ (যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন) । 
(ই.ফা. ৬২৯৯, ই.সে. ৬৩৪৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১৩ 


GE J6 DG SOE Gh Ie pas CL -A 
৮. অধ্যায় : শার“ঈ ওযর ব্যতিরেকে কোন মুসলিমের সাথে তিন দিনের বেশি 
সম্পর্কচ্ছেদ করা হারাম 

UE 0G MC OO RE 
J SS GHG Ae Of LA SY: UN BBE dl IAD GLa od of tr 
HS GH CASES I bay tin bh SE 
৬৪২৬-(২৫/২৫৬০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ আইয়ুব আল আনসারী (রাযিঃ) থেকে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন: কোন মুসলিমের জন্য তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক 


ছিন্ন রাখা বৈধ নয়। দু'জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন এদিকে ঘাড় বাকিয়ে থাকে। 
তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে। (ই.ফা. ৬৩০০, ই.সে. ৬৩৫০) 


Ee EC: LG OS TASS Lt of Ch 8 Hs Se 0 LES BSS Cp..)- TE£YYV 
0 Los BS 2h GF Cn Bo C33 OST any UO AS GD SC 
Ae 0p AS 0 Sey pH) 0 Loy LES pat 5 SEY Bo E GA 8 > 
Th ads ih bash FN 55 cy MC By AGA SP HS je be SY 
Sh Lads BA Lai Yt ALLE pens 5 1 Ls He 
৬5২০-০০. ক নত ন সাদ ৰু রাব্বি হৰৰ আর শাইরাহ, বুহায়র ইবর হরর, হারগলাহ 
ইবনু ইয়াহইয়া, হাজিব ইবনুল ওয়ালীদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হানযালী, মুহাম্মাদ ইবনু রাফি‘, ‘আব্দ 
ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রাযিঃ) থেকে সকলেই মালিক-এর সানাদে ও তাঁর হাদীসের অনুরূপ হাদীস 
বর্ণনা করেন। তবে তাঁর বক্তব্য ১৯ ০৯9 15৯ ০১১ (সেও মুখ ফিরিয়ে নিল এবং তিনিও মুখ ফিরিয়ে 
নিলেন) এর পরিবর্তে মালিক ব্যতীত তাদের সকলেই বর্ণনা করেন 1১৯ ০}; 15৯ ০% (তিনিও বিরত 
থাকলেন, সেও বিরত থাকল)। (ই.ফা. ৬৩০১, ই.সে. ৬৩৫১) 


24r 3 


ON As - AEA ual HE “ং LL Ee 0 2 Ls ES (Yon/YU-NEYA 


S23 Ae Ul wd SY: : 6 HE dl dS Cb 0h dl AE UP 3b Ue - ui 

ES 

৬৪২৮-(২৬/২৫৬১) মুহাম্মাদ ইবনু নাফি‘ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
"রসুলুল্লাহ 38% বলেছেন: কোন ঈমানদারের জন্য তার ভাইকে তিন দিনের বেশি পরিত্যাগ করা জায়িয নয়। 


(ই.ফা. ৬৩০২, ই.সে. ৬৩৫১[ক]) 
be sD op — Le OH ETB B Ho LS cen 0h AEE UES (vouvfrvj-1£vd 
MEDE S32 YY : UE BE Al JD USA dl Ce cal 
৬৪২৯-(২৭/২৫৬২) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 
$% বলেছেন: তিন দিনের পরও হিজরত (কথাবার্তা পরিত্যাগ) বৈধ নয়। (ই.ফা. ৬৩০৩, ই.সে. ৬৩৫২) 


Wwww.waytojannah.com 


Contents 
১৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Be Ene BEL Bale tl HEA 
Ly SUD ALS ail y OB A225 sl -—A 
৯. অধ্যায় : খারাপ ধারণা, দোষ খৌজা, লিন্সা, ধোকাবাজি ইত্যাদি হারাম 
Le EY oF AU of be AL se UG coi3 £2 3 BS (vourfvay- Er 
Ys LES Vy LLG Ty msl Sl Ll Cf blr pod 8 FE al JOT GIA 
SUT AT IE L0G Va VG EES Vall 
৬৪৩০-(২৮/২৫৬৩) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন : তোমরা খারাপ ধারণা করা থেকে বেচে থাকো । কেননা, খারাপ ধারণা প্রসূত বিষয় 
সর্বাপেক্ষা মিথ্যা । আর তোমরা ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, সুপ্তদোষ অনুসন্ধান করো না, 


তোমরা পরস্পর লিন্মা করো না, পরস্পর পরস্পরের প্রতি শত্রুতা করো না, হিংসা করো না; একে অন্যের পিছনে 
লেগে থেকো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও । (ই.ফা. ৬৩০৪, ই.সে. ৬৩৫৩) 


34l 0e sSGll c — LLL OH SG hl Se LES en tj LH EES C. JY-NEY) 
ER oe Ea EB YG UALS YG AS VY SAE Yt U6 BE Al ILD Of SLA of be 
) PTC REE 
৬৪৩১-(২৯/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% বলেছেন : তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করো না। একে অন্যের পেছনে শত্রুতা করো না, একে অন্যের 


ছিদ্রাম্বেষণ করো না, অন্যের ক্রুয়-বিক্রয়ের উপর তুমি ক্রুয়-বিক্রয়ের চেষ্টা করো না; বরং তোমরা সবাই আল্লাহ্র 
বান্দা হিসেবে ভাই ভাই হয়ে বসবাস করতে থাকো । (ই.ফা. ৬৩০৫, ই.সে. ৬৩৫৪) 


“i be de 9" TE CF CA Ee AID CL ; SE 55. Jy NEYTY 
ILE Ys UALS Vy ALES YT EG V9 LCS ye: BG 2 J 08: J 
AE BIE 
৬৪৩২-(৩০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রসুলুল্লাহ 3% বলেছেন : তোমরা পরস্পরকে হিংসা করবে না, একে অপরের সাথে শ্রুতা পোষণ করবে না, 


সুপ্তদোষ সন্ধান করবে না, গুপ্ত ভুল-ভ্ৰান্তি অনুসন্ধান করো না এবং পরস্পরকে ধোকায় ফেলবে না। আর তোমরা 
আল্লাহর বান্দা হিসেবে ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ হয়ে থাকো । (ই.ফা, ৬৩০৬, ই.সে. ৬৩৫৫) 


OCR BES: JU al Ss 0 es CE a UY BS (jpNETY 
L558 EGS Ty LAB Ty 1S Vy bk So yl lig PS Sp ds BS aha 
"dl SA CS U3) 
L6৩5: হলৰ হল সাৰণ ভান ও বারা ইত জাহ (রহ আ‘মাশ 
(রহঃ) থেকে এ সানাদে বর্ণিত যে, তোমরা একে অপরের সাথে আত্মীয়তা সম্পর্কচ্ছেদ করো না, একে অপরের 
পেছনে দুশমনি করো না, পরস্পরে বিদ্বেষ পোষণ করো না, পরস্পরে হিংসা করো না। আর তোমরা আল্লাহর 


বান্দা হিসেবে ভাই ভাই পরিণত হয়ে যাও, যেমন আল্লাহ তা'আলা তোমাদের নির্দেশ দিয়েছেন। 
(ই.ফা. ৬৩০৭, ই.সে. ৬৩৫৬) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১৫ 


4h Le cde ES Ta! BS ORS BS dad Mel Lh LA BES (peyirE 
UGS) dl Sie 1359 1S Ys LAS Ys AEG Yr : UU HEE Al cr SUA ol te 
৬৪৩৪-(৩১/...) আহমাদ ইবনু সা‘ঈদ আদ্‌ দারিমী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 


৯% বলেছেন, তোমরা পরস্পরে বিদ্বেষ করবে না, একে অন্যের পেছনে শকত্রুতায় আবদ্ধ হয়ো না, পরস্পরে লিন্সা 
করবে না বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো । (ই.ফা. ৬৩০৮, ই.সে. ৬৩৫৭) 


ALG 43 Maly SEES ASS alah all 35 GG). 
১০. অধ্যায় : মুসলিমের উপর যুল্‌ম করা, তাকে অপদস্ত করা, হেয় জ্ঞান করা হারাম এবং 
তার খুন, ইয্যত-আবরু ও সম্পদও হারাম 
ol Oe ABO a Ags BS bd of LLL 0 Al Le WS (roxgfrvy- tro 
ys Laren Fe চক y: ioe Ee ie i a vl & HX gs xe oa 
OO LCE sb Rs Ys Yo 
" aes 4 2S He Ll oe RAE 
৬৪৩৫-(৩২/২৫৬৪) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোকাবাজি করো না, 
পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশে অগোচরে শত্রুতা করো না এবং একে অন্যের 
ক্রয়-বিক্ৰয়ের উপর ক্রুয়-বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক 
মুসলিম অপর মুসলিমের ভাই । সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্ত করবে না এবং হেয় প্রতিপন্ন 
করবে' না। তাক্‌ওয়া এখানে, এ কথা বলে রসূলুল্লাহ সু তিনবার তার বক্ষের প্রতি ইঙ্গিত করলেন। একজন 
মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার ভাইকে হেয় জ্ঞান করে। কোন মুসলিমের উপর প্রত্যেক 
মুসলিমের জান-মাল ও ইয্যত-আবরু হারাম । (ই.ফা. ৬৩০৯, ই.সে. ৬৩৫৮) 


3 - AA ie ks CH ES C2 5 bs Als ff HS (NEY 
342 JE I OA U Chet 098 BK OH le A Se df sen Up - A 
A) yo, sul ন Sky Yr Ss A bas USE ESE 5 2D SS US: BE dh) 
ee od lol If S98 dS LST SS 
৬৪৩৬-(৩৩/...) আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ..... এরপর উসামাহ্‌ ইবনু যায়দ দাউদ-এর হাদীসের অনুরূপ 
উল্লেখ করেছেন। তবে এ বর্ণনায় তিনি সামান্য কম-বেশি করেছেন। তারা উভয়ে যতটুকু বাড়িয়ে বলেছেন, তা 
হচ্ছে “নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহকায় ও বাহ্যিক আকৃতির প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তিনি তোমাদের 

অন্তরসমূহের প্রতি দৃষ্টিপাত করেন। (এ বলে) তিনি তীর আঙ্গুলের মাধ্যমে স্বীয় বক্ষের দিকে ইঙ্গিত করেন। 


(ই.ফা. ৬৩১০, ই.সে. ৬৩৫৯) 


Wwww.waytojannah.com 


Contents 
১৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


(RR be OED OF ke UE cpl 5H BS A SE ES Cpt LEY 
sd VEE LS rs BLD cd DES Y dl J RE 4 Ju) UN JN 45% of be Eel 
“ALE iS 
৬৪৩৭-(৩৪/...) ‘আম্‌্র আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন: নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চাল-চলন ও বিত্ত-বৈভবের প্রতি দৃষ্টিপাত করেন না; 
বরং তিনি দৃষ্টি দিয়ে থাকেন তোমাদের অন্তর ও ‘আমালের প্রতি। (ই.ফা. ৬৩১১, ই.সে. ৬৩৬০) 
AAG oly oF cl Gl - 1 
১১. অধ্যায় : শত্ৰুতা ও পরস্পরকে পরিত্যাগ করা নিষিদ্ধ হওয়ার বিবরণ 
“৮ Re be Se Gh C3 col 5 de eb UB BS (Yelofreo)- VEYA 
J Ae U0 63 med 559 SEN 25 Boh UH ti ER) : 5 BE ILO GIA of 
Sx DB DIES GS A 15 SE SUE asl O59 2 cS DE NY Ls aly Os 
MEG 2 ch DE GS 
৬৪৩৮-(৩৫/২৫৬৫) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। এরপর 
এমন সব বান্দাকে ক্ষমা করে দেয়া হয়, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে না । তবে সে ব্যক্তিকে নয়, 
যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর বলা হবে, এ দু'জনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ 
দাও, এ দু'জনকে আপোষ মীমাংসা করার জন্য সুযোগ দাও, এ দু'জনকে আপোষ মীমাংসা করার জন্য সুযোগ 
দাও । aI: ৬৩১২, ই.সে. is 


EEC A Ur oe be USS ps3 RI ie Le ci 
aie Vy A JE B5e oH 30 Cx - AE Vp GIN Ss 
৬৪৩৯-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ), কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আহ্‌মাদ ইবনু ‘আবদাহ্‌ আয্‌ যাব্বী 
(রহঃ) ..... সুহায়ল (রাযিঃ)-এর পিতার সূত্রে মালিক-এর সানাদে তার হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 
তবে দারাওয়াদী মী) বাতি হালে ৰল আৰা y) “কিন্তু সম্পর্কচ্ছেদকারী 
দু'ব্যক্তিকে ক্ষমা করা হবে না” উল্লেখ আছে। আর কুতাইবাহ্‌ (রহঃ) বলেছেন, Some S| (তবে সম্পর্ক 
বিচ্ছিন্নকারী দু'জনকে ক্ষমা করা হবে না)। (ই.ফা. ৬৩১২, ই.সে. ৬৩৬২) 
ba Ee এ ৮2 Br of 5 ph 2 OL ES OE of OF EES JU NEE. 
8 pS 3 ns 5 Bh YS Ones 25 US 8 CEN Ud J Ee 5D) 4h 
1 Bas GS OFA UE JEG USS asl C9 REG 5S YY Got al $Y Gs 
“El SS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১৭ 


বলেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার ‘আমাল পেশ করা হয়। তখন আল্লাহ তা'আলা সেদিন প্রত্যেক এমন 
বান্দাকে ক্ষমা করেন, যারা তার সাথে কোন কিছুকে অংশীদার স্থির করে না। তবে এমন ব্যক্তিকে নয়, যার ভাই 
ও তার মধ্যে শত্রুতা আছে। তখন বলা হবে, এ দু'জনকে অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষ মীমাংসায় ফিরে 
আসে, এ দু'জনকে অবকাশ দাও যতক্ষণ না তারা সংশোধনের দিকে ফিরে আসে। (ই.ফা. ৬৩১৩, ই.সে. ৬৩৬৩) 
uf cn EE UE ds SH UUSL: JE au £2 ses alll Hf ES Cj EEN 
ll Jol ns : J HE dl JD ie SIA sl be pla ol te 2 of SF pe 
JEG EUS 235 Cy HSE NY ete He UO AG esd L559 GB LCE a LK 
Mg SB - 15) 3-18 
৬৪৪১-(.../...) আবু তাহির ও ‘আম্‌র ইবনু সাওৃওয়াদ (রাযিঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে 
রসূলুল্লাহ 3% থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষের “আমাল (সপ্তাহে দু'বার) সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহর 
দরবারে) উপস্থাপন করা হয়। এরপর প্রত্যেক মু'মিন বান্দাকে ক্ষমা করা হয়। তবে সে ব্যক্তিকে নয়, যার ভাই- 


এর সাথে তার দুশমনি রয়েছে। তখন বলা হবে, এ দু'জনকে বর্জন করো অথবা অবকাশ দাও যতক্ষণ না তারা 
মীমাংসার প্রতি প্রত্যাবর্তন করে। (ই.ফা. ৬৩১৪, ই.সে. ৬৩৬৪) 


Al A GAD Lb hl 11 
১২. অধ্যায় : আল্লাহর জন্য ভালবাসার ফাযীলাত 
22 04d Xe Le Uo SA UB dl 0 AL Ue os Ch LH SS (rexyfrvy-1EEy 
U5 al Cy BE al J) U6: U6 EL of Ge DOG oh an SA off CF an 0 Sy 
ole SN) BS Ls bb dd HB Lh Dy LACE Dh 2s 
৬৪৪২-(৩৭/২৫৬৬) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত । তিনি 
: বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কিয়ামাতের দিন আল্লাহ বলবেন, আমার মহত্বের কারণে একে অপরের প্রতি 


ভালবাসা স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া প্রদান করব। আজ এমন দিন, 
যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া নেই । (ই.ফা. ৬৩১৫, ই.সে. ৬৩৬৫) 


Ud) od Ge El Le cial fh HL EEL AS LL cdl LE SED (vow/raj Ett 
KL RS ce SLR SASH dG 0 fh BE A or SUA of CF 
UTES Ls oe dR: LAM dC: Nee Atk 
ad A CS AT 4 HLL DY A ILD oh: Ms Ge dl SM ANS: 
৬৪৪৩-(৩৮/২৫৬৭) ‘আবদুল আ‘লা ইবনু হাম্মাদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত. যে, 
নাবী $% বলেছেন : এক ব্যক্তি তার ভাইয়ের সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে গেল । আল্লাহ তাআলা তার জন্য 
‘ পথিমধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। সে ব্যক্তি যখন ফেরেশ্তার কাছে পৌছল, তখন ফেরেশ্তা জিজ্ঞেস 
করলেন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছো?.সে বলল, আমি এ গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা 
করার জন্য যেতে চাই । ফেরেশতা বললেন, তার কাছে কি তোমার কোন অবদান আছে, যা তুমি আরো প্রবৃদ্ধি 


সহীহ্‌ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৬ 
Wwww.waytojannah.com 


Contents 


১৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


করতে চাও? সে বলল, না। আমি তো শুধু আল্লাহর জন্যই তাকে ভালবাসি । ফেরেশ্তা বললেন, আমি আল্লাহর 
পক্ষ থেকে (তার দৃত হয়ে) তোমার কাছে অবহিত করার জন্য এসেছি যে, আল্লাহ তোমাকে ভালবাসেন, যেমন 
তুমি তোমার ভাইকে তারই সম্তুষ্টি অর্জনের জন্য ভালবেসেছ। (ই.ফা. ৬৩১৬, ই.সে. ৬৩৬৬) 
EQ! So GS ts td Lo 8 8 A LA ff eth ON Cpey EEE 
4335 ALY gy A 09 IG BS BS 
৬৪৪৪-(../...) শায়খ আবু আহমাদ (রহঃ) ..... হাম্মাদ বিন সালামাহ্‌ এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. নেই, ই.সে, নেই) 
uaa Sie Sab nl ~ NY 
১৩. অধ্যায় : রোগীর সেবা-শু্রধার মর্যাদা 
OF OG — SLE UES ; YU COA pai iy shale CF Sn HS (voxafry)-1t to 
is BE al wl dD py ঞ Jb LE BEL Cl eB Al be gl Lr =) 
UE sf LEI AAS dd ah see FE dl UL) UN: Ji al Ss 
৬৪৪৫-(৩৯/২৫৬৮) সা‘ঈদ ইবনু মানসূর ও আবূ রাবী আয্‌ যাহরানী (রহঃ) ..... সাওবান (রাযিঃ) থেকে 
বর্ণিত । আবু রাবী‘ বলেছেন, তিনি হাদীসটি নাবী ঈুট থেকে বর্ণনা করেছেন। আর সাঈদের হাদীসে রয়েছে যে, 
তিনি বলেন, রসূলুল্লাহ স্ট বলেছেন: রোগীর সেবা শুশ্রযাকারী বেহেশতের ফলমূল আহরণে রত থাকে, যতক্ষণ 
পর্যন্ত সে না প্রত্যাবর্তন করে। (ই.ফা. ৬৩১৭, ই.সে. ৬৩৬৭) 
“tt ur AD gl ur 25! vr th Ll ad ~~ wx =~ ৬2 (ft) EEN 
ADS 3 J 8 Cana 3 i + BE Al ID Ob : U8 BEE Al ILD ds UES te sl 
ESTEE 
৬৪৪৬-(৪০/.. ) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত্‌ তামীমী (রহঃ) ..... রসূলুল্লাহ সু -এর আযাদকৃত গোলাম 


সাওবান (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স্ন বলেছেন : যে ব্যক্তি কোন রোগীর সেবা-শুশ্রযা 
করতে থাকে সে প্রত্যাবর্তন না করা পর্যন্ত বেহেশৃ্তের ফলমূল আহরণে রত থাকে । (ই.ফা. ৬৩১৮, ই.সে. নেই) 
‘5D of be SS US gL) 0 bd ES CID sh Ss BS JO) NEEY 
ADS TSH LAD Sl Se 1 HLL Ly: ON FG La op OU be Co Ad of 
“EY se 
৬৪৪৭-(৪১/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... সাওবান (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী 
ঠি বলেছেন : যখন কোন মুসলিম তার মুসলিম ভাইয়ের রোগ সেবায় নিয়োজিত হয় তখন সে প্রত্যাবর্তন না 
করা পর্যন্ত জান্নাতের ফল-ফলাদি আহরণে রত থাকে। (ই.ফা. ৬৩১৯, ই.সে. ৬৩৬৮) 
TRI BN — S53 bP Gah LA CFR AE of O58 Hf Es Cafe EEA 
Ml ol 0 — ADS HAG - 5D OA Ae te JPY pol UBT Ca Gs BS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১৯ 


2 a J BE Al U0 be BE dl ID oe CUE be PD HLL off OF pila) 
ULE U5 255 5 UG Al UD GG LBS BUGS Cae 
৬৪৪৮-(৪২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... রসুলুল্লাহ সু্ঠ-এর 
আযাদকৃত গোলাম সাওবান (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3ুঁঠ বলেন, যে ব্যক্তি কোন রোগীর সেবা করে, সে 
খুরফাতুল জান্নাতে রত থাকে । জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল সৰ! খুরফাতুল জান্নাত কী? তিনি বললেন, 
এর ফল-ফলাদি সংগ্রহ করা । (ই.ফা. ৬৩২০, ই.সে. ৬৩৬৯) 
ELYt Se S231 wal be Al 0 ON BS ws © LS BS (fe) EEA 
৬৪৪৯-(.../...) সুওয়াইদ ইবনু সা'ঈদ (রহঃ) ..... ‘আসিম আহওয়াল (রহঃ) থেকে এ সানাদে বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৩২১, ই.সে. ৬৩৭০) 
ss te dal £5 Wa ES 50 BS ns on i th Ho ABD (voraftr)- to. 
00 GL Es U6 os FY: HE dl J U6: JNA be gD of ie 
one Bi gio Ui Of: Jb 4 Ue MASUD L: 0 oS li cin 
ESL Ge JM fels 2B CEA AG Ge FS EE OO cL UI 
ff Cole Uf kd 8 COU ote abt Af cies Uf: 6 Cadah ED ly Lab 
all GD UL SLD LY: db. SRE BLE STNG poi BB og a 
Me Mh Ey Ey Ul as ALLS Lb CSG sxe SEE: J 
৬৪৫০-(৪৩/২৫৬৯) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমুন (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: আল্লাহ তাআলা কিয়ামাতের দিনে বলবেন, হে আদাম সসম্তান! আমি অসুস্থ 
হয়েছিলাম; কিন্তু তুমি আমার সেবা-শুশ্রযা করনি । সে বলবে, হে পরওয়ারদিগার! আমি কী করে তোমার সেবা- 
শুশ্রযা করব, অথচ তুমি সারা জাহানের প্রতিপালক । আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা 
অসুস্থ হয়েছিল, আর তুমি তার সেবা করনি, তুমি কি জানতে না যে, তুমি তার সেবা-শুশ্রযা করলে আমাকে তার 
কাছেই পেতে । হে আদাম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে খেতে দাওনি। সে 
(বান্দা) বলবে, হে আমার পরওয়ারদিগার! আমি কী করে তোমাকে আহার করাতে পারি? তুমি তো সারা 
জাহানের প্রতিপালক ৷ তিনি (আল্লাহ) বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা তোমার কাছে আহার 
চেয়েছিল? তুমি তাকে খেতে দাওনি। তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে আহার করাতে তাহলে তা অবশ্যই 
আমার কাছে পেতে । হে আদাম সন্তান! আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে পানি পান 
করাওনি। সে (বান্দা) বলবে, হে আমার পরওয়ারদিগার! আমি কী করে তোমাকে পান করাব, অথচ তুমি সারা 
জাহানের প্রতিপালক তিনি (আল্লাহ) বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানীয় চেয়েছিল, তুমি তাকে 
পান করাওনি। যদি তুমি তাকে পান করাতে, তবে তা আমার কাছে পেয়ে যেতে । (ই.ফা. ৬৩২২, ই.সে. ৬৩৭১) 


Wwww.waytojannah.com 


Contents 
২০ সহীহ মুসলিম (৬ষ্ট খণ্ড) 


GLE Apt go OS 59 52 Oa bs Rid Ua Cag ALG 
১৪. অধ্যায় : মু'মিন ব্যক্তি কোন রোগ, দুশ্চিন্তা ইত্যাদিতে পতিত হলে এমনকি 
তার গায়ে কীটাবিদ্ধ হওয়াও তার সাওয়াব 
SLE i, U5 sa J AD Ch GE AES bs UES (vov./t£)-140) 
AE LE ef Gs 46 iG: U8 5430 br cM ofl be op AE 
bes Fe Ue LE A) os FRE Bl J) as 
৬৪৫১-(৪৪/২৫৭০) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (3) es মাসরূক (রহঃ) 


থেকে বর্ণিত ৷ তিনি বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেছেন, আমি রসুলুল্লাহ 3 - এর চাইতে অধিকতর রোগ যন্ত্রণার 


কষ্ট অন্য কোন ব্যক্তির উপর দেখিনি । ‘উসমানের বর্ণনায় &2%- -এর স্থলে ৮2, উল্লেখ রয়েছে। 
(ই.ফা. ৬৩২৩, ই.সে. ৬৩৭২) 


5 YU Ee oY will 5h BS cE a SIAL db th A Le WL (../...y-1Eoy 

co de br Hk - hs oS - Loe TAL AE tT SSC bs dS 

gd BL BS SG EEC AAD Le BS GS 3 SEA CT cell 
AD Be ns Ah cutiedl op OM io CANS 


৬৪৫২-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয, ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার, বিশ্র ইবনু খালিদ, আবূ বাক্র 
ইবনু নাফি‘ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আ'মাশ থেকে জারীর-এর সানাদে তাঁর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৩২৪, ই.সে. ৬৩৭৩) 


| CEE) J cel on EEE > (ar “ays Bo Th নং AU ies Ee (revit) -lEor 
UAE KE ino 2h go nh BS GOSS Yi CS 
Le. lh: 5 LE oes) dH: HE a 54 
LS YY i UF ng SH Xd ph bn UF: FE ANUP OE. “on: : BE al 13) 
ie LUE ss dh 

522 ld IN) ons BU 
৬৪৫৩-(৪৫/২৫৭১) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইসহাক ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু%-এর কাছে আসলাম । তখন তিনি ভ্ৃরাক্রাস্ত 
ছিলেন। আমি তাঁকে আমার হাতে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রসূল সু! আপনি তো ভীষণভাবে ভ্বরাত্রাস্ত ৷ 
তখন রসূলুল্লাহ সুঁটু বললেন : হ্যা, আমি এ পরিমাণ জ্বরে ভুগছি, যে পরিমাণ তোমাদের দু'জনের হয়ে থাকে। 
তিনি বলেন, আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। তখন রসূলুল্লাহ 3 বললেন, 


কোন মুসলিম ব্যক্তির জবর কিংবা অন্য কোন কারণে বিপদ আপতিত হলে তার বিনিময়ে আল্লাহ তা'আলা 
এমনভাবে তার অপরাধসমূহ ক্ষমা করে দেন যেভাবে বৃক্ষাদি পাতা ঝরায় । 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ২১ 
তবে যুহায়র বর্ণিত হাদীসে ‘আমি আমার হাতে তাকে স্পর্শ করি' অংশটুকু উল্লেখ নেই। 


(ই.ফা. ৬৩২৫, ই.সে. ৬৩৭৪) 

Me sc Si Hf ES : IG AS Hs dit of C8 HBS Cfo 
CRTs 59) Sh ose CISL PAT Ch GED ESC OU ES BO Lo BS 3D Oi 
IEA of Soh Bf S9 LD SS. a AE ESN fo Hels AE of SA Ao 
Ml ALN se D953 ca 


ইব্রাহীম (রহঃ) ..... আ'মাশ থেকে জারীর (রাযিঃ)-এর সানাদে তাঁর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। 
আর আবু যুণআবিয়াহ্‌ (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে অতিরিক্ত আছে, তিনি বলেন, 'হ্যা। সে সত্তার কসম যার 
হাতে আমার জীবন! পৃথিবীতে এমন কোন মুসলিম ব্যক্তি নেই EE ’ (শেষ পৰ্যন্ত) ৷ (ই.ফা. ৬৩২৬, ই.সে. ৬৩৭৫) 
Be 54) U6 n52 oe Uh AION Oh GELS 2 0 IAD ES (vovvfeny- too 
A cin As LEE cle SEH LC TLE USD + JE AIAN OF AD UF D2 OP 
Li Cas tf Rie‘ ie CAG HL ih oe LSE: UH LSS} CCl is 
bE YY UE Uh iy WL Le te Ur: UU FEE 4 TLD Code GB VSS Y 
hs ee 
৬৪৫৫-(৪৬/২৫৭২) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আসওয়াদ (রাযিঃ) থেকে 
বর্ণিত। তিনি বলেন, কয়েকজন কুরাইশী যুবক ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর কাছে আগমন করল । তখন তিনি মিনায় 
অবস্থান করছিলেন। সে সময় তারা হাসছিল। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, কোন্‌ বিষয় তোমাদেরকে হাসাচ্ছে? 
তারা বলল, অমুক ব্যক্তি তাবুর রশির উপর পড়ে গেছে। ফলে তার গর্দান কিংবা চোখ নিষ্পিষ্ট হওয়ার উপক্রম 
হয়। তিনি বললেন, তোমরা হেসো না। কেননা আমি শুনেছি, রসূলুল্লাহ 3% বলেছেন: যে কোন মুসলিমের গায়ে 
একটি কাটা বিদ্ধ হয় কিংবা তার চেয়ে অধিক ছোট্ট কোন আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি 
পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (ই.ফা. ৬৩২৭, ই.সে. ৬৩৭৬) 


Cadkoh Ge Eo c Cl Bil 5K As ds of Oi 8 SH BSS (ftv ton 
AE ie S581 op ml LF EY) op digas fh ES IAS I, Us Sen J 
He be 3 5 tes BLD SY GEA TGS ie Cal ed UF: BEE Al JAD OB: 
A 
৬৪৫৬-(৪৭/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব ও ইসহাক্‌ আল হানযালী (রহঃ) 
'আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : কোন ঈমানদার ব্যক্তির শরীরে একটি 


মাত্র কাটার আঘাত কিংবা তার চাইতেও কোন নগণ্য আঘাত লাগলে আল্লাহ তা'আলা তার একটি মর্যাদা বাড়িয়ে 
দেন কিংবা তার একটি গুনাহ্‌ মোচন করে দেন। (ই.ফা. ৬৩২৮, ই.সে. ৬৩৭৭) 


Wwww.waytojannah.com 


Contents 
২২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


TEE EE Ta by ন) Ct 


৬৪৫৭-(৪৮/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বৰ্ণিত 
তিনি বলেন, রসূলুল্লাহ সন্ট বলেছেন : কোন ঈমানদার ব্যক্তির দেহে একটি কাটা বিদ্ধ হলে কিংবা তার চেয়ে 


অধিক ক্ষুদ্ৰ কোন মুসীবাত আপতিত হলে তার পরিবর্তে আল্লাহ তা'আলা তার একটি গুনাহ মাফ করে দেন। 
(ই.ফা. ৬৩২৯, ই.সে. ৬৩৭৮) 


ALLY ie lia ES dyes ff BG is Hl BS (./...)j NEA 
৬৪৫৮-(.../...) আবু কুরায়ব (রহঃ) হিশাম-এর সূত্রে এ সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৬৩৩০, ই.সে ৬৩৭৯). 
0p S53 0 LS cdl ty WL a3 hy ol Us cathy Fl RS (.. £4) £0 
Yd Gs 2 i ect be Cr BSE 3 U2 0 Le ie HD SG te tt G9 

SLE Ep GE Vs 

৬৪৫৯-(৪৯/...) আবূ তাহির (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ ক বলেছেন 

: কোন মুসলিমের উপর কোন বিপদ. নিপতিত হলে তার বিনিময়ে তার গুনাহের কাফ্‌ফারা হয়ে যায়, এমনকি 

ক্ষুদ্রতর কোন কাটা বিদ্ধ হলেও । (ই.ফা. ৬৩৩১, ই.সে. ৬৩৮০) 

Hos 05 359 Ue cod Ls EE AIS ky OH UST al #1 ES CK. J) Ele 

Leh tn nal Gc} YUN PEE al J Ed E55 Lu Ce 5 GE 
bs iw es ee bs i bs LY) i 
5 I5 U4: ১৫০৯১ 


৬৪৬০-(৫০/...) আবু তাহির (রহঃ) ..... নাবী সু -এর সহধর্মিণী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
রসূলুল্লাহ কঠ বলেছেন: ঈমানদার ব্যক্তির উপর কোন বিপদাপদ আসলে, এমনকি একটি কাঁটা বিদ্ধ হলেও তার 
বিনিময়ে তার অপরাধ মোচন করা হয় কিংবা তার গুনাহ মিটিয়ে দেয়া হয়। 

ইয়াযীদ স্মরণ রাখতে পারেননি যে, *উরওয়াহ্‌ (রহঃ) কোন্‌ শব্দটি উল্লেখ করেছেন, £০ না ১% (তবে 
শাব্দিক অর্থ একই, অর্থাৎ ক্ষমা করে দেয়া) । (ই.কা. ৬৩৩২, ই.সে. ৬৩৮১) 


all a ৬৯% a Ul 3 0 dl Se Ul et LOTR a (.. Je) ET) 
eat a aE J HE il JD Sh: CHL te Sj be GF SK of be 
JS Uy LE bf HLS Uy Sf SY es Ep GS Cyl 
৬৪৬১-(৫১/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 


আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, ঈমানদার ব্যক্তির উপর কোন বিপদ আপতিত হলে, এমনকি কোন 


কাটা বিধলেও তার বিনিময়ে তাকে একটি প্রতিদান দেয়া হয়; কিংবা তার একটি গুনাহ্‌ ক্ষমা করে দেয়া হয় । 
(ই.ফা, ৬৩৩৩, ই.সে. ৬৩৮২) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ২৩ 


5 ash ur Ro Hf EL: YU Ss Ef At wi VE sl Es (Yevrfor)-1 £1 
134) Las Uo 0 oil cn ofl OF cD 0h PLE Lo plied 0 Ais te 
be 8p DK NY Mg Hl G2 UY py Las Vy hay be byl wa UF U5 HE 4) 
bo 
৬৪৬২-(৫২/২৫৭৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ সা*ঈদ আল খুদয়ী ও 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে রসূলুল্লাহ 38-কে বলতে শুনেছেন যে, কোন ঈমানদার ব্যক্তির 
এমন কোন ব্যথা-বেদনা, রোগ-ব্যাধি, দুঃখ-কষ্ট পৌছে না, এমনকি দুর্ভাবনা পর্যন্ত, যার প্রতিদানে তার কোন 
গুনাহ্‌ ক্ষমা করা হয় না। (ই.ফা., ৬৩৩৪, ইসে. ৬৩৮৩) 
bili, — A 0 op TASS Kn ol 0 5 Hs am 0h HH UES (ova. jonny 
of be EY ARS 5 OA Lode be SE ie ES inate 5 of OE BS La 
[yak LG Cdl Ga cl NY Elation a G35 lpn Jas AP Ty Cd: JU 0A 
ic, of EG AE 2 ES 2LLl 2 LG Ce U8 ohh SG LN : FRE dl J JH 
AS Bl ie waite 0 AN AE CF PE A BLL ON 
৬৪৬৩-(.../২৫৭৪) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন এ আয়াত ৯১ 15 4৯ ৭ “যে ব্যক্তি মন্দ কাজ করে, তার 
প্রতিফল সে ভোগ করবে”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ১২৩) অবতীর্ণ হলো তখন কতিপয় মুসলিম ভয়ানক দুশ্চন্তাখস্ত 
হয়ে পড়েন। তখন রসূলুল্লাহ 33 বললেন : তোমরা মধ্যম পদ্থা অবলম্বন করো এবং সঠিক পন্থা গ্রহণ করো। 
একজন মুসলিম তার প্রত্যেকটি বিপদের পরিবর্তে এমনকি সে আছাড় খেলে কিংবা তার শরীরে কোন কাটা বিদ্ধ 


হলেও তাতে তার (গুনাহের) কাফ্ফারাহ্‌ হয়ে যায়। 
ইমাম মুসলিম (রহঃ) বলেন, ‘উমার ইবনু ‘আবদুর রহ্মান ইবনু মুহাইসিন মাক্কার অধিবাসী ছিলেন। 


(ই.ফা. ৬৩৩৫, ই.সে. ৬৩৮৪) 

E ৬ ‘2 yr ১১ Ex (Gn AE “ar 9 Ee) Xe Ec (Yeve/er) - £1 
Hd a Hole S55 BE a I al Se LG Bs NH RS ah 
Ye JG 3d BTS AD i. 5s dh dG GAC NM Sd 
+A EE Sh TAS CS AT ok UBS nS 5 bl Ck 
৬৪৬৪-(৫৩/২৫৭৫) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল কাওয়ারীরী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 একদিন উম্মু সায়িব কিংবা উম্মুল মুসাইয়্যাব (রাযিঃ)-এর কাছে গিয়ে 
বললেন, তোমার কি হয়েছে হে উম্মু সায়িব অথবা. উম্মুল মুসাইয়্যাব! কাঁদছ কেন? তিনি বললেন, ভীষণ জ্বর, 


একে আল্লাহ বর্ধিত না করুন। তখন তিনি বললেন, তুমি ভ্বরকে গালমন্দ করো না। কেননা জ্বর আদাম সন্তানের 
পাপরাশি মোচন করে দেয়, যেভাবে হাঁপর লোহার মরিচিকা দূরীভূত করে। (ই.ফা. ৬৩৩৬, ই.সে. ৬৩৮৫) 


Wwww.waytojannah.com 


Contents 
২৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ak ty is en 0 ES EB Gals - JE 0 Bl HE LES (vovifos)-1£10 

OM te Ha a Sf uke CH U8: iD df Ge hh fe Be yu 

AMER at EI dd: SN BE Lh ss ORT RA RG JG bl: ol LY 

EX il oh i al: EG tlle of dl BS oie fs Lh Ms Sle wi Ly J 
iA CS y of adil 


৬৪৬৫-(৫৪/২৫৭৬) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল কাওয়ারীরী (রহঃ) ..... ‘আতা ইবনু রাবাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) আমাকে বলেছেন, আমি কি তোমাকে এক জান্নাতী 
মহিলার কথা বলব? আমি বললাম, হ্যা । তিনি বললেন, এক কৃষ্ণকায় মহিলা নাবী সু -এর কাছে এসে বলেছিল, 
আমি মৃগীরোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমি উলঙ্গ হয়ে পড়ি। অতএব আপনি আমার জন্য আল্লাহর নিকট 
দু'আ করুন । তিনি বললেন, যদি তুমি চাও, ধৈর্যধারণ কর। তাহলে তোমার জন্য বিনিময় রয়েছে জারনাত। আর 
যদি তুমি চাও তাহলে আমি আল্লাহর দরবারে দু'আ করি যেন তিনি তোমাকে আরোগ্যতা দান করেন। তখন সে 
বলল, আমি ধৈর্যধারণ করব। তবে আমি যে সে অবস্থায় ছতর খুলে ফেলি! কাজেই আপনি আল্লাহর কাছে দু“ রা 
করুন যেন আমি ছতর খুলে না ফেলি। তখন তিনি তার জন্য দু'আ করলেন। (ই.ফা. ৬৩৩৭, ই.সে. ৬৩৮৬) 


aly ass ly 10 
১৫. অধ্যায় : যুল্‌ম হারাম 
OF obs — ON BS dad MOE © ASN Ao C0 Al Le BS (vovvfoe)-1£11 
2 of 8 LS nd of 0 S25 B30 CF nd Se CS Sc = TEN SES 
io pe ls in od odie SO HAL ont 2 sy CG BE se 
OY EE AS pals USA El th i SY UUs ls polio GA Sd Loe 6s 
OAS SY lie GELS GSE 5 te SY Se HE Gale UE asi tsi 
4 Gln 1288 0 8 pole U5 il TN ie ‘ef Ul Ler, Si 
ls JR) bk ol be | > EY Al APS |S] ale U Sh nbs Vals Us 
0 dl ce 1 Sn LEY LEAT HO ote US Sl BN Cie 
ls Me of 1 HE LOY HEAT 18 0s ole G Unt Sl tm Mb Lab LA, 
S28 UY Bd Laks 0S Sy pie Ce a ok C Se TY ke Sal sshd 
22 3% 8 ১ 4 A LS 39 04 GY SE BLS Goal ical ios UY ole 
ALS | sls 
a ose Bh oll gy C5 UY Lh ns fc: Sala J 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ২৫ 


৬৪৬৬-(৫৫/২৫৭৭) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান ইবনু বাহ্রাম আদ্‌ দারিমী (রহঃ) ..... আবূ যার 
(রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী সুন ইরশাদ করেন : আল্লাহ তা'আলা বলেছেন, ওহে আমার বান্দারা! আমি 
আমার নিজ সত্তার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। 
অতএব তোমরা একে অপরের উপর অত্যাচার করো না। হে আমার বান্দারা! তোমরা সবাই ছিলে দিশেহারা, 
" তবে আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত। তোমরা আমার কাছে হিদায়াত প্রার্থনা কর আমি তোমাদের 
হিদায়াত দান করব। হে আমার বান্দারা! তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত ৷ 
তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাব। হে আমার বান্দারা! তোমরা সবাই বস্তরহীন, 
কিন্তু আমি যাকে পরিধান করাই সে ব্যতীত। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান 
করাব। হে আমার বান্দারা! তোমরা রাতদিন অপরাধ করে থাকো। আর আমিই সব অপরাধ ক্ষমা করি। সুতরাং ' 
তোমরা আমার কাছে মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয। হে আমার বান্দারা! তোমরা 
কখনো আমার অনিষ্ট করতে পারবে না, যাতে আমি ক্ষতিগ্রস্ত হই এবং তোমরা কখনো আমার উপকার করতে 
পারবে না, যাতে আমি উপকৃত হই । হে আমার বান্দারা! তোমাদের আদি, তোমাদের অস্ত, তোমাদের মানুষ ও 
জিন জাতির মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশী ভয় পায়, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাতে 
আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দাগণ! তোমাদের আদি, তোমাদের অস্ত, তোমাদের সকল 
মানুষ ও সকল জিন জাতির মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ঠ তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাহলে 
আমার রাজত্ব কিছুমাত্র ত্রাস পাবে না। হে আমার বান্দা! তোমাদের আদি থেকে অস্ত পর্যন্ত সকল মানুষ ও জিন 
যদি কোন বিশাল মাঠে দাড়িয়ে সবাই আমার কাছে আবদার করে আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি 
তাহলে আমার কাছে যা আছে তাতে এর চাইতে বেশীত্রাস পাবে না, যেমন কেউ সমুদ্রে একটি সূচ ডুবিয়ে দিলে 
যতটুকু তাথেকে ত্রাস পায়। হে. আমার বান্দারা! আমি তোমাদের ‘আমালই তোমাদের জন্য সংরক্ষিত রাখি। 
এরপর পুরোপুরিভাবে তার বিনিময় প্রদান করে থাকি। সুতরাং যে ব্যক্তি কোন কল্যাণ অর্জন করে সে যেন 
আল্লাহর প্রশংসা করে। আর্‌ যে তা ব্যতীত অন্য কিছু পায়, তবে সে যেন নিজেকেই দোষারোপ করে। 

সাঈদ (রহঃ) বলেন, আবূ ইদ্রীস আল খাওলানী (রহঃ) যখন এ হাদীস বর্ণনা করতেন তখন তিনি 
দু'হীটুর উপর ভর দিয়ে বসতেন। (ই.ফা. ৬৩৩৮, ই.সে. ৬৩৮৭) 
Se nal SE C2 Ben BS oR ff BS GO 9 5 Hs (fey EUW 

Ee Cdl U2 0 Ge yl 

৬৪৬৭-(../...) আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... সাঈদ ইবনু ‘আবদুল ‘আযীয (রাযিঃ) এ সানাদে 


রিওয়ায়াত করেন। তবে তাদের উভয়ের মধ্যে মারওয়ান পূর্ণাঙ্গ হাদীস বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৩৩৮, ই.সে. ৬৩৮৮) 


LT 29 Lady oa UM LLANS Gd al Hip Bio GE HH BS Ch EW 
Alby CHAN EG ge Hf BEG 116 


He of dal Se be UMASS kd 0 LL ADS EM EG (fy ETA 

: HEE dl JD 05: JU of oe GUL of be ADS ff LF EI ES lh BS Nh 

সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৭ _ A 
www.waytojannah.com” 


Contents 


২৬. সহীহ মুসলিম ্ঃ থণ্ড) 


ny “AAAS Ni gle se dy ov lh le Lp ন SS, IS SL) Le 555 Cs 

nd 8 od L253 of Ss 334 Cpa 

৬৪৬৯-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবু যার (রাযিঃ) থেকে 

বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তার মহিমান্বিত পরওয়ারদিগার ইরশাদ করেন, আমি আমার 

নিজের উপর ও বান্দাদের উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি। অতএব তোমরা পরস্পর পরস্পরকে অত্যাচার 

করো না। অতঃপর রাবী হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। আর আবু ইদ্রীস (রহঃ) বর্ণিত যে হাদীসটি আমরা 
বিবৃত করেছি তা এর চাইতে অধিক পূর্ণাঙ্গ । (ই.ফা. ৬৩৩৯, ই.সে. ৬৩৮৯) 


Ae 0p - OO 3 SS BS md 5 HELL LY dl Io ES (voor) 1. 
PEARY oe pd Eas SHE Al JU AE 0 6 bo pole 05 
HED LE sly 6a uke HLS 5 LE toa Lol ttt oR it 
৬৪৭০-(৫৬/২৫৭৮) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমরা অত্যাচার করা থেকে বিরত থাক । কেননা কিয়ামাত দিবসে 
অত্যাচার অন্ধকারে পরিণত হবে। তোমরা কৃপণতা থেকে সাবধান হও। কেননা এ কৃপণতাই তোমাদের 


আগেকার কাওমকে ধ্বংস করেছে। এ কৃপণতা তাদের খুন-খারাবী ও রক্তপাতে উৎসাহ যুগিয়েছে এবং হারাম 
বজলমূর মাগা জন করতে ললোভন দিয়েছে। হক ৬৩৪০, ই.সে. ৬৩৯০) 


4 Er brill > i EL ee EC se 2 La Ec (revafoev)-1£V) 


2h fs Ul dln cy BE al J U6: UU XE 0H oe in 0 
EEO ECL EEE IO Sipe ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রসুলুল্লাহ সু বলেছেন, অবশ্যই যুল্ম কিয়ামাত দিবসে ঘোরতর অঙ্ধকারে পরিণত হবে। : 
I . (ই.ফা. ৬৩৪১, ই.সে. ৬৩৯১) 
4 bP pL be (GADD op ce UF CY BS ce 0 EB ES (v0. Joa EVY 
US sl IRE 8 UE ie LTS Yo LEG Y prc 5 JN BE dl Jo 
YE UL eG BI FS ik ie BS Up te hl ET VE pie Co EF 0 a 
৬৪৭২-(৫৮/২৫৮০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... সালিম-এর পিতা থেকে বর্ণিত যে, রসুলুয়াহ রুট 
ইরশাদ করেন : এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার প্রতি অত্যাচার করে না এবং তাকে দুশমনের 
হাতে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাই-এর অডাব-অনটন পূরণ করবে আল্লাহ তার অভাব-অনটন দূরীভূত : 
করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার প্রতিদানে কিয়ামাত দিবসে 
তাকে বিপদ থেকে পরিত্রাণ দিবেন। আর যে ব্যক্তি মুসলিমের দোষ-ক্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তা‘আলা 
কিয়ামাত দিবসে তার দোষ-ক্রুটি লুকিয়ে রাখবেন। (ই.ফা. ৬৩৪২, ই.সে. ৬৩৯২) 


> a 3 - wel Ge: Yu Ee es Mn th 42 EC (vemfoa)- TEV 
: 1 Todd LL: UN BE Al JL LF SOA af Ce tl CF oS cf - 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ২৭ 


SS ET pias ay LOH 5 Ob al Cn EY: J ELITIST Ue ly 
Ub SLL ty xy SELLS lh Eh lh SS x 5 dL, i JC Sf th A, Lh aA 
“J dob Ee CEM AYES i Bl So Chi Uf SH ELS ci 
৬৪৭৩-(৫৯/২৫৮১) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ‘আলী ইবনু হুজূর (রহঃ) ..... আবু ছুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত। রসূলুল্লাহ 3 বলেন : তোমরা কি বলতে পার, অভাবী লোক কে? তারা বললেন, আমাদের মাঝে যার 
দিরহাম (টাকা কড়ি) ও ধন-সম্পদ নেই সে তো অভাবী লোক । তখন তিনি বললেন, আমার উম্মাতের মধ্যে সে 
প্রকৃত অভাবী লোক, যে ব্যক্তি কিয়ামাতের দিন সলাত, সাওম ও যাকাত নিয়ে আসবে; অথচ সে এ অবস্থায় 
আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা 
করেছে ও আরেকজনকে প্রহার করেছে। এরপর সে ব্যক্তিকে তার নেক ‘আমাল থেকে দেয়া হবে, অমুককে নেক 
‘আমাল থেকে দেয়া হবে। এরপর যদি পাওনাদারের হাক্‌ তার নেক ‘আমাল থেকে পূরণ করা না যায় সে খণের 


পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 
| (ই.ফা. ৬৩৪৩, ই.সে. ৬৩৯৩) : 


0 0955 — cell Eo: 156 2 ON AEE og CO fd ES (vovfte)y EVE 
25 Gl od Sl LE : U6 BEG Al ILD GIA of Ce ol OF e200 CP — Dis 
CU SCE oe sO Lt EAL) 
৬৪৭৪-(৬০/২৫৮২) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 


থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : কিয়ামাতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা চুকিয়ে দিতে 
হবে। এমনকি শিং বিশিষ্ট বকরী থেকে শিং বিহীন বকরীর প্রতিশোধ গ্রহণ করা হবে। (ই.ফা. ৬৩৪৪, ই.সে. ৬৩৯৪) 


Bo CL BS Aye HUES LS oh Bl Ao LF LOL BED (oarfiy)- lve 
2 li HT 3 ls oT U2 5 BLY BE AULD U6: TH ge of CF 43 CF 
(No: )) ১৯5১৯4 Ce Bf ly LE As SH Glo sl ais fy 
৬৪৭৫-(৬১/২৫৮৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবু মুসা আশ'আরী (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: অবশ্যই মহান আল্লাহ যালিমকে সুযোগ দেন। এরপর তিনি যখন 
তাকে পাকড়াও করেন তখন তাকে ছাড়েন না। এরপর তিনি তিলাওয়াত করেন, “এভাবেই তোমার প্রতিপালকের 
পাকড়াও- যখন কোন অত্যাচারী জনপদবাসীকে তিনি পাকড়াও করেন। নিশ্চয়ই তার পাকড়াও চরম মর্মান্তিক, 
অতিশয় কঠোর”-- (সূরাহ্‌ হুদ ১১: ১০২) । (ই.ফা. ৬৩৪৫, ই.সে. ৬৩৯৫) 
Lgl ' WE CS) Las Fb - 1 
১৬. অধ্যায় : ভাইকে সাহায্য করা যালিম হোক কিংবা মাযলুম 
I Ae te 5 3 ES a ES O53 of A 3 Lh LAL UBS (roti) LEV 
Gael, 3’ yall FE BA SB La) Ce Dey red De Se Sl: 
GY: 15 eaaGH Al ses a Ur: G5 FE A Jo EA Lal G sal S35 


WwwwW.waytojannah.com 


Contents 
২৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Ue ck Gl Gn Lally Ok Si : Jk AI TAS LS Si ore UY ad I 
Lall Cle 6 Ys ai 2 2H Ae Es LY 
৬৪৭৬-(৬২/২৫৮৪) আহ্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... জ্ঞাবির (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, আনসার ও মুহাজিরদের দু'টি গোলাম হাতাহাতি করছিল। তখন মুহাজির গোলাম এ বলে চীৎকার 
দিল, হে মুহাজিরগণ! পক্ষান্তরে আনসারী গোলামও ডাকল, হে আনসারগণ! তখন রসুলুল্লাহ সু বের হয়ে 
বললেন, এ কী ব্যাপার! জাহিলী যুগের লোকেদের মতো হাঁক-ডাক করছ? তারা বললেন, হে আল্লাহর রসূল 3! 
না, দু'টি গোলাম ঝগড়া করেছে। তাদের একজন অপরজনের পশ্চাতে আঘাত করেছে। তখন তিনি বললেন, 
এতো মামুলী ব্যাপার । প্রত্যেক ব্যক্তির জন্য উচিত যেন সে তার ভাইয়ের সাহায্য করে, সে অত্যাচারী হোক 
ংবা অত্যাচারিত । যদি সে অত্যাচারী হয় তাহলে তাকে (যুল্ম থেকে) বিরত রাখবে। এ হচ্ছে তার জন্য 
সাহায্য । আর যদি সে অত্যাচারিত হয় তাহলে তাকে সাহায্য করবে। (ই.ফা. ৬৩৪৬, ই.সে. ৬৩৯৬) 
ol 39 th Ge th A i Oh INS db lL Ee Hf BS C.. nr) NEVY 
hal Ub A 3 DU BS CSUAS JE UOT : SS C8 UU - LS ol ON ball — J 
ie ED Ganled in UF) ES HE 08 HE A US: UH BSE Ob Hb se 
JUL: HE a JD JB Comal G : Gore JE LAD L : GALAN IE Lay) 
WH wes : J Lah) ta SD Gaal 2 ES I Gs LU GREE Cs 
I Wie 8 Leos Loh UD 0d hy Whi 3: VEU ta Se cd 
MAIL GEL Bf LN CASS Y AB : OM SHLD ih GE Ul oe: 2 J 
৬৪৭৭-(৬৩/...) আৰু বাক্র ইবনু আবু শাইবাহ, যুহায়র ইবনু হার্ব, আহমাদ ইবনু ‘আবৃদাহ্‌ আয্‌ যাব্বী ও 
ইবনু আবূ ‘উমার (রহঃ)'..... সুফ্‌ইয়ান ইবনু ‘উয়াইনাহ্‌ (রহঃ) বলেন যে, ‘আমর (রহঃ) জাবির (রাযিঃ)-কে 
বলতে শুনেছেন, আমরা এক যুদ্ধে নাবী সু্ট-এর সাথে ছিলাম। তখন একজন মুহাজির একজন আনসারের 
পশ্চাতাঘাত করেছিল। সে সময় আনসারী চীৎকার করে বলল, হে আনসার! আর মুহাজির ব্যক্তি ডাক দিল, হে 
মুহাজিরগণ! তখন রসূলুল্লাহ ঈুঁটু বললেন, কী ব্যাপার! জাহিলী যুগের মতো হাক-ডাক করছ কেন? তারা বলল, 
হে আন্পাহর রসূল 3! একজন মুহাজির একজন আনসারীর পশ্চাতে আঘাত করেছে। রসূলুল্লাহ 3 বললেন, 
তোমরা এ ধরনের হাক-ডাক ছেড়ে দাও। কেন্ননা এতো নিন্দনীয় কাজ । এরপর ঘটনাটি ‘আবদুল্লাহ ইবনু উবাই 
শুনে বলল, তারা কি এরূপ কাণ্ড ঘটিয়েছে? আল্লাহর কসম! আমরা মাদীনায় ফিরে গেলে সেখানকার শক্তিশালীরা 
অবশ্যই দুৰ্বলকে বহিষ্কৃত করে দিবে। 
._ “উমার (রাযিঃ) বললেন, (হে আল্লাহর রসূল সঈুট!) আমাকে অনুমতি দিন, আমি এ মুনাফিকের মস্তক 
উড়িয়ে দেই। তখন তিনি বললেন, একে ছেড়ে দাও, যাতে লোকেরা বলতে না পারে যে, মুহাম্মাদ 38% তার 
সহাবাদের হত্যা করেন। (ই.ফা. ৬৩৪৭, ই.সে. ৬৩৯৭) ‘ 
3) OF UB 3) OF Loy sh ie £3 SELLS cal Sh GEL BS (NY-NEVA 


ch A be is 0h se Ue m3 be a UIST BLN Se CIS NAY Ey BS 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সদ্যবহার, আঁজ্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ২৯ 


HE Ll OB 5 ALG HE a oh ia be D8 bogie in OEE ON cl se 
"ini ist Co se 

AE CLL 50 20 0 3 0 OH 
_ ৬৪৭৮-(৬৪/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইসহাক্‌ ইবনু মানসূর ও মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... জাবির 
ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত! তিনি বলেন, একজন মুহাজির একজন আনসারীকে পশ্চাতে আঘাত 
করেছিল। এরপর সে নাবী ু%-এর নিকট এলো এবং তার কাছে প্রতিশোধ চাইল । তখন নাবী 38% বললেন, এটা 

বাদ দাও । কেননা এ-তো নোংরা কাজ। 

ইবনু মানসূর (রহঃ) ‘আম্র বর্ণিত হাদীসে বলেছেন যে, তিনি জাবির (রাযিঃ)-কে বলতে শুনেছেন। 

(ই.ফা. ৬৩৪৮, ই.সে, ৬৩৯৮) 
ALL ibd, cuin gal AS 2G -\V 
১৭. অধ্যায় : মু’মিনদের পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা 

0 dl ~e & £ NE Go xe Fp nt al! 8 ES Ee ES (YoAcfo)-1£VA 

FA Ee 3১১ ls EGA) ol [Ere is sl sal s PEA ES, Cc el A cn) 


42 Ls onal yd : FE 4 Uy JS J ugg le 5 oe a 

৬৪৭৯-(৬৫/২৫৮৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ ‘আমির আল আশ'আরী, মুহাম্মাদ ইবনুল 
‘আলা, আবু কুরায়ব (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 ইরশাদ করেন: 
একজন মু'মিন ব্যক্তি অপর মু'মিনের জন্য একটি অট্টালিকা সদৃশ, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। 


(ই.ফা. ৬৩৪৯, ই.সে. ৬৩৯৯) 


{Le CANAL 


ue sl ue EES EE UE) ES as on dl ie U2 Ma EC (YoAMUTU)- NEA 
fy 55h oe Halls elo PIG od bad hr BE a I 06: OU cmt os cal 
ay ll DE AL AT GALS nb Lis cS 
৬৪৮০-(৬৬/২৫৮৬) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : মু'মিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালবাসা, দয়ার্দরতা ও 
সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায় যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে 
আনে তাপ ও অন্দ্রা। (ই.ফা. ৬৩৫০, ই.সে. ৬৪০০) 


cn oc uP Laie a gE Ur 6 BE Wal “bch Ea Ee {EE LE) 1£A) 


255 FE a oF 
৬৪৮১-(../...) ইসহাক্‌ আল হান্যালী (রহঃ) ..... রুমান ইবনু বাশীর (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে 
হুবহু বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৩৫১, ই.সে. ৬৪০১) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


REE ER JG EN ae Ss Ath lS Ss BS C.. i Bl 
ASL El of 2s SEK Osis HE a JSD Ub : Ui nts OF OU oe cath 


Er Ab LA 4 

৬৪৮২-(৬৭/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ সা“ঈদ আল আশাজ্জ (রহঃ) ges নু‘মান ইবনু বাশীর 

(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : মু'মিন সম্প্রদায় একজন ব্যক্তির ন্যায়। যখন তার 
মাথায় অনুস্থত!দেযা দেয়তংয অমত দেহ তারও জনত মাতা হয়ে গড় হক পচ লস 


4,9 38°38 


ue ‘hl ur Sree | SE th MLA ES ee ur dl Ae Cn Saas EE fale) FEAT 3 
sl Le [ As JK Usa : 4 JD UB: 06 nt 5 Sah ue Ls 
Ak Et A SE CY Ak 
৬৪৮৩-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... রুমান ইবনু বাশীর (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুঁট বলেছেন : সকল মুসলিম একজন ব্যক্তির সমতুল্য । যদি তার চক্ষু পীড়িত হয় 


তবে তার সমগ্র দেহ পীড়িত হয়ে পড়ে। যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে সমগ্র শরীরই আক্রান্ত হয়ে পড়ে । 
(ই.ফা. ৬৩৫৩, ই.সে. ৬৪০৩) 


2 ad ce andl ce OAD 2s IL ০ ) 5 BS (Jf) EAE 
25 A Cl ur 4 ch cli 
৬৪৮৪-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... নু“মান ইবনু হু ৰি) নাবী কুট থেকে অনুরূপ বর্ণনা 


করেছেন। (ই.ফা. ৬৩৫৪, ই.সে. ৬৪০৪) 
Sl CF 4 GG - NA 
১৮. অধ্যায় : গালি-গালাজ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ 
0 - del BS: 1 A CH AEE, sd Lh G3 BS (Yoav EAS 
LC G30 bd JUG llr U6 BE Al ILD SLA dd Le Sd Le sd cp -— he 
৬৪৮৫-(৬৮/২৫৮৭) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, রসুলুন্যাহ বুট বলেন : দু'ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপরই 
বর্তাবে, যে প্রথমে শুরু করে; যতক্ষণ না অত্যাচারিত সীমালজ্ঘন করে। (ই.ফা. ৬৩৫৫, ই.সে. ৬৪০৫) 
ঢ CE 2 Be 
ASD shal nla) ৮ _'!৭ 
১৯. অধ্যায় : ক্ষমা ও বিনয়ের মাহাত্য্য 
GAG — hel] Eo: 16 Sd ON AHL Col £3 3 EES (romapna)- 1 EAT 
Uy Jb te le Lok Ur UU FRE Al J) UP Sh a LF lf UF oD OF — Dhl 
AHL YY 3d Sf TG Uy je YY ss INE dl YS 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৩ 


৬৪৮৬-(৬৯/২৫৮৮) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) 
থেকে বর্ণিত। রসুলুল্লাহ 3 বলেছেন, সদাকাহ্‌ করাতে সম্পদেরত্রাস হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার 
মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সস্তষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন। 


(ই.ফা. ৬৩৫৬, ই.সে. ৬৪০৬) 


Ue e504 ce held ES 1M a Cg ALE gd C9 D3 EES (vonafv.)-VEAY 
: 06. is Al; 16 Ad COS: 5 BE al ISO BIA of CF 
Ap Sh db st 5 Ue 43 OY IMC A ATE SHAY £4 Ls wl ws 
i 447 4 23 1G 
৬৪৮৭-(৭০/২৫৮৯) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমরা কি জান, গীবাত কী জিনিস? তীরা বললেন, আল্লাহ ও তাঁর 
রসূলই অধিক জ্ঞাত তিনি বললেন, (গীবাত হলো) তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যা সে 
অপছন্দ করে। প্রশ্ব করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাই-এর মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবে আপনি 


কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে প্রকৃতই থেকে থাকে তাহলেই তুমি তার 


গীবাত করলে । আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। 
(ই.ফা. ৬৩৫৭, ই.সে. ৬৪০৭) 


5223) ob LE Jd Ob Gn ob AEE lS dl Fn fa BLE GG YN 
২১. অধ্যায় : আল্লাহ যার দোষ-ক্রুটি দুনিয়াতে গোপন রাখেন আখিরাতেও 
' তার দোষ-ভ্রুটি লুকিয়ে রাখার সু-সংবাদ 
a Eo - 25 ual oT ১ Fc ceil is eC Ee > (Ye4. VN) EAA 
SET ae edi ye Ub BE LB oe AA of UF cl Ck coe Uk 
AL 
৬৪৮৮-(৭১/২৫৯০) উমাইয়াহ্‌ ইবনু বিস্তাম আল ‘আইশী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 


বর্ণিত । নাবী সঈুঁ্টু বলেছেন : আল্লাহ তা'আলা দুনিয়াতে যে বান্দার দোষ-ক্রুটি লুকিয়ে রেখেছেন, কিয়ামাত 
দিবসেও তার দোষ-ক্রুটি ঢেকে রাখবেন । (ই.ফা. ৬৩৫৮, ই.সে. ৬৪০৮) 


Ge a te a BEG EA, BE in SE bs of 08 3 ES NO) EAA 
AG LEAL YY Gn ANSE So LG Yt 5 BE LA oo FIA of 


৬৪৮৯-(৭২/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 
3% বলেছেন : কোন বান্দা যদি অপর কোন লোকের ক্রটি-বিচ্যুতি দুনিয়াতে আড়াল করে রাখে আল্লাহ তাআলা 
তার ক্রটি-বিচ্যুতি কিয়ামাত দিবসে আড়াল করে রাখবেন। (ই.ফা. ৬৩৫৯, ই.সে. ৬৪০৯) 


Wwww.waytojannah.com 


Contents 
টি সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ADS EY Ca BLA EG YY 
২২. অধ্যায় : কারো দুরাচরণের ভয়ে সহনশীলতা প্রদর্শন 

Ch S59 Bi Shes ES of 0 8 Hh en C9 LEG ED (roar) 183. 
| 5 UR EE 250 on aR BLE BL Be 
ol oe - Ge Ol 3 - OL BS 5 - AY BM - Ae ol oF FES 5 uly 
Yk : 8 HE Ll ce CHE HD Hf AME ES: EE BN BES eiii gl 
Al Jb ekh : Lae dl Tg ATS Sle LSS Ch wh J) Od ff Onl C9 nil 
SET SLD 29d Se AL nl 2 YY Le ARN EE FY TE RIE 
Math GE Ll AE 
৬৪৯০-(৭৩/২৫৯১) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আনু নাকিদ, যুহায়র 
ইবনু হার্ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা জনৈক ব্যক্তি নাবী সুঁঠু-এর 
নিকট প্রবেশের অনুমতি চাইল। তখন তিনি বললেন, তোমরা তাকে প্রবেশের অনুমতি দাও। সে তো বংশের 
কুসস্তান, তার গোত্রের সর্বাপেক্ষা অসৎ লোক । অতঃপর সে যখন রসূলুল্লাহ 3% -এর কাছে প্রবেশ করল তখন 
তিনি তার সাথে নম্র ভাষায় কথা বললেন। কাজেই ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল কটু! আপনি 
তো তার সম্বন্ধে যা বলার বললেন। এরপর তার সাথে নস্ব ভাষায় কথা বললেন? তিনি বললেন, হে ‘আয়িশাহ্‌! 
কিয়ামাতের দিনে আল্লাহর নিকট এঁ ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট বলে গণ্য হবে, যাকে লোকজন তার দুর্ব্যবহারের দরুন 

পরিত্যাগ করে। (ই.ফা. ৬৩৬০, ই.সে. ৬৪১০) | 

So axa USL BS Ae Le CADE 3S Ln Ro gd) Ur SS HS (Cfo) EAN 
CS ES 8 SA Ob UG Se ce Ba. SEY SR od nS Od 
- ৬৪৯১-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি' ও আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু মুন্‌কাদির (রাঃ) থেকে অত্র 
সানাদে এ মর্মে বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় পার্থক্য এতটুকু যে, তিনি 331 9) 2১৯) ০ চট - 

এর স্থলে $৮ (5 98 5৯1 ৮ (গোত্রের সর্বাপেক্ষা নিকৃষ্ট ভাই এবং বংশের কুসন্তান) বলেছেন। 
+ (ই.ফা. ৬৩৬১, ই.সে. ৬৪১১) 

SN LSS Al YY 
২৩. অধ্যায় : নম্নতার ফাযীলাত 

te al Be OGL ie Ds LY G3 GES cial Ls Lol BD (voav/ve)y 1a 
CRY OS GES SS 0 UU BE a CF cn UF ca 0 SAA Ae Up kl 5 pot 
৬৪৯২-(৭৪/২৫৯২) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী 3% 

বলেছেন: যে ব্যক্তি নম্ব আচরণ থেকে বঞ্চিত সে প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত । (ই.ফা. ৬৩৬২, ই.সে. ৬৪১২) 

Lh 0 on Al Ae Lh Ly ES 2c ls AES of C28 Hf GS (vo) 


WwwwW.Waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৩৩, 


“= - #8 [) Er ES) 

J6 - Ly bly, - AI Ch GELS A 0 URS Bo C EY oo HS - Pl ol 

So 0 GAL ie be AL 5 pod be FEN So nh Ua: GEL Jy Bs iw 
CE 0 GE pO 2 U9 BE A USD Chas I Tne Cina I nia 


৬৪৯৩-(৭৫/...) আবু বাক্র ইবনু আবৃ শাইবাহ্‌ ও আবূ সা*ঈদ আল আশাজ্জ, আবৃ কুরায়ব, আবূ সাঈদ 
আল আশাজ্জ, যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুদ্াহ 3 - 
কে বলতে শুনেছি। তিনি বলেন, যে ব্যক্তি নস থেকে বঞ্চিত সে কল্যাণমূলক সব কিছু থেকে বঞ্চিত । 

(ই.ফা, ৬৩৬৩, ই.সে. ৬৪১৩) 


oe eld) of of Lak oe GU Lh 2nd Le COAT is Gs Es (Ny 
LA BNA HE al Jo J: U9 dl Se OF Re Cha: Jb Da 0 AN So 
5 2 Hn 22 xs 
৬৪৯৪-(৭৬/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: নম্রতা থেকে বঞ্চিত ব্যক্তি যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত কিংবা বলেছেন, 
রে বাজি নতৃতা থেকে রক্ধিত তরে সে কল্যাগ থেকে বঙ্িতি থালরে | হেফা-৬৬%৪, হনে ৬৪১৪) 
oe 55 sal hs Gi dl Se Gl Cdl 3 08 AA EES (voarvvy- 184° 
0 BE ED de Le - SAD Ae cb ST AZ Lk GP 55 be 0 
Uy AL le BS YU GEN sR his HOM LSS HO MULE Y: UG BE dl J) 
Hm Ga se ch Y 
৬৪৯৫-(৭৭/২৫৯৩) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া আত্‌ তুজীবী (রহঃ) ..... নাবী সুঁটু-এর সহধর্মিণী ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন: হে ‘আয়িশাহ্‌! আল্লাহ তা'আলা নম্ৰ ব্যবহারকারী । 


তিনি নমতা পছন্দ করেন। তিনি নম্বতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না; আর 
অন্য কর কিছুর দূরনও তা দম করেন না! (হক ৬৩৬৫, ই.সে. ৬৪১৫) 


EE - rd, ur ee Ec “ EC s; es; er) 4l স্কা- i Bia (Yeat/vA)y £41 
SLY Hy: 5 BE Al co PE Gh p55 tet be al be — Lh SAD 
“LS sud et 599 3) fu 
৬৪৯৬-(৭৮/২৫৯৪) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয আল আমায় (রহঃ) ..... নাবী ক্ুঠু-এর সহ্ধর্মিণী 


‘আয়িশাহ্‌ (রাখযিঃ) থেকে বর্ণিত যে, নাবী কুট বলেছেন: বতা যে ডোম যিযয়কে তোর কত কয়ো আয যে 
কো বিমন খের জযুতা মিরু দিত ছালে ডাকক কলিত করে [ভিজা ৬৩৬৬, ই.সে. ৬৪১৬) 


Ax Ec kD Uh LoL BS : YU Er ls ED AY Lah IE (.. Ld Hl 
AEE Bak ASS Nga Lo ae 0 eed G55 3p ii gh SH EE BH Ee 


i es এ হা al 48 3%" ‘ - 
SMO KS wien : BEE A U0 WS UE SG cS 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৪৯৭-(৭৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... শু'বাহ্‌ মিক্দাম ইবনু শুরায়হ্‌ ইবনু 
হানী (রহঃ)-কে এ সানাদে বর্ণনা করতে শুনেছেন। তিনি তার হাদীসে বাড়িয়ে বলেছেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
একটি উটের পিঠে সওয়ার হয়েছিলেন উটটি ছিল কঠোর স্বভাবের । তাই তিনি তাকে শক্তভাবে ফিরাচ্ছিলেন। 
রসূলুল্লাহ 3 তাকে বললেন, তোমার উচিত নয ব্যবহার করা । পরবর্তী অংশ রাবী উক্ত হাদীসের মতোই বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৩৬৭, ই.সে. ৬৪১৭) 

BIEy CGN ACP sd cbt 
২৪. অধ্যায় : চতুল্পদ প্রাণী ইত্যাদিকে অভিশাপ করা থেকে বিরত থাকা 
GAD UN AG 0 op Uae ed OF URIS AS of OF 289 3 UES (vox) EAA 
UN Lan Ge oe kh be DY al be Eee cel ; del ৬৯% 
A) Sh Ed EDL cn HG oe Da Coe Hy sl ass 0 HE al J Ls 
AL Eb GET, We C1 JG FE 4 
Ef Gl bay Ce dl 5 wd ERY UY iE the UU 

৬৪৯৮-(৮০/২৫৯৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘ইমরান ইবনু 
হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রসূলুল্লাহ সি কোন এক সফরে ছিলেন। সে সময় এক 
আনসার মহিলা একটি উ্ট্রীর পিঠে আরোহী ছিলেন। তিনি (তার আচরণে) বিরক্ত হয়ে তার উপর অভিসম্পাত 
করলেন। তখন রসূলুল্লাহ সু তা শুনে বললেন, এর উপরে যা আছে তা নিয়ে নাও এবং একে ছেড়ে দাও । 
কেননা সে তো অভিশপ্ত হয়ে পড়েছে। 

‘ইমরান (রাযিঃ) বলেন, আমি যেন সে উন্্রীটি এখনও দেখতে পাচ্ছি, যে মানুষের মাঝে হেঁটে বেড়াচ্ছে; 
অথচ কেউ তার প্রতি ক্রক্ষেপ করছে না । (ই.ফা. ৬৩৬৮, ই.সে. ৬৪১৮) 

OBS E50 C3 As SED ES : JU sh Shs de Lh GS ES C.pmy- EAA 
GEE Cd sty ind te LS oh BE GE 

Rd GGG আবু রাবী' ও ইবনু আৰু "উয়ার (রোথিঃ) oe ইসমা'ঈলের 
সানাদে আইয়ূব থেকে তাঁর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে হাম্মাদ কর্তৃক বর্ণিত হাদীসে ‘ইমরান 
বলেছেন- $5), 445 ৬% ' ১% ক (আমি যেন সে মেটো রং-এর উদ্্ীটি এখনো দেখতে পাচ্ছি); আর 
সাকাফী (রহঃ) বর্ণিত হাদীসে রসূলুল্লাহ 3 বলেছেন, Lk Wh Gl ie C15 ‘এর উপর যা কিছু 
আছে তা নামিয়ে ফেলো এবং তাকে মুক্ত করে দাও । কেননা সে তো অভিশপ্ত’ । (ই.ফা. ৬৩৬৯, ই.সে. ৬৪১৯) 
| ED) ao - ~~ স ES nS ar a Go Jas x FE (PAU Ee 
ch pl bas We BG be LS CS UE CANNES af te Oke df a EE 
UL Yr BE Gl UG: U6 Ud Hell OS: Io be GUL FE Sa 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৩৫ 


৬৫০০-(৮২/২৫৯৬) আবূ কামিল আল জাহদারী, ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... আবু বারযাহ্‌ আল 
আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার একটি বালিকা একটি উট্‌্নীর উপর আরোহিত ছিল। 
সেটির উপরে তার গোত্রের কিছু মালামালও ছিল। হঠাৎ সে নাবী 3ু-কে দেখতে পেল। আর পাহাড়ের কারণে 
তাদের পথটি ছিল সংকীর্ণ । ফলে উটের রশি টেনে বালিকাটি বলল- ~~ 2 (উট চালনার শব্দ) ‘হে 
আল্লাহ! এর উপর অভিসম্পাত বর্ষণ করুন'। রাবী বলেন, তখন নাবী $¥ুঠ বললেন : যে উট্নীর উপর 
অভিসম্পাত করা হয়েছে, সেটি যেন আমাদের সাথে না থাকে। (ই.ফা. ৬৩৭০, ই.সে. ৬৪২০) 

EC as Cf dil Hic ~ c PA) Eo ue9l Xe C0 Las Be C. JA) le.) 
Y al 2 ll Sd HT ALLY Ss dtl SL C2 bye - Mn ON oS - S 
CSS CEE OR 

৬৫০১-(৮৩/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আলা ও ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ..... সুলাইমান আত্‌ 
তাইমী (রহঃ) থেকে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আর তিনি মু'তামির (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে 
এটুকু বাড়িয়ে বলেছেন, “আল্লাহর কসম! আমাদের সাথে যেন সে উট্নীটি না থাকে, যার উপর আল্লাহর পক্ষ 
থেকে অভিশাপ বর্ষণ করা হয়েছে, কিংবা তিনি এরূপ কিছু বলেছেন।” (ই.ফা. ৬৩৭১, ই.সে. ৬৪২১) 
ul ESE it yg WL sal er ft FE “Sl Mas 0 us ESC (Yeav/At)- 10. 
AS YY 08 BE Al U0 0 Sh of Ue fl be HS LSD AE cde - DS 

UA 8 EE 

৬৫০২-(৮৪/২৫৯৭) হারূন ইবনু সা‘ঈদ আল আইলী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 

রসূলুল্লাহ 3 বলেছেন: একজন সিদ্দীকের পক্ষে অভিসম্পাতকারী হওয়া সমীচীন নয় । 


(ই.ফা. ৬৩৭২, ই.সে. ৬৪২২) 
SE Fal SR 0G EE DLE Lh DEG HAS BE lS HES thie 
AE AEN 
৬৫০৩-(.../...) আৰু কুরায়ব (রহঃ) ..... ‘আলা ইবনু ‘আবদুর রহমান (রহঃ) সূত্রে অত্র সানাদে অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৩৭২, ই.সে. ৬৪২৩) 
CAF ie 9 al 0 >) ur EE ge IE CET ur RCE He Pe Le 
LS ES 0 Ca lh io 2 2 CAS OK Uf Cl one Le AOL NA dA 
hE. 4,65 Cm SSE 5d AE Beds : TD Hf ASG Lal Cl Abb ao (if 
A LG HS I BULLS CN 098 Yr BE Al ID J: IH HSN Uf cis 
৬৫০৪-(৮৫/২৫৯৮) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... যায়দ ইবনু আসলাম (রহঃ) থেকে বর্ণিত যে, 
‘আবদুল মালিক ইবনু মারওয়ান উম্মু দারদাহ্‌ (রাযিঃ)-এর নিকট তার নিজের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধক কিছু গৃহ 
সামগ্রী পাঠালেন। এক রাতে ‘আবদুল মালিক নিদ্রা থেকে জেগে তার খাদিমকে ডাকলেন।। সে তার নিকট আসতে 


দেরী করলে তিনি তাকে অভিসম্পাত করলেন। রাত্রি শেষে উম্মু দারদাহ্‌ (রাযিঃ) তাকে বললেন, আমি শুনলাম 
যখন আপনি রাতে আপনার খাদিমকে ডেকেছিলেন তখন তাকে লা‘নাত করেছেন। অতঃপর তিনি বললেন, আমি 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


আবু দারদাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ 38% বলেছেন : অভিসম্পাতকারীরা কিয়ামাত দিবসে 
সুপারিশকারী কিংবা সাক্ষ্যদাতা হতে পারবে না। (ই.ফা. ৬৩৭৩, ই.সে. ৬৪২৪) 
: 16 al Sa tS ) role’ Lorinall Oe sh dt GSH Be (.../...)y- 10.0 
5 be cad be ASS LN Se CAT aD th GEL BoC CU le CE FE 
El 0h uch Sd 2 Bw ALND ol 0 
৬৫০৫-(.../.. ) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ গাস্সান আল মিসমা'ঈ, ‘আসিম ইবনু নাযূর আত্‌ 


_ তাইমী ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) .... যায়দ ইবনু আসলাম (রাযিঃ) থেকে অত্র সানাদে হাফস্‌ ইবনু 
মাইসারাহ্‌ (রহঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন । (ই.ফা. ৬৩৭৪, ই.সে, ৬৪২৫) 


2) ue AL gh gle be gl Gye BS dt GS 3 lowe 4 AEE 
y ae) ur AE 5 4 as nas ACG al ue To : ur > so 
Al eC 
৬৫০৬-(৮৬/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... Bee থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসুলুল্লাহ বন্-কে বলতে শুনেছি যে, অভিসম্পাতকারীরা কিয়ামাত দিবসে সাক্ষী ও সুপারিশকারী 
হতে পারবে না। (ই.ফা. ৬৩৭৫, ই.সে. ৬৪২৬) 
= od J - ls E: Jy 6 “ As ‘sie tn La Enc (Ye৭৭/Av)- No .V 
se ES dl IO UN: IN SL fl be 30 0 LF - OLS AG - Sn Le 
sy Cid UY Gl el Hh of Sd 
৬৫০৭-(৮৭/২৫৯৯) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) Vs. আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর রসূল 38%! আপনি মুশরিকদের উপর বদ্দু'আ করুন । 


তিনি বললেন, আমি তো অভিসম্পাতকারীরূপে প্রেরিত হইনি; বরং প্রেরিত হয়েছি রহ্‌মাত স্বরূপ । 
(ই.ফা. ৬৩৭৬, ই.সে. ৬৪২৭) 


hh ES i dl GAME TE gf BE a AB a ly Ye 
৯ 1৯ 
EE EEO CE Ne kc AT ONE EE STE 
করেছেন; অথচ তারা এর যোগ্য নয়, তাদের জন্য তা হবে পবিত্রতা, পুরস্কার ও রহ্‌মাত স্বরূপ 
be niall of be RPSL of je ES ip Uh GRY BS (ves .fa)-10A 
El AC GA pity BUGS DE BE Al JS) che O55: A Lie Le bs 
CAS UG U6 fs LA CLs 5D oe Fl ie dL: Eg EE UCL Cl 
Ko OA EL 
METIS A LSSE Fl 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৩৭ 


৬৫০৮-(৮৮/২৬০০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, একদা 
দু'জন লোক রসূলুল্লাহ 3%-এর দরবারে আসলো। তারা তাঁর সঙ্গে কোন বিষয়ে আলোচনা করল তা কী ছিল, 
আমি জানি না। অতঃপর তারা তাঁকে রাগান্বিত করেছিল। তিনি তাদের উভয়কে অভিসম্পাত করলেন এবং 
তিরস্কার করলেন। যখন তারা বের হয়ে গেল আমি বললাম, হে আল্লাহর রসূল 3! যারা (আপনার কাছ থেকে) 
কল্যাণ লাভ করে। এরা দু'জনে তার কিছুই পাবে না। তিনি বললেন, সে কী ব্যাপার! তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)| 
বললেন, আপনি তো তাদের উভয়কে অভিসম্পাত করেছেন এবং ধিক্কার দিয়েছেন। রসূলুল্লাহ 3 বললেন, তুমি 
কি জান আমার প্রতিপালকের সাথে এ বিষয়ে আমি কী শর্তারোপ করেছি? আমি বলেছিলাম, “হে আল্লাহ! আমি 
একজন মানুষ । আমি কোন মুসলিমকে লা‘নাত করলে কিংবা তিরস্কার করলে তা তুমি তার জন্য পবিত্রতা ও 
পুরস্কার বানিয়ে দিও ৷” (ই.ফা. ৬৩৭৭, ই.সে. ৬৪২৮) 
tj le ES C die Hf ES YU I sil At ol Ch 8 5 HES (fj 0 
(ESN oe TASS 33) OF se UF Uh GAS CPS AID Ct SOS gad > 

LAO Lely Ud a3 195 he PS 8 UE B02 2 53 - ALY Ne 

৬৫০৯-(../-) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব, ‘আলী ইবনু হুজুর আস্‌ সাদী, ইসহাক্‌ 
ইবনু ইব্রাহীম ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... আ'মাশ (রাযিঃ) থেকে এ সানাদে জারীর সূত্রে বর্ণিত 
হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি ‘ঈসা (রহঃ) বর্ণিত হাদীসে বলেন, এরপর তারা তার সঙ্গে 
একান্তে মিলিত হলেন, তখন তিনি তাদের উভয়কে তিরস্কার করলেন এবং তাদেরকে লা'নাত দিয়ে বের করে 
দিলেন । (ই.ফা. ৬৩৭৮, ই.সে. ৬৪২৯) 
elle od be coed ES BS a of A AE Cf EO BD (vnevfat)- 10). 
fd 19 2 Cad ow dao UI 5 0 Ua Rely HE Al JSD ON: SEA ol ok 

ETC A GES AE 

৬৫১০-(৮৯/২৬০১) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : “হে আল্লাহ! আমি তো একজন মানুষ সুতরাং আমি কোন 
মুসলিমকে গাল-মন্দ করলে কিংবা তাকে অভিশাপ করলে অথবা আঘাত করলে তখন তুমি তার জন্য তা পবিত্রতা 
ও রহ্‌মাত অর্জনের উপায় বানিয়ে দিও ৷” (ই.ফা. ৬৩৭৯, ই.সে. ৬৪৩০) 
ce 3 be OE df LF coed BS dl ES as BH ES (evf-)y 100) 

Us HET 23 SN Abe FE Ll 

৬৫১১-(../২৬০২) ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সূত্রে নাবী সু্ট থেকে অনুরূপ হাদীস 
বর্ণনা করেছেন। তবে তার হাদীসে ২4, (করুণা)-এর স্থলে |" (সাওয়াব) উল্লেখিত হয়েছে। 

- (ই.ফা. ৬৩৮০, ই.সে. ৬৪৩১) 

a Ens c dG Hf Be YU AK Ss AS 8 Hf ES (fej Te 
3 TE Se Ba 0 05 dl Le ALL LEY Co TASS O03 Ch ce UIST DY Ss 
HE ES 0b LEDS TRG EA of SES TT Pl cr Sa 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৫১২-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
আ'মাশ (রহঃ) থেকে ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে 'ঈসা 
(রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে ১] (বানিয়ে দাও) উল্লেখ আছে। আর আবু হুরাইরাহ্‌- এর হাদীসে |" (পুরস্কার) 
কথাটির উল্লেখ রয়েছে এবং জাবির (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত হাদীসে ২4১, 2 (বানিয়ে দাও রহ্মাত) 
কথাটির উল্লেখ আছে। (ই.ফা. ৬৩৮১, ই.সে. ৬৪৩১[ক]) 

Le ~All SA Ae OS - Sead BL = ৬{ il BS le A ) ১০১ 
EA Nt I Cl i 

৬৫১৩-(৯০/২৬০১) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী 38 
বলেছেন : “হে আল্লাহ! আমি তোমার নিকট থেকে যে বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, তুমি কখনো তার বিপরীত 
করো না। আমি তো একজন মানুষ মাত্র। সুতরাং আমি কোন মু'মিন ব্যক্তিকে কষ্ট দিলে, গাল-মন্দ করলে, 
অভিসম্পাত করলে, তাকে কোড়া লাগালে তা তার জন্য রহ্‌মাত, পবিত্রতা ও নৈকটোযের কারণ বানিয়ে দাও, যার 
দ্বারা সে কিয়ামাত দিবসে তোমার নৈকট্য লাভ করতে পারে। (ই.ফা. ৬৩৮২, ই.সে. ৬৪৩২) 

UY) 2535 LLY gs SUH SH EES OG BSS CLE of IGE (..f-.)-100 
Ef 
A ew Ss A al ls ERLE 

৬৫১৪-(.../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ যিনাদ (রহঃ) এ সানাদে তার অনুর্ন্প বর্ণনা করেছেন। 
পার্থক্য এতটুকু যে, তিনি বলেছেন, £১১ | (কিংবা আমি দোর্রা মেরেছি) 0 

আবু যিনাদ (রহঃ) বলেন, এ শব্দটি আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর পরিভাষা মাত্র । আসলে এর অর্থ 5১ 
(অর্থাৎ আমি তাকে শাস্তি দিয়েছি) ৷ (ই.ফা. ৬৩৮৩, ই.সে. ৬৪৩৩) 

3 be 20 C2 ID EBS nA Lh OL BS ls Ly BL ED (fc 100 
2385 BE oo SUA Al CF EIN SAN SE Le 

৬৫১৫-(.../...) সুলাইমান ইবনু মা‘বাদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে এ 
রকমই বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৩৮৪, ই.সে. ৬৪৩৪) 
ola calla UE an of OR Mein UP A ES awn tf EH EE J) 
FE TO SUT TN TOE TE 
A RL A 0 2S 1 2ST aga UG ails Ll tee We Cl 5 Ln U5 

ME 9 DY Gs LE A MS 

৬৫১৬-(৯১/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... নাসরিয়্যি-এর আযাদকৃত গোলাম সালিম (রহঃ) 
থেকে বর্ণিত । আমি আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেন, রসুলুল্লাহ 38% বলেছেন : “হে 
আল্লাহ! মুহাম্মাদ তো একজন মানুষ । তিনি রাগান্বিত হন যেভাবে একজন মানুষ রাগান্বিত হয়। আর আমি 
আপনার কাছ থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছি আপনি কখনো তার উল্টো করবেন না। অতএব কোন মু'মিনকে 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৩৯ 


আমি দুঃখ দিলে কিংবা তাকে তিরস্কার করলে অথবা তাকে কোড়া লাগালে তা আপনি তার জন্য কাফ্‌ফারাহ্‌ ও 
নৈকট্য লাভের সোপান বানিয়ে দিন; যার দ্বারা কিয়ামাত দিবসে সে আপনার নৈকট্য অর্জন করতে পারে। 
(ই.ফা. ৬৩৮৫, ই.সে. ৬৪৩৫) 
sil le OH oF dd aia ws SH UA ss 0 AA BS (fat) 10 
Mh LAL ALL cna Se UH Lal U5 BE Al ILD en GLA of CP El ts Ss 
৬৫১৭-(৯২/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
রসূলুল্লাহ 3ু-কে বলতে শুনেছেন যে, “হে আল্লাহ! আমি কোন ঈমানদার বান্দাকে মন্দ কথা বললে তুমি তা তার 
জন্য কিয়ামাত দিবসে তোমার সান্নিধ্য লাভের ওয়াসীলা বানিয়ে দিও” (ই.ফা. ৬৩৮৬, ই.সে. ৬৪৩৬) 
Be AT 2h Chg ES 13) Ob dh Lh SEs la LL DAD oS (ary 10)A 
HG Al J Cds MEA EIA A CE fll bel HE te be let BI ALS 
9 EES Ah nl Ak fA Can UO Als if Ie Sie ASH od Hl: dk 
৬৫১৮-(৯৩/...) যুহায়র ইবনু হার্ব ও 'আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, “হে আল্লাহ! আমি আপনার নিকট থেকে যে 
বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আপনি কখনো তার বিপরীত করবেন না। কাজেই আমি কোন মু'মিন ব্যক্তিকে কষ্ট 
দিলে কিংবা গালি বা শাস্তি বিধান কায়িম করলে আপনি তার জন্য তা কিয়ামাত দিবসে কাফ্ফারাহ্‌ বানিয়ে 
দিন।” (ই.ফা. ৬৩৮৭, ই.সে. ৬৪৩৭) 
UU 2S th Ele Bo JU sll Lh ECS dl Se 5 OUR HS (Mievfjy-loNa 
Uf Uy 8 BE Al ILD Chas + U8 A BE CF HE A IE 8 OST Eh CH UN 
EG A Mh O38 0 As gf A Cll Ce Hie bf os Fe SD le SLA os 
ESE 
৬৫১৯-(৯৪/২৬০২) হারূন ইবনু ‘আবদুল্লাহ ও হাজ্জাজ ইবনু আশ্‌ শা‘ইর (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি, তিনি বলেন : আমি তো 
একজন মানুষ ।. অতএব আমি আমার পালনকর্তার সাথে এ শর্ত করে নিয়েছি যে, মুসলিমদের অন্তর্ভুক্ত কোন 
বান্দাকে আমি ভর্ৎসনা করলে কিংবা তিরস্কার করলে তা যেন তার জন্য পবিত্রতা ও পুরস্কার হিসেবে গণ্য করা 
হয়৷ (ই.ফা. ৬৩৮৮, ই.সে. ৬৪৩৮) 
ale Fe ER A> yp ic ES, Cc CID ES cs Cn PRA (.../..) Ne. 
৬৫২০-(../...) ইবনু আবূ খালাফ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) থেকে অত্র 
সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৩৮৮, ই.সে. ৬৪৩৯) | 


Wwww.waytojannah.com 


Contents 


Bo সহীহ মুসলিম (৬ খণ্ড) 


ab BS JU - SA Bly — LAE cha hy da EAD GES (v1.rf0)-T0N) 
fe os: UU a Ly Ld HS Ale Af 0h GOL BS RE tn ke BS Lah 
- 4 EN - তল CD) < লল ০ hss 4 - « “ 

CARH di SY SE SH ta eile J Lah BE Al OLD sf od HS EE 
LGN Uf HE Als Le ES GOD GAS UdL: ERECTA 
CH A WIC Sh Ht ols ff ROSS - A lf - TS YONG 
: U5 15 se CBS dl Gh vols Af Uh Cr SE A UD Ud OS BE al J) 

2 i ic Jz: 6 se z ss: 3 sn% ট AE 
Usui Sain ~ J ATG Ns Um 83 es Sf ein olf ed UMS CS 
5 UU ti i se CE al Co cle GOS Cob Ul he ff GUS BE 4 
Wd 33 fd on Se Ciges 2f UG pth Uli US Lobly UE ws UE ca] 
AL ss Be Us SE TH HET Voge VS 0 

SHA a BEN al gall 3 rally AES cic Hf J, 
৬৫২১-(৯৫/২৬০৩) যুহায়র ইবনু হার্ব ও আবু মান আর রাক্কাশী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আনাস (রাযিঃ)-এর মা উম্মু সুলায়ম-এর নিকট এক ইয়াতীম মেয়ে ছিল। রসূলুল্লাহ 
3% তাকে দেখে বললেন, এ তুমি সে মেয়ে? তুমি তো অনেক বড় হয়েছ; কিন্তু তুমি দীর্ঘায়ু হবে না। তখন 
ইয়াতীম মেয়েটি উম্মু সুলায়মের নিকট এসে কাদতে লাগল। তখন উম্মু সুলায়ম (রাধিঃ) বললেন, তোমার কী 
হয়েছে? হে আমার স্নেহের মেয়ে! মেয়েটি বলল, নাবী সু আমাকে বদ্দু'আ করেছেন। তিনি বলেছেন, আমি 
দীর্ঘায়ু হব না। সুতরাং এখন থেকে আমি বয়সে আর বড় হব না। অথবা সে ৬৯৯এর স্থলে ৫5 (আমার 
সমবয়সী) বলেছিল। এ কথা শুনে উম্মু সুলায়ম (রাযিঃ) তাড়াতাড়ি গায়ে চাদর দিয়ে বেরিয়ে পড়েন এবং 
রসূলুন্াহ 3-এর সাথে দেখা করেন। তখন তার উদ্দেশে রসূলুল্লাহ 38% বললেন, কী ব্যাপার, হে উম্মু সুলায়ম! 
তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ 3%! আপনি কি আমার ইয়াতীম মেয়েটিকে বদ্দু'আ করেছেন? তিনি বললেন, হে 
উম্মু সুলায়ম! এটা কেমন কথা! বদ্দু'আ করব কেন? উম্মু সুলায়ম বললেন, সে তো মনে করেছে যে, আপনি 
তাকে বদ্দুআ করেছেন যেন তার বয়স না বাড়ে কিংবা তার সমবয়সীর বয়স বৃদ্ধি না পায়। রাবী বলেন, তখন 
রসূলুল্লাহ 3% মুচকি হেসে বললেন, হে উম্মু সুলায়ম! তুমি বোধহয় জান না যে, আমার রবের সাথে এ মর্মে আমি 
শর্ত করেছি এবং আমি বলেছি যে, আমি একজন মানুষ মাত্র । মানুষ যাতে সন্তুষ্ট থাকে আমিও তাতে সস্তু্ট হই । 
আমিও রাগাস্বিত হই যেভাবে মানুষ রাগান্বিত হয়ে থাকে। সুতরাং আমি আমার উম্মাতের কোন লোকের বিরুদ্ধে 


বদ্দু‘আ করলে সে যদি তার যোগ্য না হয় তাহলে তা তার জন্য পবিত্রতা, আত্মশুদ্ধি ও নৈকট্যের সোপান বানিয়ে 
দাও, যার দ্বারা কিয়ামাতের দিনে সে তোমার নৈকট্য অর্জন করতে পারে। 


আৰৃ মা'ন (রহঃ) উল্লেখিত এক হাদীসে তিন জায়গায় 4% -এর স্থলে 4% শব্দ বর্ণনা করেছেন, যার অর্থ 
ছোট ইয়াতীম মেয়ে (ই.ফা. ৬৩৮৯, ই.সে. ৬৪৪০) 


- Ll AY ball = ut ) ES, dd cg 5d eA ~~ EVER ES (1 + £fA1)-1oYY 
ih EA GE i i Of oF all TIS of ie dd EG AE ty A ES YU 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার 8১ 


“E35 লও JG, bs Si iG - J5- ob IE LNA BEE Al J) HS olla 
OSU A lh Cin U5 Ge AEN AY UE - UG - UU A lh cid U6 
“i dl El Yr 8 
ETE HATE A A TATE A TEE 
৬৫২২-(৯৬/২৬০৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না আল ‘আনাযী ও ইবনু বাশৃ্শার (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, কোন একদিন আমি বালকদের সাথে খেলায় লিপ্ত ছিলাম! তখন 
রসূলুল্লাহ 3% সেখানে আসলেন। তখন আমি একটি দরজার পিছনে লুকিয়ে থাকলাম । তিনি বলেন, তিনি 
ie Dea যাও, মু'আবিয়াকে আমার কাছে ডেকে নিয়ে আসো । 
তিনি বলেন, তখন আমি তার নিকট গেলাম এবং আমি তাকে বললাম, তিনি খাচ্ছিলেন। (আমি ফিরে আসলাম) 
তিনি বলেন, তারপর তিনি (সু) আমাকে বললেন, যাও, মু'আবিয়াকে আমার নিকট ডেকে নিয়ে আসো। তিনি 
বলেন, তখন আমি তার নিকট গেলাম এবং (ফিরে এসে) বললাম, তিনি (টু) খাচ্ছেন। তখন তিনি বললেন, 
আল্লাহ যেন তার পেটভর্তি না করেন। 


ইবনুল মুসান্না (রহঃ) বলেন, আমি উমাইয়্যাকে বললাম, ৮/১ ৬ 'আমাকে চড় মেরেছেন'-এর অর্থ কিঃ? 
তিনি বললেন, 5% এ অর্থাৎ- তিনি আমাকে আদর করেছেন। (ই.ফা. ৬৩৯০, ই.সে. ৬৪৪১) 


CE | El ee Kec ATS ‘a EA sal th SEL AS bBo 
Ah IS Abe CUESG BG Al UD Hl Gad ital ck: 058 AE UF ds 
৬৫২৩-(৯৭/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবু হামযাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন যে, 
আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি কিছু ছেলের সাথে খেলায় লিপ্ত ছিলাম । 
অকস্মাৎ রসূলুল্লাহ 3 তথায় আসলেন আমি তাথেকে লুকিয়ে থাকলাম । ..... তারপর তিনি তার হুবহু হাদীস 
উল্লেখ করেছেন । (ই.ফা. ৬৩৯১, ই.সে. ৬৪৪২) 
455 9 O29 G3 PS El -YN 
২৬. অধ্যায় : ছি-মুখী লোকের নিন্দা ও তার এ কাজে হারামকরণ প্রসঙ্গে : 
uw be EI [e aU 3! oe: AL se CE JN ‘ 2 EEC LL i Fs 
yp EES ef) EEA Er sd xs IE lin" Dt iy y 5 Bs al JAS 3 al 
Mitt al 
৬৫২৪-(৯৮/২৫২৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 


রসূলুল্লাহ 3 বলেন : মানুষের মধ্যে দু' রূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট । যে এ দলের নিকট আসে একরূপ নিয়ে 
এবং অন্য দলের নিকট আসে অন্য আরেক রূপ নিয়ে। (ই.ফা. ৬৩৯২, ই.সে. ৬৪৪৩) 


৯১৯ or il El LenB) 2 as EB, C LEE ls on LS PA Ls BS. At) Neo 
2 ll EX) 0% HE dl SUG a SD IA df be ade Ss de NE NS 
“2s sY 5 2s NA Er sl an 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৯ www.waytojannah.com 


Contents 


৪২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৫২৫-(৯৯/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত নিশ্চয়ই তিনি রসূলুল্লাহ সুন -কে বলতে শুনেছেন: দু’ রূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট, যে ব্যক্তি এ 
নাযাৱ নিকট দা একহধর হয ও জহানালের কচি ছালে একর হিয়ে । ছেড ৬৩৯৩, ই.সে, ৬৪৪৪) 
nl ol or OF USP sl eed) ol wl u~ sr NE He (.. FAL ‘)- oY 
ENTS Cte NEEM EE 

EDL ts HE al 0) J: JST of be de) of be at ie 

Pet 13 >» ee F eb 

৬৫২৬-(১০০/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ সুঁঠু বলেছেন : তোমাদের মধ্যে দু' রূপধারী মানুষকে সবচেয়ে নিকৃষ্ট পাবে। এ দলের নিকট 
Klis ke ad cdl se AAA lds be ৬৩৯৪, ই.সে. ৬৪৪৫) 

a CU Le OG FAS a5 El — YV 
২৭. অধ্যায় : মিথ্যা হারামকরণ ও তা মুবাহ হওয়ার বিবরণ 


nl ofl or ‘g te Cd sl ‘3 nl Ll (~~ 0 FAT a (Y1.0/1. 1)-1oYYV 
SORE ow EIS, be of he Ci of df ie oh Ga Ae ts Se 
CFE Gh GG DF 056 Ay BE al I Cds UAT BE Lait CA pS Ih 
MAUS Als HE UH lil 
EXLAYs GAD 25 3 YY CS Lal 135 be pit AED EA Hy os OH I 
2) Hd S22 RN > lil (e 
৬৫২৭-(১০১/২৬০৫) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... হিজরতকারিণীদের মধ্যে নাবী কু -এর হাতে 
প্রথম বাই‘আত গ্রহণকারিণীদের অন্যতমা সহাবীয়া উম্মু কুলসূম বিনতু ‘উক্বাহ্‌ ইবনু আবূ মু‘আয়ত (রাযিঃ) 
থেকে বর্ণিত তিনি রসূলুল্লাহ 3্ট-কে বলতে শুনেছেন যে, সে ব্যক্তি মিথ্যুক নয়, যে লোকের মধ্যে আপোষে 
সমাধা করে দেয়। সে কল্যাণের জন্যই মিথ্যা বলে এবং কল্যাণের জন্যেই চোগলখোরী করে। 
ইবনু শিহাব (রহঃ) বলেন, তিনটি স্থান ছাড়া আর কোন বিষয়ে রসূলুল্লাহ 38% মিথ্যা বলার অনুমতি 
দিয়েছেন বলে আমি শুনিনি। যুদ্ধ কৌশলের ক্ষেত্রে, মানুষের মধ্যে আপোষ-মীমাংসা করার জন্য, সহধর্মিণীর 
সাথে স্বামীর কথা ও স্বামীর সাথে 'সহধর্মিনীর কথা বলার ক্ষেত্রে। (ই.ফা. ৬৩৯৫, ই.সে. ৬৪৪৬) 
[EA le be if BS hn 0 IY SE EA SSL 3 EA (../---) TOY A 
Heli ge oe BT INCE PROM 
৬৫২৮-(.../...) ‘আম্র আন্‌ নাকিদ (al) 4 ; বহাম্মাদ ইবনু মুসলিম হবু ‘তবাইনুল্তহ ইবনু আবদুল্লাহ 
ইবনু শিহাব (রহঃ) হতে এ সানাদে হুবহু বর্ণনা 'করেছেন। এছাড়া সালিহ (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে। রাবী 
বলেন, আর লোকেরা যা বলে তাতে শুধু এ তিনটি ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দানের 
কথা আমি শুনিনি, যা ইবনু শিহাব (রহঃ)-এর কথা ইউনুস (রহঃ) বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৩৯৬, ই.সে. ৬৪৪৭) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৪৩ 


es GAM oo axa GOS PALI 03 Belt) BS 30 Spe ES - ৭০৭ 
HESS 0 9 Is ol Ly 
৬৫২৯-(../...) ‘আমূর আন্‌ নাকিদ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে এ সানাদে তার কথা 15 ১ 
(ভালোর জন্যই চোগলখোরী করে) পর্যন্ত বর্ণিত আছে। পরবর্তী অংশ তিনি উল্লেখ করেননি । 


(ই.ফা. ৬৩৯৭, ই.সে. ৬৪৪৮) 
Lal) 335 Gl YA 
২৮. অধ্যায় : চোগলখোরী হারামকরণ 

fe Ec ORs 0 Lo BS yu Be ls HE SES XL (1.1/1.0) 10, 
yf: U6 BE LS ly: Yi 20 0h A Ae EB iA od ie SY Gy Uf 
ihe iS Ga UN LY UN BG LSS iy ‘ol 9 Gh Ld oo Lad Ci 
| UK iG LUNI 
৬৫৩০-(১০২/২৬০৬) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, মুহাম্মাদ 3% বলেছেন, আমি কি তোমাদের হুশিয়ার করব না, চোগলখোরী 
কী? তা হচ্ছে কুৎসা রটনা করা, যা মানুষের মধ্যে বৈরিতার সৃষ্টি করে। মুহাম্মাদ সু আরও বলেছেন, নিশ্চয়ই 

কোন ব্যক্তি সত্য কথা বলায় সত্যবাদী লিপিবদ্ধ হয়; আবার কেউ মিথ্যা কথা বলায় মিথ্যাবাদী লিপিবদ্ধ হয়। 
(ই.ফা. ৬৩৯৮, ই.সে..৬৪৪৯) 

ALA GLa uy mi dh Al - ৭ 
২৯. অধ্যায় : মিথ্যার নিন্দা এবং সত্যের সৌন্দর্যতা ও তার উপকারিতা 

EE J cl < rn Sa AG on 2 > eo 6" [Er (Y1ev/v.v) =o) 
HE al JAD JN: U8 Al ie Le cy of UF pale be ae Bn TAY UH, Vl 
EX Ys he AS 2 Sd OD UY Ed ie DD Uo DN od ss SLY 
Uk Ee SRR ty, si a Al Ys ell sh EE 
EOE ei ats ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) 
oe ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : সততা সৎকর্মের 
দিকে পথপ্রদর্শন করে আর সৎকর্ম জান্নাতের পথপ্রদর্শন করে। নিশ্চয়ই কোন মানুষ সত্য কথা বলায় সত্যবাদী 
হিসেবে (তার নাম) লিপিবদ্ধ হয়। আর অসত্য পাপের পথপ্রদর্শন করে এবং পাপ জাহারামের দিকে পথপ্রদর্শন 

করে। নিশ্চয়ই কোন ব্যক্তি মিথ্যায় রত থাকলে পরিশেষে মিথ্যাবাদী হিসেবেই (তার নাম) লিপিবদ্ধ করা হয়। 


® (ই.ফা. ৬৩৯৯, ই.সে. ৬৪৫০) 
be aa Hf BS YU ghd bs Hay dt of GH A Es Cpeg-ory 
EH dl us - 2 CE uJ HE 4 Jo Jb: Jb LES orl Ae Ur dH গং ue os 
ol G58 US Ls Ds SY Wie dl ts AE Gal SS Ral iY 25 ud 

MUX TRG TOY SA Sl ts 


Wwww.waytojannah.com 


Contents 


88 সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


FE LA of £0 dB Lt of SH 
৬৫৩২-(১০৪/...) আবূ বাকুর ইবনু আবূ শাইবাহ্‌ ও হান্নাদ ইবনু সার্রী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : সততা তো পুণ্যের কাজ; আর পুণ্যময় 
কাজ জান্নাতের পথ দেখিয়ে দেয়। কোন বান্দা সৎ বলার ইচ্ছা করলে অবশেষে আল্লাহর নিকট তার নাম 
সত্যবাদী বলে লিপিবদ্ধ হয়। আর মিথ্যা তো অপরাধ, এ অপরাধ জাহান্নামের পথপ্রদর্শন করে। আর কোন বান্দা 

মিথ্যা বলার চিন্তা করার কারণে অবশেষে সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। 

ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) তার অপর বর্ণিত হাদীসটি ‘আন্‌ ‘আনু সূত্রে নাবী 3% হতে বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৪০০, ই.সে. ৬৪৫১) 

EY BS TU ess dgte Hf ED a oh dl Ae 0 LOL BS (.. heey err 
FE 4) 4340 8: JU al Xe be a3 Ue cdl EC die Hl EEC 5 si Bc 
SAL si a J Ly 20 od G56 BA Ys Eb od G5 ও ু CE Pe 
os Se Ee Js os ul 6 ox ww a, PO Lis bo) Lic Ee si ন) 
MU Al Be CES THE GAS OS I J Ls 
৬৫৩৩-(১০৫/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবু কুরায়ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ (ইবনু 
EO UE EE LE CA 
কর্তব্য । কেননা সততা নেক কর্মের দিকে পথপ্রদর্শন করে, আর নেককর্ম জান্নাতের পথপ্রদর্শন করে। কোন ব্যক্তি 
সর্বদা সত্য কথা বললে ও সত্য বলার চেষ্টায় রত থাকলে, অবশেষে আল্লাহর নিকটে সে সত্যবাদী হিসেবে 
লিপিবদ্ধ হয় । আর তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো! কেননা মিথ্যা পাপের দিকে পথপ্রদর্শন করে। আর 
পাপ নিশ্চিত জাহান্নামের দিকে পরিচালিত করে। কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং মিথ্যার উপর অবিচল 

থাকার চেষ্টা করলে, UN Se EN BALL AA ৬৪০১, ই.সে. ৬৪৫২) 


ES AES? ay iy Se 2 CSS Cis th a VA YS 
Bl ALS Me OF PIS 3. KCl EN, SL) 


৬৫৩৪-(../...) মিনজাব ইবনুল হারিস আত্‌ তামীমী (রহঃ), ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হানযালী (রহঃ) 
"..... উভয়ে আ'মাশ থেকে এ সানাদে হুবহু হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি ‘ঈসা (রহঃ)-এর হাদীসে “সত্য 
বলার চেষ্টা করে এবং মিথ্যা বলার চেষ্টা করে” কথাটি উল্লেখ করেননি। আর ইবনু মুসহির (রহঃ) বর্ণিত হাদীসে 
- “অবশেষে আল্লাহ তা লিখবেন” কথাটি উল্লেখ আছে। (ই.ফা. ৬৪০২, ই.সে. ৬৪৫৩) . 


ni) RY pig Gg chai Lie ls LG ine Lb Gl - — 


৩০. অধ্যায় : রাগের মুহূর্তে যে নিজেকে বশ করে তার মর্যাদা এবং 
কিসের সাহায্যে রাগ দূরীভূত হয় 


[EE : yu nd P| Lili; = A : (8 SLE TEE wy 1055 Eo (TULA. ‘ovo 
JD J: JG 3 0H dl Ae Le 3g 0h SON CAE AID) Le PSN of 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার 8৫ 


Sod NSS, oN Mb A ARG Y gh UE IE CES OH Usb Ur BE dl 
dF : GLI Ea Y G5 Uk UG Ss Lal USSG UF: IG Unt od On PS 
lah Se ALE LG gH ST, i, 
৬৫৩৫-(১০৬/২৬০৮) কুতাইবাহ্‌ ইবনু সা“ঈদ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেন : তোমরা তোমাদের মাঝে কাউকে নিঃসন্তান 
বলে মনে করো? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, যার সন্তান জন্মায় না তাকেই নিঃসন্তান মনে করি। তিনি 
বললেন, সে ব্যক্তি মূলতঃ নিঃসন্তান নয়। বরং সে লোকই নিঃসন্তান, যে তার কোন সন্তানকে আগে পাঠায়নি 
(অর্থাৎ যার জীবিতাবস্থায় তার সম্ভান মৃত্যুবরণ করেনি) । তিনি বললেন, তোমরা তোমাদের মাঝে কাকে বীর 
বিক্রম বলে গণ্য করো? আমরা বললাম, যাকে মানুষেরা কুপ্তিতে ঠকাতে পারে না। তিনি বললেন, মূলতঃ সে বীর 
বিক্রম নয়; বরং (প্রকৃত বীর সে-ই) যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে" 
(ই.ফা. ৬৪০৩, ই.সে. ৬৪৫৪) 
GL Bsc dp ff EG VE 3 Ge dS 58 BS (ayytorn 
Bc Be ALY ips cued op CASS 053 0 ce UST pal 
৬৫৩৬-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
আ'মাশ (রাযিঃ) হতে এ সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪০৪, ই.সে. ৬৪৫৫) 
ML se Sl : LASS JG ES sel Xe, SL SS LE (v1.9/v.v)-10YV 
LAL Sl Od: UG BE al Iu) OO of UF dl OF Mea LF let OH CP 
৬৫৩৭-(১০৭/২৬০৯) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ‘আবদুল আ'লা ইবনু হাম্মাদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : সে লোক প্রকৃত বীর বিক্রম নয়, যে কুণ্ভিতে জয়ী 
হয় বরং প্রকৃত বীর বিক্রম সে-ই; যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। (ই.ফা. ৬৪০৫, ই.সে. ৬৪৫৬) 
(GAD OF GHD ce 2 Lh LoL BS a GSE BS (fA ToTA 
Meal S22 UF 196 FEE A UL) Chala: UE TIA UL LS Se 3 IS 
lai Sie ALL LLG GA UG dl Tu UTA A Stl: 1 
৬৫৩৮-(১০৮/...) হাজিব ইবনুল ওয়ালীদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি রসুলুল্লাহ 38%-কে বলতে শুনেছি, সে লোক প্রকৃত বীর বিক্রম নয়, যে কুস্তিতে সফল হয়। লোকেরা 
জানতে চাইল, হে আল্লাহর রসূল 38%! তাহলে প্রকৃত বীর কে? তিনি বললেন, প্রকৃত সাহসী বীর সে-ই, যে 
রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (ই.ফা. ৬৪০৬, ই.সে. ৬৪৫৬ুঁক]) 


১ ০:95) এর মৌলিক অর্থ আরব বিশ্বের কাছে “যার সন্তান নেই” । হাদীসের মর্মার্থ হচ্ছে তোমরা নিশ্চয়ই বিশ্বাস কর কারো মৃত্যুতে 
বিপদগ্রস্ত, শোকাহত, দুঃখিত ব্যক্তি নিঃসস্তান নয়। বরং জীবিতাবস্থায় যার কোন সন্তান মারা যায়নি, ফলে সাওয়াবের আশায় 
ধৈর্যের পরীক্ষায়ও উত্তীর্ণ হয়নি, সেই প্রকৃত পক্ষে নিঃসস্তান। নিশ্চয়ই ধৈর্যের ও মুসীবাতের সাওয়াব লিখা হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


৪৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 
Cn UUs S536 Le LS ILA 3 IES A) LL BS, (fy eT 
be GA oe CASS Cnt UST olf Hf GOS Ae x SA Ae alte BS 
ৰ ile 2 ” eo hie ib ca . EE + CE] 
Aes FE A OF BA ol UF fe 3 AA He 09 
৬৫৩৯-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাষযিঃ)-এর 
সানাদে নাবী 3% হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪০৭, ই.সে. ৬৪৫৭) 


sl IN, EGR : a» J cal aay ci CL ES ("1)./1.4)-10t. 
a Se SEO CE: I 2a 5 UU LF ah SB pe LR EY oo dies Hf EBS 
CAS Gh Lk ae od : BE dl JU) UM AAS ky Sie 185 LAST 2d FO 
tes GS MG LMHS Gra HUES AE 
J KS “Js SR UN JES : pS x JN 
৬৫৪০-(১০৯/২৬১০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও মুহাম্থাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... সুলাইমান ইবনু 
সুরাদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী ক-এর নিকট এসে দু'ব্যক্তি কথা কাটাকাটিতে প্রবৃত্ত হলো এবং 
তাদের একজনের দু’ চোখ (রাগে) লাল হয়ে গেল এবং তার রগরেশা খাড়া হয়ে গেল। রসূলুল্লাহ 3 বললেন, 
আমি এমন একটি কালিমাহ্‌ জানি, যা যে কেউ পাঠ করলে তার রাগ দূর হয়ে যায়। আর তা হচ্ছে (+ 4৮ ১ 
~~ 4১) (আমি বিতাড়িত শাইতানের থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই)। (এ কথা শুনে) সে ব্যক্তি বলল, 
আপনি কি আমাকে পাগল মনে করেছেন? 
ইবনুল ‘আলা (রহঃ) তার বর্ণনায় বলেন, তারপর তিনি বললেন, তুমি কি মনে করছ? ১) শব্দটি তিনি 
উল্লেখ করেননি । (ই.ফা. ৬৪০৮, ই.সে. ৬৪৫৮) 
CBP EEO TEBE Es Coalinga) LP as BES (L.p1)y-N0t1 
Ei LAS 25 BE ad Se SE) CE: UN in th UU Bs I% al Ch sae 
EE FR AEN UTM EH of J BE Ll LY UE Wy Ss 
|; J SUT PRE dl JX SC go UG SE A a Ua OD OS dl Bi to 
EB OE HOG EA CAN OLE Ce AM Sl i 15 CAS U's Ls oY 
৬৫৪১-(১১০/...) নাস্র ইবনু ‘আলী আল জাহযামী (রহঃ) ..... সুলাইমান ইবনু সুরাদ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, নাবী 3ষ-এর সামনে দু'ব্যক্তি কথা কাটাকাটি করতে উদ্যত হলো। তাদের একজন কঠিন 
রাগান্বিত হলো এবং তার মুখমণ্ডল রাগে লাল হয়ে গেল । তখন নাবী 3 তার প্রতি তাকিয়ে বললেন, আমি এমন 
একটি কালিমাহ্‌ জানি যদি সে তা পাঠ কর তাহলে তার থেকে এ রাগ চলে যাবে। (আর তা হলো) আ‘উয়ু বিল্লা- 
হি মিনাশ্‌ শাইত্-নির রজীম - “আমি বিতাড়িত শাইতানের থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই” । সে সময় যারা 
নাবী $ু-এর বাণী শুনেছেন, তাদের মধ্য হতে একজন সে লোকটির নিকট গিয়ে বললেন, তুমি কি জান, 
রসূলুল্লাহ 3% একটু আগে কী বলেছেন? তিনি (সু) বলেছেন, অবশ্যই আমি এমন একটি কালিমাহ্‌ জানি, তা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৪8৭ 


যদি সে পাঠ করত তাহলে তার হতে তা (রাগ) চলে যেত। (আর তা হলো) এ- SUN Ca al Sl 
2৯০) ৷ তারপর সে ব্যক্তি তাকে বলল, তুমি কি আমাকে পাগল মনে করছ? (ই.ফা. ৬৪০৯, ই.সে. ৬৪৫৯) 
্‌ ALLY a ‘atl ue ibe wn bali LES AL ! a Ee রে, (fj) o£ 
৬৫৪২-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে এ সানাদে অনুরূপ হাদীস 
বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪১০, ই.সে. ৬৪৬০) 
ELL J BE LUN) HS LL rN 
৩১. অধ্যায় : সৃষ্টিগতভাবে মানুষ নিজেকে আয়ত্তে রাখতে ক্ষমতা রাখে না 
ue dal 5 AS Le Est TR LEE Bt or ESE Er (Y11f1)-lo tr 
Und 4S Of Al GU CASS LE SMa: U8 FE dl IO onl te wal 
“SEG Y Us gk To TAH CHA Cb 5 ah) Oa 
৬৫৪৩-(১১১/২৬১১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ সু বলেছেন : আল্লাহ তা'আলা জান্নাতে যখন আদাম (‘আঃ)-এর আকৃতি সৃষ্টি করেন তখন আল্লাহ 
তা'আলা তাকে নিজের ইচ্ছামত ফেলে রাখলেন। আর ইব্লীস তার চতুর্দিকে প্রদক্ষিণ করতো এবং দেখতে 


থাকতো যে, পদার্থটি কি? সে যখন দেখতে পেল তা খালী পাত্র তখন সে বুঝল যে, তাকে এমন এক স্বভাব দিয়ে 
সৃষ্টি করা হয়েছে, যে নিজকে আয়ত্তে রাখতে পারে না। (ই.ফা. ৬৪১১, ই.সে. ৬৪৬১) 


4533 ALY li SES ES 5g LEED Bl C8 3 BS (.f.j-nott 


৬৫৪৪-(.../...) আৰু বাক্র ইবনু নাফি* (রহঃ) ..... হাম্মাদ (রহঃ) এ সূত্রে হুবহু বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৪১২, ই.সে. ৬৪৬২) 


4291 a OF GE Ll -TTY 
৩২. অধ্যায় : চেহারায় প্রহার করা নিষিদ্ধকরণ 
ue - dnl ~~ ~- ee LEC ni uo! als dl Lie & (YY) -1o0 to 
A 5 SE Sal 5 13 BE Al IL OG: NEA “al UP EIEN oF ACH 
৬৫৪৫-(১১২/২৬১২) “আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 


বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যখন তোমাদের মাঝে কোন ভাই তার ভাই-এর সাথে ঝগড়া- 
বিবাদ করে তখন সে যেন তার মুখের উপর আঘাত করা থেকে বিরত থাকে। (ই.ফা. ৬৪১৩, ই.সে. ৬৪৬৩) 


AEM a 1! ue Ae wn lies [Eee YG ‘> ar BB SL EB Ee (oj Not 
“SE CLs IE, Ay es 


৬৫৪৬-(.../...) ‘আমর আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ যিনাদ (রহঃ) থেকে এ দূত্রে 


হুবহু হাদীস বর্ণনা করেছেন। আর তিনি বলেছেন, তোমাদের কোন ভাই যখন অন্য ভাইকে মারে .....। 
(ই.ফা. ৬৪১৪, ই.সে. ৬৪৬৪) 


Wwww.waytojannah.com 


Contents 


8৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


TEA ul Ur a“ Cr en rr Ale al EC CI e AR & (.../\Y) lo £Y 
MAL Sb Ef Cf HG : U6 BE La co 
৬৫৪৭-(১১৩/...) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী 8% 
বলেছেন : তোমাদের কোন ভাই যখন কোন ভাইয়ের সাথে ঝগড়া করে তখন সে যেন মুখমণ্ডলকে পরহেয করে 
(মুখমণ্ডলে প্রহার না করে) J (ই.ফা. ৬৪১৫, ই.সে. ৬৪৬৫) 
Y 30: ur eo EL cl ES $S zl) Se L al ne Ec )1$)- No EA 
~~ 8 0 ৰ 


৬৫৪৮- (sh ee ইবনু মু'আয জাল EE ty. 10s আৰু হুরাইরাহ্‌ a থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সাথে মারামারি 
করে তখন সে যেন তার চেহারায় চপেটাঘাত না করে। (ই.ফা. ৬৪১৬, ই.সে. ৬৪৬৬) 

e ss Eta iil EC ul Ee alata A wn GF EE (.../M°)- lot 

: JS of be os of bp SIE Ue de CF cll Cp gee Ch AS XE UD IO 

A C9) ESSE BET LES U5 Vie OU FE a oF IS OS ols FE A J J 
‘S052 se I GE 

৬৫৪৯-(১১৫/...) নাস্র ইবনু ‘আলী আল জাহযামী ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: আর ইবনু হাহিম-এর বর্ণনায় আছে, নাবী $র্ট হতে 
বর্ণিত, যখন তোমাদের মধ্যে কেউ তার অন্য ভাইকে আঘাত করে সে যেন তার ভাইয়ের মুখমণ্ডলে আঘাত করা 


হতে বিরত থাকে কেননা আল্লাহ তা'আলা আদাম (‘আঃ)-কে তার নিজ রূপে সৃষ্টি করেছেন। 
(ই.ফা. ৬৪১৭, ই.সে. ৬৪৬৭) 


[ed wr Eee &% ala Ee Aa) Lie EC Ec aaa [Enc (.../\U- 1০0, 
al icf Jl: 6 HE 4 JD sh dl be- on HA AS- A) AL os 
Mh Eh 
৬৫৫০-(১১৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌. (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসুলুল্লাহ 


3% বলেছেন : তোমাদের মধ্যে কোন ভাই যদি তার অন্য ভাইকে আঘাত করে, সে যেন তার মুখমণ্ডলে আঘাত 
করা হতে বিরত থাকে। (ই.ফা. ৬৪১৮, ই.সে. ৬৪৬৮) 


2 S43 Al Cie al Brtd 2090 ol দা 

৩৩. অধ্যায় : নির্দোষীকে শাস্তিদাতার প্রতি কঠিন ধমকি 
sr IE EY or wile i Cali LS Keke 5s Err (YUvfy\v)- 14০০) 
rtd ce ay Al BSS ll CE ply 2 U8 pln OF E> Oph bo 
BMY: 0% HE Al JAD cd dU: Jus EON SUS: SC: J 


EB, ) Un lt ৯ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার 8৯ 


৬৫৫১-(১১৭/২৬১৩) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম (রহঃ) 
থেকে বর্নিত ৷ তিনি বলেন যে, তিনি একবার সিরিয়ায় কয়েকজন মানুষের কাছ দিয়ে যাচ্ছিলেন, যাদেরকে উত্তপ্ত 
সূর্যতে দীড় করিয়ে রাখা হয়েছিল এবং তাদের মাথার উপর গরম তেল ঢালা হচ্ছিল। তখন তিনি বললেন, এটা 
কী? তাকে বলা হলো যে, তাদেরকে খাযনার জন্যে সাজা দেয়া হচ্ছে। তখন তিনি বললেন, হুশিয়ার! আমি 
রসূলুল্লাহ বু্ঠ-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন: নিশ্চয়ই আল্লাহ তা'আলা সেসব লোকেদের সাজা দিবেন, 
যারা এ জগতে মানুষকে (অন্যায়) সাজা দেয়। (ই.ফা. ৬৪১৯, ই.সে. ৬৪৬৯) 

AES 0 pin ‘ha: UN af ie alta be dL Hf EB LK sf BS (..p A eoN 
Hd 3 132 + 150 Tels Los UB pict 13 5S Ly BON Cn oll ce fl 
My dA Od Cah Cn ty: 5 BE A JD chad Sesh ta J 

৬৫৫২-(১১৮/...) আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত । তিনি বলেন, একবার 
হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম সিরিয়ার কৃষকদের কাছ দিয়ে যাচ্ছিলেন। এদের কঠিন রৌদ্রে দাড় করিয়ে রাখা 
হয়েছিল। তিনি বললেন, এদের কী হয়েছে? তারা বলল, জিষ্য়ার জন্যে এদেরকে গ্রেফতার করা হয়েছে। 
অতঃপর হিশাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয় 


আল্লাহ তাআলা তাদের সাজা দিবেন যারা পৃথিবীতে (অন্যায়ভাবে) মানুষকে সাজা দেয়। 
(ই.ফা. ৬৪২০, ই.সে. ৬৪৭০) 


Ul SAT th GEL Bs c Ge Ss SS ES iS #1 ES (feet 
+ ‘- টি - » পল a ‘eo io E ad oe Le) Ld 
le Bs 08 ULE Ag hms: dB 2 > 8 AT AY Ne cpa cr < A 
15d ie Al HED Ale JS ond 
৬৫৫৩-(../...) আৰু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... হিশাম (রাযিঃ) থেকে এ সূত্রে হুবহু 
বর্ণনা করেছেন। তবে তিনি জারীর বর্ণিত হাদীসে এটুকু বর্ধিত উল্লেখ করেছেন যে, তিনি বলেছেন, সে যুগে 
ফিলিস্তীনে তাদের শাসক (গভর্নর) ছিলেন 'উমায়র ইবনু সা‘দ। তিনি তীর নিকট যান এবং তার সঙ্গে কথা-বার্তা 

বলেন তিনি তাদের ছেড়ে দেয়ার নির্দেশ দিলে তারপর তাদেরকে ছেড়ে দেয়া হয়। (ই.ফা. ৬৪২১, ই.সে. ৬৪৭১) 

£52 be leh Of CF O52 FOB hy 53 USL pla Hf AS (feet 
be: UE 52d ol 8 Lh oe LG UA ain he 9 ED 3 5S Tr thin UH 
HE 3 Oi 05d Chl Ci ALY : U6 BEE Al ID ce od 
৬৫৫৪-(১১৯/...) আবূ তাহির (রহঃ) ..... হিশাম ইবনু হাকীম (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি হিম্‌স এলাকার 
একব্যক্তি (আমীর)-কে দেখতে পান যে, তিনি জিয্য়াহ্‌ আদায়ের জন্যে কৃষকদের সূর্যের তাপে সাজা দিচ্ছেন। 
তখন তিনি বললেন, এ কী ব্যাপার! আমি রসুলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ 


তা'আলা সেসব মানুষ সাজা দিবেন, যারা ইহজগতে মানুষকে (অন্যায়ভাবে) সাজা দেয়। 
(ই.ফা. ৬৪২২, ই.সে. ৬৪৭২) 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-১০ 
Wwww.waytojannah.com 


Contents 


‘৫০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ALD Ald al bn Ca If Ga 3 a of Clog a 2 jl GT 
lai Sin 
৩৪. অধ্যায় : যে ব্যক্তি মাসজিদে, মার্কেটে বা অন্য কোন লোক সভায় অস্ত্র সহ প্রবেশ করে, 
তার প্রতি তীরের ধারালো অংশ আটকানোর নির্দেশ 
All sa JG I ys GE die GS HN (2 (11)5/01v.)-10০0০ 
JOE es 2d SS I: U8 Vl es gah UP LEE ts LUE — Ee 
“Las Bide : FE 4 
৬৫৫৫-(১২০/২৬১৪) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... “‘আম্র (রাযিঃ) 
থেকে বর্ণিত তিনি জাবির (রাযিঃ)-কে বলতে শুনছেন, তিনি বলেন যে, এক ব্যক্তি তীরসহ মাসজিদে আগমন 
করল। তখন রসৃঙুল্লাহ ক্্ তাকে বললেন, এর ফলার দিকটা আকড়ে ধরে রেখো । (ই.ফা. ৬৪২৪, ই.সে. ৬৪৭৩) 
A hdr,- 2S 5, ES EAD SH U6 exh Hs 3 0 cS EES (...p)-Ne0n 
SL dS Al a SS MAGEE us - 
Lt GY LS Was Sb lb Las sl 
৬৫৫৬-(১২১/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ রাবী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি খোলা তীরসহ মাসজিদে প্রবেশ করেছিল। সে তীরগুলোর ফলার দিক 
বের করে রেখেছিল। তখন রসূলুল্লাহ 3-এর ফলার দিক আটকে রাখার জন্যে নির্দেশ দিলেন, যাতে কোন 
মুসলিমের গায়ে আঘাত না লাগে। (ই.ফা. ৬৪২৩, ই.সে. ৬৪৭৪) 
ং ur lh Esl Hea) gr Lo Sc cll Ec EWE ton AT EA (YY) -loov 
Nb 24 YU 0d 8 dy GES US SAD Td A FE Al J bo A be 
JL Gas LE al J, ATT ৯, 
৬৫৫৭-(১২২/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে 
রসূলুল্লাহ স্ হতে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি মাসজিদে তীর সদাকাহ্‌ করতেছিল। রসূলুল্লাহ 3 তাকে 
এর ফলার দিকটা ধরে রাখার নির্দেশ দেন। ইবনু রুমূহ (রহঃ) বলেন, সে তীর (বর্শা) দান করতেছিল। 


(ই.ফা. ৬৪২৫, ই.সে. ৬৪৭৫) 

i [5 Ec i vr sul rE A sr We Ec A EE (Y1\o/fiYr) 100A 
lS Las Ul U5 5 G30 ON 8 Sl 2 : U6 BEG Al UH se 
“aay SEE Gay 

8G 2389 of Und USE GS Ue Ce Aly cing 3 UE 
৬৫৫৮-(১২৩/২৬১৫) হাদদাব ইবনু খালিদ (রহঃ) ..... আবু মূসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের কোন ভাই যদি তার হাতে তীর নিয়ে কোন সভায় কিংবা বাজারে গমন করে 
তাহলে সে যেন এর ফলাটা ধরে (আটকে) রাখে। ই 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫১ 


বর্ণনাকারী বলেন, এরপর আবু মূসা (রাযিঃ) বলেন, ‘আল্লাহর শপথ! আমরা একে অন্যের উপর বর্শা. 
হামলা না করা পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করব না।' (ই.ফা. ৬৪২৬, ই.সে. ৬৪৭৬) 
JG Al Sal billy — eS Lh LOLS il AG 0 dls Ex (..nvy-1০০! 
8 Dl lr: UN FO LA CF nga of CF BX ff CF AD LF Ld Hf BG 
re Win Gaal Cn Tl ad Lf WS se BA U5 BG Be I bse 
“Ls she Ln 3 
৬৫৫৯-(১২৪/...) “আবদুল্লাহ ইবনু বাররাদ আল আশ'আরী ও মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবূ 
মুসা (রহঃ)-এর সানাদে নাবী 3 হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কোন ভাই যখন হাতে বর্শা নিয়ে 
আমাদের মাসজিদে গমন করে কিংবা আমাদের বাজারে গমন করে সে যেন এর ফলাটা নিজের হাতের মুঠ দিয়ে 


ধরে রাখে । নতুবা তা দ্বারা কোন মুসলিমের (শরীরে) খৌচা লাগতে পারে। 
অথবা তিনি বলেছেন, সে যেন তার বর্শার ফলাটি আটকে রাখে। (ই.ফা. ৬৪২৭, ই.সে. ৬৪৭৭) 


alla sd CLA SUEY) oF sel ob re 
৩৫. অধ্যায় : কোন মুসলিমের প্রতি অস্ত্র দিয়ে ইঙ্গিত করা নিষিদ্ধকরণ 

ie Age Lh DL ED SE US Ce al ON SM ye SHS (uyivey- lon. 
08 5355 28 df Of ia: BRE poll 3 08: UH LIA Uf Cdn Ose OF oF ns 
Pads 228 BE OS Ys aie Hk ASST 
৬৫৬০-(১২৫/২৬১৬) ‘আমর আন্‌ নাকিদ ও ইবনু আবূ উমার (রহঃ) ..... ইবনু সীরীন (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আবুল কাসিম (3) বলেছেন 
: যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি (লৌহ নির্মিত) মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত 

ফেরেশৃ্তাগণ তাকে অভিসম্পাত করতে থাকে যদিও সে তার আপন ভাই হয়। (ই.ফা. ৬৪২৮, ই.সে. ৬৪৭৮) 

Le Ah bP ce 0 CF CSU C53 ES A of G8 HS (ogee 
Aes FE oF SOA a 
৬৫৬১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 38 

থেকে অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪২৯, ই.সে. ৬৪৭৯) 


ns 28-2 


UG Ae ph CF Esl a5 Se ES ol) ph EEL BS (avphry- leony 
dE ee Sr BE a IL TE Win CHT KG FE A JL LF SIO HBS i 
1 oe EE 8 Eo 58 CD Sd iS G55 Sb CLL sl 
৬৫৬২-(১২৬/২৬১৭) মুহাম্মাদ ইবনু রা্ফি* (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) বলেন, আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) রসূলুল্লাহ বুট হতে আমাদের নিকট অনেকগুলো হাদীস আলোচনা করেন। তন্মধ্যে একটি হাদীস হচ্ছে, 
রসূলুল্লাহ 3 বলেন : তোমাদের মধ্যে কোন ভাই যেন তরবারি দিয়ে তার ভাই-এর প্রতি ইঙ্গিত না করে। 


কেননা তোমরা জান না, শাইতান তার মধ্যে হাত রেখে টানতে থাকে তারপর সে জাহান্নামের গর্তে পরে যায় । 
(ই.ফা. ৬৪৩০, ই.সে. ৬৪৮০) 


Wwww.waytojannah.com 


Contents 
"৫২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Bohl oF SH) A Sok oly TN 
৩৬. অধ্যায় : চলাচলের পথ হতে কষ্টদায়ক জিনিস দূর করার ফাযীলাত 
be i He ce AL sk রঃ: Ju (SI CL SY EE (0৭১£/১৮v)-l০1Y 
Bh cle ys ak 5 aohy wd UNG UBF : U6 BE a TLD EA af be ple 
[fave iealll 4 Od 4) dl C8 05 
৬৫৬৩-(১২৭/১৯১৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুধ্লাহ 3ু্ঠ বলেছেন : একদা এক ব্যক্তি চলাচলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে রাস্তার উপর 


একটি কাটাযুক্ত ডাল দেখতে পেলো তারপর তা সরিয়ে দিল। আল্লাহ তার এ ভাল কর্মাটি পছন্দ করেছেন এবং 
তাকে (তার পাপ) মাফ করে দিলেন। (ই.ফা. ৬৪৩১, ই.সে. ৬৪৮১) 


fT ff OF eof bp cl bP Cah BS A LIAS ES Cpetont 
Y Gl op 1h CY Al Jk sh eb ce Eat ciaky UX a BE a J I 
Gl ssl nen 
৬৫৬৪-(১২৮/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন: এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কাটাযুক্ত ডাল দেখে বলে, আল্লাহর শপথ! 


আমি অবশ্যই মুসলিমদের চলাচলের রাস্তা হতে এটা অপসারণ করবো, যাতে তাদেরকে কোন কষ্ট না দেয়। ফলে 
তাকে জান্নাতে প্রবিষ্ট করানো হয়। (ই.ফা. ৬৪৩২, ই.সে. ৬৪৮২) 


al ur cuiab ll ur A Ec call CAS E৬৮ el a (8 Be EF Ee (...Av1) elo 
AE On endl 0 5 LY GS OE SD) CO : UU FEE OF GIA ff CF pl 
. COA G35 HS Gb 
৬৫৬৫-(১২৯/...) আৰৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী বু 


হতে বর্ণিত। তিনি বলেন, আমি এক লোককে একটি গাছের কারণে জান্নাতে আনন্দ ফুর্তি করতে দেখেছি। এ 
গাছটি সে রাস্তার উপর হতে দূর করেছিল, যেটি মানুষকে কষ্ট দিত। (ই.ফা. ৬৪৩৩, ই.সে. ৬৪৮৩) 


iD ofl be nl ie dl 2 A ES 5 GL 50 0 LL BS (...pr)- 1011 
I UAL U8) 503 Cell 55 C5 Lt Ly: OU HEE al UL SEA de 
৬৫৬৬-(১৩০/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 38% 


বলেছেন: একটি গাছ মুসলিমদের (পথ গমন করার সময়) কষ্ট দিত। এক ব্যক্তি এসে সে গাছটি কেটে ফেললো, 
এরপর সে জান্নাতে প্রবেশ করলো । (ই.ফা. ৬৪৩৪, ই.সে. ৬৪৮৪) 


3H oe dls 09 UU ie dw 03 BSG BS A LIA CE (rump 10 
Goh be 3H Jel Ni sy Ll Et Ll ALBUS AAS ch 
Mtl 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫৩ 


৬৫৬৭-(১৩১/২৬১৮) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু বারযাহ্‌ (রাযিঃ) বর্ণনা করেন যে, আমি বললাম, 
হে আল্লাহর রসূল 3! আপনি আমাকে এমন একটি বিষয় অবহিত করুন, যার সাহায্যে উপকৃত হতে পারি। 
তিনি বললেন, মুসলিমদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে। (ই.ফা. ৬৪৩৫, ই.সে. ৬৪৮৫) 

EI of be EB 0 cd 8 3 OSE 3 OF 3 BS (pr NOMA 

SAGAS Cdl UG HE al OL ch: E50 AIS be 

As - ls dh 13S Sad BE al Ju JE EE 
“hl cp SHI ls - 

৬৫৬৮-(১৩২/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আৰু বারযাহ্‌ আল আসলামী (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি রসুলুল্লাহ 3%%-এর সমীপে আবেদন করলাম, হে আল্লাহর রসুল 38%! আমি জানি না, 
হয়ত একদিন আপনি দুনিয়া ত্যাগ করবেন (ইন্তিকাল করবেন) আর আপনার পর এ অবস্থায় হয়তো আমি বেঁচে 
থাকব । সুতরাং আমাকে এমন কিছু বাণী শিখিয়ে দিন যা দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। তখন রসূলুল্লাহ 
3% বললেন, এটি করবে, এটি করবে । বর্ণনাকারী আবূ বাক্র (রহঃ) তা ভুলে গেছেন। তিনি নির্দেশ করেছেন 
যে, চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করবে। (ই.ফা. ৬৪৩৬, ই.সে. ৬৪৮৬) 

G53 GH GAD a Sy Bg Cbs p25 oly TY 

৩৭. অধ্যায় : বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ 
Ee ESTA EAC LER Ere on El & Eve চে: ০ EA (YYév/\r+)- lola 
MEE Fs BM et JS BE Al JX 0 Al Se be gS be - SULA 

ua NI ALE on SESH A TS VLE 8 I URL GLA AY IO Gs cl 
[oAtY eal] 

৬৫৬৯-(১৩৩/২২৪২) ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা ইবনু ‘উবায়দ আয্‌ যুবা‘ঈ (রহঃ) ..... 
‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেছেন : একটি বিড়ালকে সাজা দেয়ার অপরাধে একটি 
মহিলাকে সাজা দেয়া হয়েছে। এ বিড়ালটি সে আটকে রেখেছিল । অবশেষে সেটি মারা গেল । এরপর সে কারণে 
মহিলাটি জাহান্নামে গমন করলো। সে এঁ বিড়লটিকে আটকাবস্থায় খাবারও দেয়নি, পানিও পান করায়নি, ভুঁ- 
পৃষ্ঠের কীট-পতঙ্গ খেয়ে সেটাকে জীবন ধারণ করার সুযোগও দেয়নি। (ই.ফা. ৬৪৩৭, ই.সে. ৬৪৮৭) 

2 bp bs AE 0 3 0 Ae 0d Se oh He br bh (fa) TeV. 
AE S32 ci BE a ne of OF 2 asl be cod 0 AML Le ce OF 

৬৫৭০-(.../..) হারূন ইবনু ‘আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবনু জা“ফার ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু খালিদ (রহঃ) 
a ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী সুৰ থেকে জুওয়াইরিয়াহ্‌ বর্ণিত হাদীসের অর্থের হুবহু হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৪৩৮, ই.সে. ৬৪৮৮) 

UP CE 09 Al AEE LF le LE ED LAagal se LTS SS (pr 10VN 
Hs G5 Hl ens Hb UE Son Bl wii BRE al ILD ON: UM Lb 0 oF gl 
USN ALS on Sb Ue 
Wwww.waytojannah.com 


Contents 


৫৪8 সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৫৭১-(১৩৪/...) নাস্র ইবনু ‘আলী আল জাহযামী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাখিঃ) থেকে বর্ণিত তিনি 
বলেন, রসুলুল্লাহ সু বলেছেন: একজন মহিলাকে একটি বিড়ালের জন্যে শান্তি দেয়া হয়। সে (মহিলা) এটিকে 
বেঁধে রাখে, খাবারও দেয়নি এবং পানিও পান করায়নি; এমনকি ভু-পৃষ্ঠের কীট-পতঙ্গ খেতে (বেঁচে থাকার জন্যে) 
তাকে বন্ধন ছেড়ে দেয়নি। (ই.ফা. ৬৪৩৮, ই.সে. ৬৪৮৯) 

Me UF dl AE Le sd Le ED LAE LE ta BES (.hj-10VY 
Aes BE A ce SLA of OF cg AE 

৬৫৭২-(.../...) নাস্র ইবনু ‘আলী আল জাহযামী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 

থেকে হুবহু হাদীস'বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪৩৯, ই.সে. ৬৪৯০) 


: Ub as 0 pl OF Ce Be a5 Le BS BYES LE BE (ruafhreoy ovr 
JAN al els HE al IL I Wie SHOT KS HE Al JL bp LA HES C1 
০৯১% ALES on AS CLS 2 I GE a DU Ab) - a's - WE ss 
YA cS 
৬৫৭৩-(১৩৫/২৬১৯) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বরেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% হতে আমাদের নিকট অনেকগুলো হাদীস উল্লেখ করছেন। তম্যধ্যে 
একটি রসূলুল্লাহ 3 বলেছেন, এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গমন করে। সে এটিকে মজবুত করে 
আটকে রাখলো। সে মহিলা এটিকে খানা দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে বন্ধন ছেড়ে দেয়নি যে, জমিনের 
পোক্তা-মাকড় খেয়ে বাচতে পারে। পরিশেষে বিড়ালটি পানাহারে কাতর হয়ে মারা যায়। (ই.ফা. ৬৪৪০, ই.সে. ৬৪৯১) 
5 oad GY YA 
৩৮. অধ্যায় : অহংকার হারামকরণ 
il & He uel tn “LE BE (Gal EEE SET EE (MivefrUy-1oVE 
LX os Gm df SY EY gh off te fp EE HE ES fbi BL 
ae IS Ud 0 Ge Es) bl) RE dl JD NYU 
৬৫৭৪-(১৩৬/২৬২০) আহ্মাদ ইবনু ইউসুফ আল আযৃদী (রহঃ) ..... আবূ সা'ঈদ আল খুদরী ও আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তারা উভয়ে বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন : ইয্যত ও সম্মান আল্লাহর ভূষণ 
এবং গর্ব ও অহংকার তার চাদর । যে লোক এ ক্ষেত্রে আমার সাথে টানা-হেঁচড়া করবে আমি তাকে অবশ্যই সাজা 
দিব। (ই.ফা. ৬৪৪১, ই.সে. ৬৪৯২) 
IBS BY LA tn OU) sii Cp " sll LU - "৭ 
৩৯. অধ্যায় : মানুষকে আল্লাহর দয়া হতে নৈরাশ করার নিষিদ্ধকরণ 
J | & “ ! ur al 5 Aine er TE an EEA & (ririfirv)y - love 
: UG iS dl Os DE Als YF Ad: IW Hh S55 HE 4 JD US tp si 
HE Mle ly SU ose Sk SU Hel Yy die AE oh bi 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৬) সদন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫৫ - 


৬৫৭৫-(১৩৭/২৬২১) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... জুনদাব (রাযিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 3 
বলেছেন : এক লোক বলল, আল্লাহর শপথ! আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তা‘আলা 
বলেন, সে লোক কে? যে শপথ খেয়ে বলে যে, আমি অমুককে মাফ করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং 
তোমার ‘আমাল (শপথ)-কে নষ্ট করে দিলাম, কিংবা সে যেমন বলেছেন। (ই.ফা. ৬৪৪২, ই.সে. ৬৪৯৩) 

CALLS pli Sob Ab -t. 
৪০. অধ্যায় : অসহায় ও অজ্ঞাত লোকের মর্যাদা 
cA Ae cn sal ue HL ali Ec laa Cf BY EE (YiYY/ YA) -10VN 
EN Al ce adh ‘8 SNL p 5 cat Ly: 6 FG dl JD 0 sh of 0 ol te 

৬৫৭৬-(১৩৮/২৬২২) সুওয়াইদ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন : এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন 
ব্যাপারে শপথ করলে আল্লাহ তা'আলা তা সত্যে পরিণত করে দেন। (ই.ফা. ৬৪৪৩, ই.সে. ৬৪৯৪) 

Lali Ek 8 Le 4 al -£1 
8১. অধ্যায় : ‘মানুষ বরবাদ হয়ে গেছে’ উক্তি নিষিদ্ধকরণ 


১. আবু ইসহাক্‌ (রহঃ) বলেন, আমি জানি না যে, তিনি $40 ‘সে তাদের বরবাদ করেছে'- বলেছেন, না 
14504] ‘তাদের মাঝে সবচেয়ে বেশী ধ্বংসপ্রাপ্ত বলেছেন’? (ই.ফা. ৬৪৪৪, ই.সে. ৬৪৯৫) 


Sl HSS C pull 0 COUR gD 04 3053 UBT Ss LY G3 BS (-y0VA 
৬৫৭৮-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আহমাদ ইবনু ‘উসমান ইবনু হাকীম (রহঃ) ..... সুহায়ল 
(রাযিঃ) হতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪৪৫, ই.সে. ৬৪৯৬) 


4A LAYS JE Lah Gl -ty 
8২. অ্যায় : প্রতিবেশীর সাথে সদাচরণ ও তাকে সদোপদেশ দেয়া 
OF PAD OSS HUE E cdl Ch Me Le cal £5 LEG BS (ravs0t.)-10VA 


= HAA “An 2a Be Sie a" ENA foe Le oH ie - .- . a 
GEM OR PF UII C3 3 Be BS AS OK HUB E ala Cf SY 
> - - - গর 


Wwww.waytojannah.com 


Contents 


৫ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 
ee 0 3 Si - ণ) od oh Se Bo A bir, - td Ls Bo 
G5 40 ase Ec 0 ds de J - ER fe LOLS - 8 SH GAY 


"4 EAA cb SON a3 Bp II J HE dl say Gai 


৬৫৭৯- _(১৪০/২৬২৪) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, কুতাইবাহ, মুহাম্মাদ ইবনু রুমহ্‌, আবূ বাক্র ইবনু শাইবাহ্‌ 
ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3 -কে 
বলতে শুনেছি, জিব্রীল (*আঃ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এতো উপদেশ প্রদান করেন যে, আমি মনে করছিলাম 
তিনি সম্ভবত তাকে ওয়ারিস বানিয়ে দিবেন। (ই.ফা. ৬৪৪৬, ই.সে. ৬৪৯৭) 
ur TX bt 8 pe a Ch nd * ০ EL Ll sac En (.../...) oA. 
Ae BE AE be 
' ৬৫৮০-(../...) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ)- এর সানাদে নাবী কুট হতে ছবহু বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৪৪৭, ই.সে. ৬৪৯৮) 
22 5 Te be gD GS BS G29 Se 2 Se ES (riven tye) 
ks LL Gl 3 G2 I HE Al J) ON: 96 TE CF Chal + UN 4h 
rk A 
৬৫৮১-(১৪১/২৬২৫) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল কাওয়ারীরী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: জিব্রীল আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনভাবে উপদেশ প্রদান 
করতে থাকেন যাতে আমি ভেবেছিলাম যে, তি তিনি হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন। 
(ই.ফা. ৬৪৪৮, ই.সে. ৬৪৯৯) 
A 4 - GLY Lily, - AS EE Go BC Hf ES (..p ay 1eAY 
al ie 02 GR Ue Hf ES Lh sta 3 SS ped Se CL S004 Uy Bo ana 
AUS, Wel ISG A cate 3 UG BE 4 JD 6: 5D of LF cll 0 
ENG 
৬৫৮২-(১৪২/...) আবু কামিল আল জাহদারী ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবু যার (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ ন্ট বললেন : হে আবু যার! যখন তুমি তরকারি রান্না কররে তখন তাতে 
পানি (শুরুয়া বা ঝোল) বেশি দিও এবং তোমার প্রতিবেশীকে কিছু প্রদান করো । (ই.ফা. ৬৪৪৯, ই.সে. ৬৫০০) 
ৰ Hf Ec dt US 053 OH ES AS of G8 3 ES (..nn-oAY 
: 6D al Le Ala 5 Al ie Cp ze of br St Us 3 ol 2 


ROLE EY Ll EL Sib ly AS HE BS 
৬৫৮৩-(১৪৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমার বন্ধু (রসূলুল্লাহ 3%) আমাকে জোর নির্দেশ করেছেন, যখন তুমি তরকারি রান্না করবে 
তখন তাতে পানি বেশি করে দিবে। তারপর তুমি তোমার প্রতিবেশীর পরিজনের প্রতি খেয়াল রাখবে। অতঃপর 
তা হতে তাদেরকে কিছু সৌজন্য স্বরূপ পৌছিয়ে দিবে। (ই.ফা. ৬৪৫০, ই.সে. ৬৫০১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫৭ 


pl Se 429) Bb AL lb -tr 
৪৩. অধ্যায় : সাক্ষাতের সময় হাস্যোজ্জবল থাকা মুস্তাহাব 
sxe sf Ge Lb Ly EE RS nail al le 3 ce (YAY) VOAE 
Ye FE All ON: UN of be salah oh dl Ae Le oi Ue of be — TAY 
Bb 22 SE ab 1 BS og ch bn UPS 
৬৫৮৪-(১৪৪/২৬২৬) আবূ গাস্সান আল মিসমা'ঈ (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, নাবী সন আমাকে বলেছেন : ভালো কোন কিছু দান করাকে হীন মনে করো না, এমনকি হোক সেটা 
ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ দেয়া । (ই.ফা. ৬৪৫১, ই.সে. ৬৫০২) 
ALA nl Cd oUt SAL aly —tt 
88. অধ্যায় : হারাম নয় এমন বিষয়ে সুপারিশ করা মুস্তাহাব 
5 02 able Lh bolas or 0 ile EES dns of 0 589 Hf SS (rrp toy-ToAo 
se 4 20 LI 8 FEE dl Ju) OS: JN nga of be BSF of Ce ASE 0 
ALLS sb dl ually 1523 Lala JG Ll 
৬৫৮৫-(১৪৫/২৬২৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু মূসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3-এর সমীপে কোন লোক প্রয়োজনের তাকিদ নিয়ে আসলে তিনি তার সাথীদের বলতেন, 
তোমরা এর জন্যে সুপারিশ করো, তাহলে তোমাদেরকেও সাওয়াব দেয়া হবে। আর আল্লাহ তা'আলা তার নাবীর 
মুখ থেকে এমন ফায়সালা দেবেন যা তিনি পছন্দ করেন। (ই.ফা. ৬৪৫২, ই.সে. ৬৫০৩) 
Sal SUA AGG Caalal Lal SlAL ly — to 
8৫. অধ্যায় : ডালো মানুষের সাহচর্য পছন্দ করা এবং খারাপ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা 
te dl Ae Ch BO be Ae Lh LL ES Alt off C9 8 38 UES (vivafvin)- 0A 
Ad sf Es 4d Bil — Lalsaahl S50 2 Lok ES CHE LA 0k ge ff LF 95 
sd ls dal alll Sa Uy : J BE AD CF nse of OP S323 of be 2 Le 
be oa) the 55 UU Se EEG Uf SS OF CY dh ADS 60 FL sah Jas 
is CD BU CG GE GS UY 28 SL, 
৬৫৮৬-(১৪৬/২৬২৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনুল ‘আলা আল হামদানী ..... আবূ 
মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী 3 বলেছেন: সৎসঙ্গ ও অসৎসঙ্গের উদাহরণ মিশৃক বিক্রেতা ও অগ্নিকুণ্ড 
ফুঁৎকারকারীর (কামারের) ন্যায় । মিশ্ক বিক্রেতা হয়ত তোমাকে কিছু দিবে। (সুগন্ধি নেয়ার জন্যে হাতে কিছুটা 


লাগিয়ে দিবে) অথবা তুমি তার কাছ হতে সামান্য ক্রয় করতে পারবে কিংবা তুমি তার থেকে সুম্নাণ লাভ করবে। 
আর অগ্নিচুলায় ফুৎকারকারী হয়ত তোমার কাপড়কে পুড়াবে কিংবা তমি তার দুর্গন্ধপ্রাপ্ত হবে। 


ফা. , ই.সে. ৬৫০৪ 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-১১ ibe ts ! 
Wwww.waytojannah.com 


Contents 


(3 সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


SUD od LAY Lh LL - tN 
৪৬. অধ্যায় : মেয়ে সন্তানের প্রতি সদাচরণের মর্যাদা 
hl Se Leal Ee PCO FATES i Ladle Ly LLL EA (Y1v4/Ntv)-loAY 
bias cil Se IEE G5 8 ENE FE alg of oF ia Ul 
Ul ot Hf GUAT yu - Cel hil — GEL 3 8 Hs Ae oh SA Ae ty dl Le 
HE a E53 Le UE BE OE Of 8 of 0d SE ES GAS op Lit 
Ab UY Uhl 501, 05 Oe Lt aie 5 i AL Gl ott Gay Hoa el : 
Mie 455 BG dl le UX Gry COA Cl 2b Us Ue USE ily Uk Cs Vid 
C0 bn hn BES Uo LAL ity lhl oa (a oa BE ‘ah J 
৬৫৮৭-(১৪৭/২৬২৯) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু কুহ্যায, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান ইবনু 
বাহরাম ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... নাবী সু-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
কোন এক সময় আমার নিকট এক মহিলা আসলো । সে সময় তার সাথে তার দু'টি কন্যাও ছিল। সে আমার 
সমীপে কিছু চাইল। সে মাত্র একটি খেজুর ছাড়া আমার নিকট কিছু পেল না। আমি সে খেজুরটিই তার হাতে 
দিলাম। সে খেজুরটি নিয়েই তা তার দু'কন্যার মাঝে বন্টন করে দিল। নিজে তা হতে কিছুই খেলো না। তারপর 
সে এবং তার দু’ কন্যা উঠে চলে গেল। এরপর নাবী স্্ আমার নিকট আসলে তাঁর সমীপে আমি ঘটনাটি বর্ণনা 
করলাম । তখন নাবী 3% বললেন, যে লোক মেয়ে সন্তান প্রতিপালনের পরীক্ষায় আপতিত হয় আর তাদের সাথে 
সে সদাচরণ করে, তাহলে তার জন্যে এরা জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাড়াবে। (ই.ফা. ৬৪৫৪, ই.সে. ৬৫০৫) 


AL gl alg aloe - BP cl 2 কে ৬ Sins 0 PE Eo (YY ./N EA) LOAA 
Lie Lo Saal Ae 0 ae SSS Hels AL 08 Se Oo ES Ale oH la G5 ff CS 
Cd 5 Cie Aly K Cilio eS CHE ULALL Ml cit Lai Lice sl : CI 
Wl anli Cet Gib of 5 IS sh Er eth Wt GLb Gi 155 U3 uh 
CU ba es GE Loh Ge CICS Sk A ty OR FRE dl JA Cal oh 
৬৫৮৮-(১৪৮/২৬৩০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
একবার এক অসহায় স্ত্রী তার দু'টি মেয়ে সন্তানসহ আমার নিকট আসলো। আমি তাদেরকে তিনটি খেজুর খেতে 
দিলাম। সে দু' মেয়ের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং একটি নিজে খাবার জন্যে তার মুখে তুলল। সে 
মুহূর্তে মেয়ে দু'টি এ খেজুরটিও খেতে চাইল। সে তখন নিজে খাবার জন্যে যে খেজুরটি মুখে তুলেছিল সেটি 
তাদের উভয়ের মাঝে বন্টন করে দিল। তার এ আচরণ আমাকে আশ্চর্য করে দিল। পরে আমি সে যা করেছে তা 
রসূলুল্লাহ সু-এর সমীপে আলোচনা করলাম । তিনি বললেন, আল্লাহ তা'আলা এ কারণে তার জন্যে জান্নাত 
আবশ্যক করে দিয়েছেন অথবা তিনি তাকে এ কারণে জাহান্নাম হতে মুক্তি দিয়েছেন। (ই.ফা. ৬৪৫৫, ই.সে. ৬৫০৬) 

02 na ESE EBS Lal Hf SS ci EB 2 (rire) 10Ad 
ED SE Je Ut FRE A J) JN: OM AL C5 a tocol of 8 of of dl Se 
All Ly AS U LU 5 0 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫৯ 


৬৫৮৯-(১৪৯/২৬৩১) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন : যে ব্যক্তি দু'টি মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত প্রতিপালন করে, 
কিয়ামাতের দিনে সে ও আমি এমন পাশাপাশি অবস্থায় থাকব, এ বলে তিনি তাঁর হাতের আঙ্গুলগুলো মিলিয়ে 
দিলেন। (ই.ফা. ৬৪৫৬, ই.সে. ৬৫০৭) 


EB HU aya Cn Lah Gl -tV 
৪৭. অধ্যায় : সম্ভানের মৃত্যুতে যে লোক সাওয়াবের আশা করে তার মর্যাদা 

0 eh be lh OF oF ML A 3S Bh 5S ES (marvfvoe.)- 10d. 
1 AE fh Cra RSE Calah tye AY SG U6 BE LA of SIO ofl oF il 
lh SS) 
৬৫৯০-(১৫০/২৬৩২) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ)-এর সানাদে নাবী 3% 
হতে বর্ণিত । তিনি বলেন, কোন মুসলিমের তিনটি সন্তান মৃত্যুবরণ করলে তাকে জাহান্নামের আগুন ছুঁইবে না, 

শপথ কার্যকরের জন্যে যা দরকার তা ব্যতীত । (ই.ফা. ৬৪৫৭, ই.সে. ৬৫০৮) 

OL BS: 1 A CRS SIL Ses dt off Ch 6 Hf BS (yy) 
Jb LA op CASS in UST TN 2 be IO LH HS 0 Se MSC Us Gs 
Ml 5 YT ESE OUR Sms BO NL SD cis SIL 
৬৫৯১-(./.-) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব, ‘আবৃদ ইবনু 
হুমায়দ ও ইবনু রা্ফি' (রহঃ) ..... যুহরী মালিক-এর সূত্রে তার হুবহু হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া সুফ্ইয়ান 


(রহঃ) থেকে বর্ণিত হাদীসে আরো আছে- সে জাহারামে গমন করবে না, শপথ কার্যকরী ব্যতীত । 
(ই.ফা. ৬৪৫৮, ই.সে. ৬৫০৯) 


be dh be — LOL OM 3 Hd Se ES a 45% Gs C..peoy-tear 
A oe BE LADY E544 YY La bn El U5 BE Al ID UBIO of be oo 
MU gh UG a IL) G C5 3 Cie HA oh els Y) ind 
৬৫৯২-(১৫১/..) কুতাইবাহ্‌ ইবনু সা“ঈদ (রহঃ) ..... আবূ ছুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3% 
কিছু আনসারী নারীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে কারো তিনটি সন্তান মৃত্যুবরণ করার পরও সে 


আল্লাহর প্রতিদানের আশা করে ধৈর্য ধারণ করলে সে জান্নাতে গমন করবে। অতঃপর এক স্ত্রী বলল, হে আল্লাহর 
রসূল 3%! দু'জন সন্তান মৃত্যুবরণ করলে? তিনি বললেন, দু'জনেও তাই । (ই.ফা. ৬৪৫৯, ই.সে. ৬৫১০) 


aA Ie Le af zl EL LA J so E y Hs Fl LEC (Mrrfiey)y 10d 
LE BE Al da HSA el : UG LG SAD aa of bP USS lle fl 2 La 
cal 06. dt Ge Cae Ck 23 Gl Ug ks oa GDL BS JEN AS ID 


# 


OE a ow DSia CY UN 5 dhl Ale Uae alah BOE dl Jo CAGE Catal 3 1 0G 


WwwwW.Waytojannah.com 


Contents 
৬০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


3) J Oy Cy Cy + Ha dh ol oe Ube UL Ny BSE Gy Le US 
CBS Bs CH : FEE al 
৬৫৯৩-(১৫২/২৬৩৩) আবূ কামিল আল জাহ্‌দারী, ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... আবু সাঈদ আল 
খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, এক নারী রসুলুল্লাহ 3-এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল 
3%! পুরুষ লোকজন আপনার হাদীস শুনতে পায়। কাজেই আপনি আপনার নিকট হতে আমাদের (নারী 
সমাজের) জন্যে একটি দিন ঠিক করে দিন (যেদিন আমরা আপনার নিকট একত্র হই)। আর আল্লাহ আপনাকে যা 
শিক্ষা দান করেন তা হতে আমাদেরকে শিক্ষা দিন। তিনি (সু) বললেন, বেশ ভালো তো, অমুক অমুক দিন 
তোমরা সমবেত হবে । তারা (নির্দিষ্ট দিনে) একত্র হলো। অতঃপর রসুলুল্লাহ 33% তাদের সমীপে আসলেন এবং 
আল্লাহ তাকে যা শিখিয়েছেন তা হতে তাদেরকে শিখালেন। অতঃপর তিনি বললেন, তোমাদের মাঝে যে কোন 
মহিলা তার জীবিত থাকতে সন্তান থেকে তিনটি সন্তান পাঠালেন (অর্থাৎ তিনটি সন্তান মারা গেল)। সে সন্তানরা 
বিচার দিবসে তার জন্যে আড়াল হবে! তখন এক স্ত্রী বলল, দু'জন, দু'জন, দু'জন হলে (কি বিধান) রসূলুল্লাহ 
ক্ৰ বললেন, হ্যা, দু'জন, দু'জন, দু'জনেও এ বিধান। (ই.ফা. ৬৪৬০, ই.সে. ৬৫১১) 
ine Bs, c SE A Fee Ee rs wl EP Fe (tiréfor)y- Todt 
I Bae as AGLI 5h 5 Cea) CH CAD Xe te dd ES al ES BL C3 dl 
8 GA of Uk SESS oI Ul Chale + UE ALAS 0 SAD Ae LP Ks te La 
৬৫৯৪-(১৫৩/২৬৩৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশৃশার, “উবাদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... “আবদুর 
রহমান ইবনুল আসবাহানী (রহঃ) এ সূত্রে তার সমার্থ হুবহু হাদীস বর্ণনা করেছেন। তবে তারা সকলে “আবদুর 
রহ্‌মান ইবনু আসবাহানী (রহঃ) হতে এটুকু বেশি বর্ণনা করেছেন যে, “তিনি বলেন, আমি আবূ হাযিমকে আবূ 
হ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে বলতে শুনেছি” তিনি বলেন, এমন তিনটি সন্তান যারা সাবালক হয়নি। 


(ই.ফা. ৬৪৬১, ই.সে. ৬৫১২) 

EE JU - hill SUE ~ lel XE 2 LOG win 1h Ha ES (ravofvet)-1040 
LE anes Aina! 5 UU J Ue te Cd a CIS wos BE Al JL te SS 
AEG S15 Sh Aas U ST CS - 3 05° - a5 Sli 2 06 - Al E 
A 3 BS 6 S390 obo LE BAS 6 - ol UN - 
5 OE UE be CLA ao CES Us BE Al JD ns 
৬৫৯৫-(১৫৪/২৬৩৫) সুওয়াইদ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আবূ হাসৃসান 
(রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বললাম, আমার দু'টি ছেলে সন্তান মৃত্যুবরণ 


করেছে। আপনি কি রসূলুল্লাহ সুঁঠু-এর পক্ষ হতে একটি হাদীস উল্লেখ করবেন, যাতে আমাদের মৃতদের ক্ষেত্রে 
আপনি আমাদের মনে শান্তি দিতে পারেন। তিনি (বর্ণনাকারী) বলেন, তিনি বললেন, হ্যা, তাদের জন্যে তার ছোট 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৬১ 


শিশুরা জান্নাতের প্রজাপতি তুল্য । তাদের মাঝে কেউ তার পিতার সাখে মিলিত হবে, অথবা তিনি বলেছেন বাবা- 
মা দু'জনের সাথে মিলিত হবে। অতঃপর তিনি তার পরিধানের কাপড় কিংবা বলেছেন, হাত ধরবে, যেমনটি আমি 
তোমার কাপড়ের আঁচল ধরছি। এরপর আর তারা তাদের ছাড়বে না, কিংবা রাবী বলেছেন, ধরে থাকা শেষ হবে 
না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার বাবা-মাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুওয়াইদ (রহঃ)-এর বর্ণনায় আরো 
রয়েছে, ‘আবূ সালীল আমাদেরকে হাদীসটি বর্ণনা করেছেন’ (ই.ফা. ৬৪৬২, ই.সে. ৬৫১৩) 

‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আত্‌ তাইমী (রহঃ) হতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। তিনি 
বলেন, আপনি কি রসুলুল্লাহ 3 হতে এমন কিছু শুনেছেন, যা আমাদের মৃতদের সম্পর্কে আমাদের হৃদয়কে খুশি 
করে দেয়? তিনি বললেন, হ্যা । (ই.ফা. ৬৪৬২, ই.সে. ৬৫১৪) 

- | aa $9 as of dl Ac Cn Laas cz 8H ES Lbs de Ed 
of Bo 2s 0h 0k be BoC lp OLS Cals SEE = 8 ily 
FE A Ho wd: ENC SO ENE 
AY: ONS: : Ej ADE : 8 BE BIEN AGS: ii Le 
2 UF ie Cre LE UG EN Ce At ans 5b 
52 1SS Hs 3b Le CE JE 

৬৫৯৬-(১৫৫/২৬৩৬) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবু সা'ঈদ 
আল আশাজ্জ, ‘উমার ইবনু হাফস্‌ ইবনু গিয়াস (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
জনৈক মহিলা একটি ছেলে সন্তান নিয়ে নাবী 3%-এর নিকট এসে বলল, হে আল্লাহর নাবী কু! আপনি তার 
জন্যে আল্লাহর নিকট দুআ করুন আমি তিনটি সন্তান কবরস্থ করেছি। তিনি বললেন, তুমি তিনটি সন্তান দাফন 
করেছ? মহিলা বলল, হ্যা। তিনি বললেন, তুমি তো অবশ্যই জাহান্নাম হতে একটি শক্ত প্রাচীর তৈরি করেছ। 
তাদের মাঝ থেকে “উমার তার দাদার সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। 

তিনি বলেন, অবশিষ্টরা তালক (রহঃ) হতে রিওয়ায়াত করেছেন। তারা ৯}! ‘দাদার’ শব্দটি উল্লেখ 
করেননি | as ৬৪৬৩, ই.সে. 


“তা 


HE il oh a eC: EA od Ge nh 0 Pe TR EE 
At ems SOR 2 JN ASE ks 4 ale GE Ys ES BY BILD Gb: ES Sb 


I oe 
ABS SS I Bh Ur BE 
৬৫৯৭-(১৫৬/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, এক মহিলা তার একটি ছেলে নিয়ে নাবী ঈ-এর সমীপে এসে বলল, হে আল্লাহর রসূল 
3! নিশ্চয়ই সে অসুস্থ এবং তার ব্যাপারে আমি ভয় করছি। আর আমি তিনটি সন্তান কবরস্থ করেছি । তিনি 
বললেন, তুমি জাহান্নাম হতে বাচার জন্যে একটি শক্ত দেয়াল তৈরি করেছ। 
যুহায়র (রহঃ) তাল্ক হতে হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি কুন্ইয়াত (উপনাম) উল্লেখ করেননি। 


(ই.ফা. ৬৪৬৪, ই.সে. ৬৫১৬) 
Wwww.waytojannah.com 


Contents 


৬২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


#00 


236 of EES 14 dl CAL NY GG -tA 


8৮, অধ্যায় : আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে মুহাব্বাত করেন তখন তাকে তার সকল 
বান্দাদের কাছেও প্রিয় করিয়ে দেন 


SEI of tr oo De igh Ue Rh BS A 0 5) UES (rarvpev)- -1o4A 
bs > 4424 — Jb - ol Bi nl 0 U8 on Ca te Tol i ds ty HE al JD U6: 
3 ey 2 J - GUL Af 24 5 al DG ans BY I UL od GS BS 
SEE dm Lai — I - Lal DS Los A J pis BS 15 Lai IY uN) 

dN a a Bie A nals — UU - ELnl UG ad dl LY sa Nf 8 

৬৫৯৮-(১৫৭/২৬৩৭) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ তাআলা যদি কোন বান্দাকে পছন্দ করেন তখন জিব্রীল (‘আঃ)-কে ডাক দেন 
এবং বলেন, নিশ্চয়ই আমি অমুক লোককে পছন্দ করি, তুমিও তাকে পছন্দ কর। তিনি বলেন, তখন জিব্রীল 
(‘আঃ) তাকে পছন্দ করেন। অতঃপর তিনি আকাশমণ্ডলীতে ঘোষণা দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক লোককে 
পছন্দ করেন, সুতরাং আপনারাও তাকে পছন্দ করুন। তখন আকাশবাসীরা তাকে পছন্দ করে। তিনি বলেন, 
এরপর দুনিয়াতে তাকে নন্দিত, সমাদৃত করা হয়। আর আল্লাহ যদি কোন লোকের উপর রাগ করেন তখন 
জিব্রীল (“আঃ)-কে ডাক দেন এবং বলেন, আমি অমুক বান্দার উপর রাগ করেছি, তুমিও তার প্রতি নারাজ হও । 
তিনি (সুন) বলেন, তখন জিব্রীল (‘আঃ) তার উপর রাগান্বিত হন। তারপর তিনি আকাশবাসীদেরকে ডাক দিয়ে 
বলেন, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা অমুকের উপর রাগান্বিত । কাজেই আপনারাও তার উপর ক্রোধান্বিত হোন। 
তিনি বলেন, তখন লোকেরা তার উপর দুশমনি পোষণ করে। তারপর তার জন্য পৃথিবীতে শত্রু বানিয়ে দেয়া 
হয়। (ই.ফা. ৬৪৬০৫, ই.সে. ৬৫১৭) 


Pe JN, - god >) Ae on ~~ sd ECE Mas ts A EL (--./...)- 1°84 

S200 oo ke Ul GN pe Lh Be ES C LLIN 5S 2 Se US 

eG 0 hy — ML BD hy OH BS LTS 2s 0 Lh SSC se 
83 23 OS ELL 0 0d tps Uf Ge ALY Se des 

আইলী (রহঃ) ..... সুহায়ল (রাযিঃ) এ সূত্রে ছবহু হাদীস বর্ণিত। তাছাড়া “আলা ইবনুল মুসাইয়্যাব (রহঃ)-এর 

হাদীসে ৯১ (শত্ৰুতা) শব্দটির উল্লেখ নেই । (ই.ফা. ৬৪৬৬, ই.সে. ৬৫১৮) 

of dl SE 5 5 Le COAL 0 BB BS SUN SE AES (PAU 

Plt pm'gall ole A dl 26 0 ae Tad LS US JG ello fl 0 den VF UL LL 

A Co Mh Uy 6.5 Se 09 2b Lm SS FAGAN lah 

Ses KS BS BE Al JD be SSS OA Ul Ch of Bl OH LN oi od TD oe 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৬৩ 


৬৬০০-(১৫৮/...) ‘আম্‌র আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ সালিহ্‌ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 
‘আরাফাতের ময়দানে অবস্থান করছিলাম । তখন ‘উমার ইবনু ‘আবদুল ‘আধীয (রহঃ) গমন করলেন। সে সময় 
হাজ্জের মৌসুম, লোকেরা তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তখন আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! 
আমার মনে হয়, আল্লাহ তা'আলা ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ)-কে পছন্দ করেন। তিনি বলেন, সে কি? 
অর্থাৎ- তুমি কিডাবে বুঝলে? আমি বললাম, এ কারণে যে, মানুষের হৃদয়ে তার ভালবাসা বদ্ধমূল হয়ে আছে। 
তিনি বললেন, তোমার পিতার শপথ! তুমি শুনেছ আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে রসূলুল্লাহ 3 হতে হাদীস বর্ণনা 
করতে । তারপর তিনি সুহায়ল (রাযিঃ) হতে জারীর বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেন। 

(ই.ফা. ৬৪৬৭, ই.সে. ৬৫১৯) 
SL 52 CHINN LU ~ ta 
৪৯. অধ্যায় : রূহসমূহ সমাজবদ্ধ 


UP deh UF — LoL ON al Le ED amis C5 LEG ES (rarafvot)j-11 1 


ie DG Uy A) Vie IOUS Ud Se 5 ELST UU BE Al UL Hf GA al be 
ot aks 

"_৬৬০১-(১৫৯/২৬৩৮) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবূ ছহুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন : রূহসমূহ সমাজবদ্ধ*। সুতরাং যারা পরস্পরে পরিচিতি লাভ করছে তারা দুনিয়াতে 
পরস্পরে প্রীতি বন্ধনে আবদ্ধ হয়। আর যারা সেখানে অপরিচিত তারা এখানেও ভিন্ন থাকে। 
(ই.ফা. ৬৪৬৮, ই.সে. ৬৫২০) 


S53 ES OU 0 Ue BES olds 03 KS GS a 2 RD ES Cpu UY 
SG 3 ADS Rd Rail CHES Calc Ll Ub 2A Ses BLA od Le a 

CAS ie DKS Uy Akt Vie OGG US Ee SEVIS 10 1 SLAY 3 0s 

৬৬০২-(১৬০/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে মারফ্‌' সূত্রে হাদীসটি 
বর্ণিত। তিনি বলেন, মানুষ স্বর্ণ ও রৌপ্যের খনি স্বরূপ । জাহিলিয়্যাতের সময় যারা সর্বোৎকৃষ্ট তারা ইসলামের 
সময়ও সর্বোৎকৃষ্ট, যখন তারা সৃক্ষ্ম জ্ঞান অর্জন করেন (দীনের বুঝদার হয়ে থাকেন)। আর আত্মাসমূহ স্বভাবজাত 
সমাজবদ্ধ। সেখানে যেসব রূহ পরস্পরে পরিচিতি লাভ করেছিল দুনিয়াতে সেগুলো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে 
থাকে আর সেখানে যেগুলো অপরিচিত ছিল, এখানেও তারা অপরিচিত । (ই.ফা. ৬৪৬৯, ই.সে. ৬৫২০[ক]) 


Al ee: OG -o. 
৫০. অধ্যায় : যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে 


২১,১ EN এর মর্ম : রূহ পৃথিবীতে আসার পূর্বে সমাজবদ্ধ বিভিন্ন শ্রেণীর ছিল। বর্ণিত আহে যে, মানুষকে সৃষ্টি করে 
সমাজবদ্ধভাবে করা হয়েছে। তারপর তা বিভিন্ন দেহে পৃথকভাবে স্থাপন করা হয়েছে। সুতরাং যার স্বভাব জগতের যার সাথে মিল 
আছে তাকে সে ভালবাসবে । আর স্বভাবের সাথে যার মিল নেই, তার থেকে সে ভিন্ন থাকবে। 


Wwww.waytojannah.com 


Contents 
৬৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


dl ie 3 SEL ve ML aL bd oj LLG OA IE US (Yip) 
Lat BF Al Ju) 2 IG AGL a: HEE Al JAMS ON GE df AL so ve GL 


el a SI : J As Al OED: Jb IA un 

৬৬০৩-(১৬১/২৬৩৯) “আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত এক যাযাবর রসূলুল্লাহ 3%-কে প্রশ্ন করল, কিয়ামাত কবে হবে? রসূলুল্লাহ 3% তাকে বললেন, তুমি 
কিয়ামাতের জন্যে কি পাথেয় প্রস্তুত করেছ? সে বলল, আমি বেশি কিছু প্রস্তুত করতে পারিনি। তবে আল্লাহ ও 
তাঁর রসূলের মুহাব্বাত । তিনি বললেন, তুমি তারই সাথী হবে যাকে তুমি মুহাব্বাত কর। 


(ই,ফা. ৬৪৭০, ই.সে. ৬৫২১) 
Sh A 3 UF LOL A bs Ry Si 2 Ef G8 3 BS /'1)- Tet 
ULEAD: JN od ve EGAN oF ts BES 3 19 = SAY) bil — 2 of 0 ss 
: Ug ALG dl ul ly: : SE ES AE “L uf Ls : i bee a és ১ 


" ৬৬০৪-(১৬২/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, ন পহ afl 
‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
রলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল 3%! কিয়ামাত কবে সংঘটিত হবে? তিনি বললেন, তুমি তার জন্যে 
কি সংগ্রহ করেছ? তখন সে বেশি কিছু উল্লেখ করতে পারেনি। তিনি বলেন, কিন্তু আমি আল্লাহ ও তার রসূলকে 
মুহাব্বাত করি। তিনি বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মুহাব্বাত কর । (ই.ফা. ৬৪৭১, ই.সে. ৬৫২২) 
So GD al) Of Ny Ul: Se 8 52 bi So gH) Oh LoS SS Aw) Io 
FE dl ILD a APY be RE UHC OF AS GAT 2 oe Ul 

od Le LA BS tn CS lL: 6 Le es 


৬৬০৫-(১৬৩/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত। জনৈক বেদুঈন রসূলুল্লাহ 38-এর নিকট আসলো। তারপর তার মতো হুবহু হাদীস বর্ণনা 
করেছেন। তাছাড়া এ বর্ণনায় রয়েছে, তিনি বলেন, বেদুঈন লোকটি বলল, আমি কিয়ামাতের জন্যে এমন কোন 
SE on nk eA ne ৬৪৭১, ইসে. ৬৫২৩) 


HOE MEN ET TOE  : Jb AML 4 
Ml be eo Of : JG A) ALTA : UN EL 

LE ie ee St BE a Th ow DCA SLY SG SACS: Lf J 

eel Ll So Hee OA BN SES D6 Us A A Cl Ul: Od JS 
৬৬০৬-(../...) আবু রাবী আল ‘আতাকী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, জনৈক লোক রসুলুল্লাহ 38-এর রলাছে আসলো, অতঃপর বললো, হে আল্লাহর রসূল সু! কিয়ামাত কবে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সন্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৬৫ 


সংঘটিত হবে? তিনি বললেন, তুমি সেদিনের জন্যে কি পাথেয় সংগ্রহ করেছ? সে বললো, আল্লাহ ও তাঁর রসূলের 
মুহাব্বাত ৷ তিনি বললেন, নিশ্চয়ই তুমি তার সাথে থাকবে যাকে তুমি মুহাব্বাত কর। 
আনাস (রাষিঃ) বলেন, ইসলাম কবুলের পরে আমরা এত বেশি আনন্দিত হইনি যতটা আনন্দবোধ করছি 
নাবী স¥ু-এর এ বাণী থেকে- “তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালবাস” । আনাস (রাযিঃ) বলেন, আমি 
আল্লাহ ও তাঁর রসূল, আবু বাক্র (রাযিঃ) ও ‘উমার (রাযিঃ)-কে পছন্দ করি। সুতরাং আমি আশা রাখি যে, 
কিয়ামাতের দিনে আমি তাদের সাথে থাকব, যদিও আমি তাদের সমান ‘আমাল করতে পারিনি। 
(ই.ফা. ৬৪৭২, ই.সে. ৬৫২৪) 
te Lah Cul ES OU 0 he BS Load Ae 0h Lan IES (fay VY 
EUs nl U6 0 8065 Hs HEE Lh oF AG 0 
৬৬০৭-(../...) মুহাম্মাদ ইবনু ‘উবায়দ আল গুবারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর সানাদে 
নাৰী সু হতে বৰ্ণিত। তবে জা'ফার ইবনু সুলাইমান (রহঃ)-এর বর্ণিত হাদীসে আনাস-এর উক্তি “আমি ভালবাসি 
এবং তার পরবর্তী অংশ” উল্লেখ করেননি । (ই.ফা. ৬৪৭৩, ই.সে. ৬৫২৫) 
Oke Uy GOT GE U6 al Ch SEs Ros of OF UO BS (pt) WMA 
FE cd IAs GC : U6 A 1 Od ES Ad a CF pL be fake bP A BS 
: BE al 040 Ub fio a Al UMD Gs UH cd Fe io RED Uli Ld Ce SS 
fe NY La 5 Lief CA OD G2 4B OEE NIG: Ng cl CS 
El ba ee Cl UU AT Bl CSD EY) 
৬৬০৮-(১৬৪/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাধিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি ও রসূলুল্লাহ সর্ট উভয়ে মাসজিদে নাবাবী হতে বের হচ্ছিলাম। এমন 
সময় মাসজিদের দরজায় এক লোকের সাথে সাক্ষাৎ হলো। সে বলল, হে আন্লাহর রসূল কুট! কিয়ামাত কবে 
সংঘটিত হবে? রসুলুপ্লাহ 3% বললেন, তুমি কিয়ামাতের জন্যে কি সম্বল সংগ্রহ করেছ? তিনি বলেন, তখন 
লোকটি নীরব থাকলো। তারপর সে বলল, হে আল্লাহর রসূল 3! আমি তো সেজন্যে বেশি পরিমাণ সলাত, 
সিয়াম ও সদাকাহ্‌-খয়রাত সংগ্রহ করিনি। তবে আমি আল্লাহ ও তাঁর রসূলকে মুহাব্বাত করি। তিনি বললেন, 
তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মুহাব্বাত কর । (ই.ফা. ৬৪৭৪, ই.সে. ৬৫২৬) 
Le 05 UL Lh A Se UES GIS 5353 He 0 3 OF La RS (ad) UA 
53% BE cp cod Le 5 of OB CP Ba 0 3k CP AS LF fl al 
৬৬০৯-(../...) মুহাম্মাদ ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু ‘আবদুল ‘আযীয আল ইয়াশকুরী (রহঃ) ..... আনাস 
(রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে হুবহু হাদীস বর্ণিত হয়েছে। (ই.ফা. ৬৪৭৫, ই.সে. ৬৫২৭) 
os EA wl ০, Cc Rye or SAL ur Ase A [EAC AL Ere dy la 
Axa OLE 3H SS cll Cia 53 te dt US a 0 Loe ES JG Me; 
Lal op cod UP SE ie coh RSS pln CH os cdl ES YU EA Fe 
sal ie 
সহীহ মুসলিম (ডষ্ঠ) ফর্মা-১২ * 
Wwww.waytojannah.com 


Contents 


৬৬ অযু তুয্হিয় (৬ষ্ঠ খণ্ড) 


| ৬৪৭৬, ই.সে. ৬৫২৮) 
I, Cl SEL 5 A Si ERE CAE Ny HEE ES (acsfv10)-11) 

JG FE 4 Jdsu) ol 0: Ub al 26! ue ls ot ue utd ue Cpe BS: ui 
ta Ee Har : BEE Al 4) U6 they GAL Udy US TA ID BSF IK AID: 


৬৬১১-(১৬৫/২৬৪০) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি রসূলুল্লাহ কুট -এর নিকট আসলো । অতঃপর সে 
রসূলুল্লাহ 3-কে বললো, হে আল্লাহর রসূল কুট! সে লোকটি সম্পর্কে আপনি কী মনে করেন, যে একটি 
সম্প্রদায়কে মুহাববাত করে অথচ সে তাদের সাথে মিলিত হয়নি। রসূলুল্লাহ 3 বললেন, যে যাকে মুহাব্বাত 
করে সে তার সঙ্গেই থাকবে । (ই.ফা. ৬৪৭৭, ই.সে. ৬৫২৯) 


be oC ge wi on. ৯ yu Be ls EE NE (oo) NY 
ES tl HES in on BSc ALE USS = AAU os - LS XL Lo Ul Ae 
ia BE Gl of cdl Xe be cy of LF OU Lo Uh fh 5 UL 


৬৬১২-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার, বিশ্র ইবনু খালিদ ও ইবনু নুমায়র (রহঃ) ..... 
আংরুল্লাহ হর সায়াজো (রাযিঃ)-এর সানাদে নাবী টু হতে তার হুবন্থ হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৬৪৭৮, ই.সে. ৬৫৩০) 
0 Bec dae Hf EBS YG SS fs Me lL 8 HBS (np. 
FE CD dl: UN ge of UF LS LP ESN oo i Oh LOL ds Hf BG Sos 
৬৬১৩-(../২৬৪১) আৰৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবৃ কুরায়ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ মূসা 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক লোক নাবী ু-এর নিকট আসলো । অতঃপর তিনি আ'মাশ (রহঃ)- 
এর সানাদে জারীর (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের হুবহু উল্লেখ করেন। (ই.ফা. ৬৪৭৯, ই.সে. ৬৫৩১) 
ECE EME E) La eo aif 0 Fs 
A YY G2 8 Cla) CE 5 13 2 —e\ 
৫১. অধ্যায় : যদি সৎলোকের গুণ বর্ণনা করা হয় তবে তা সুসংবাদ তার জন্যে ক্ষতি নয় 
- CS Ls Jd JAS Hy gal Sy Coal 3 0h 3 ES (mvp 
Ae be Csall Ue of Ue 0355 0h BUA US YAS Uy UA 523 UB - 523 bil 
AS 51 Cra Jal Ja3 JA 3 BE Al ILO I: ES a CP lal of dl 


Conall SI dale Ur : J tae Lal 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৬) সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৬৭ 
৬৬১৪-(১৬৬/২৬৪২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তামীমী, আবু রাবী‘, আবূ কামিল ফুযায়ল ইবনু 
হুসায়ন (রহঃ) ..... আবু যার গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুঁঠ-এর সমীপে আবেদন 


করা হলো, এঁ লোক সম্পর্কে আপনার কি মতামত, যে সৎ ‘আমাল করে এবং মানুষেরা তার গুণ বর্ণনা করে? 
তিনি বললেন, এটা মু'মিনের জন্যে দ্রুত সুবার্তা।” (ই.ফা. ৬৪৮০, ই.সে. ৬৫৩২) 
Ch LOL BS CE ip Cr ADA CS GELS AE ft SH ES (fy No 
UZ a Be, c lal Le RD dl th LL Bo, E HORS LEASE 
fl . . - . ae 3 FT) "§ 
hese dd 0 TE B52 Ba 355 OLD AL Cas US of OF At iP BS cj 
SEL UU UE LA ELAS, Lal Se Se ody fe LA Loss Lal AE SE at i 
৬৬১৫-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু বাশ্শার, 
মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইসহাক্‌ (রহঃ) ..... হাম্মাদ ইবনু যায়দ-এর সূত্রে আবূ ‘ইমরান আল জাওনী (রহঃ) হতে 
তার হুবহু হাদীস বর্ণিত । তাছাড়া ‘আবদুস্‌ সামাদ (রহঃ) ব্যতীত শুবার সানাদে অন্যান্যদের হাদীসে আছে, ‘এবং 


লোকেরা তাকে এজন্য মুহাববাত করে’ উল্লেখ আছে। আর আবদুস্‌ সামাদ (রহঃ) বর্ণিত হাদীসে হাম্মাদ যেভাবে 
বলেছেন তেমনি ‘মানুষেরা তার শুকরিয়া করে’ উল্লেখ রয়েছে। (ই.ফা. ৬৪৮১, ই.সে. ৬৫৩৩) . 


* উলামারা বলেন, তার জন্যে এটা নগদ সুসংবাদ। আর সেটাই পরকালের প্রতি পরবর্তী সুসংবাদের দলীল । যেমন আল্লাহ বলেন, 
“আজ তোমার সৌজন্যে জান্নাতের সুসংবাদ। তাৎক্ষণিক সুসংবাদটি আল্লাহ তার উপর সম্তুষ্টি ও তার প্রতি মুহাব্বাতের উপর প্রমাণ 
স্বরূপ । যা তাকে সকলের নিকটে প্রিয় বানিয়ে দেয়। f 


Wwww.waytojannah.com 


Contents 


১ . 


dl 


9 Log 


us 


SU Gls tv 
পর্ব (৪৭) তাক্দীর 


May MILEy ALE ABy dy Sy 2d Ob AY BEY Lis ly 1 
১. অধ্যায় : মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, তার ভাগ্যের রিযৃক, মৃত্যুদ্থান, ‘আমাল, হতভাগ্য 
ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ 


AE 09 LL BS E899 dite Hf BS dot of Ls D8 Hf GE (erorpy-1N1 
Cb AD LE cue) Bo 1 16 bg Bole of BS - A) Lille Eh 5 op dl 
obs 0d Hi ns iS UY Gall Gal Xs BE dl JAD BS: JU dl Ao be dk 
EE Lh LB a Be Bi Ub IL EU he Le SS G05 BCs Cid 
5S [Ose YS GO Soc 1 A 383 Dl 5) Sy SOK GL A ED 3 
DO Ty TE GLH se GEG ELS YY Uy Ls 9 Ce Roh NM Sis J 
To Gls ae SLB ELS YY Uo 2 C98 Cn EN Al Say Td iS tps Vie 
“EES 2 nl oy 
৬৬১৬-(১/২৬৪৩) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র আল হামদানী : 
(রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাস*উদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, সাদিকুল মাসদৃক (ন্যায়পরায়ণ ও 
ন্যায়নিষ্ঠর্ূপে প্রত্যায়িত) রসুলুল্লাহ 3 আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, তোমাদের প্রত্যেকের শুক্রকীট 
তার মায়ের গর্ভে চল্লিশ দিন একত্রিত করা হয়। তারপর হুবহু চন্পিশ দিন জমাট রক্তপিণ্ডে পরিণত হয়। তারপর 
হুবহু চল্লিশ দিনে তা একটি গোশত টুকরায় পরিণত হয়। তারপর আল্লাহ তা'আলার পক্ষ থেকে একজন 
ফেরেশ্তাকে প্রেরণ করা হয়। সে তাতে রহ্‌ ফুঁকে দেয়। আর তাকে চারটি কালিমা (বিষয়) লিপিবদ্ধ করার 
আদেশ করা হয়। রিয্‌ক, মৃত্যুক্ষণ, কর্ম, বদ্‌কার ও নেক্‌কার। সে সত্তার শপথ যিনি ছাড়া কোন ইলাহ নেই! 
নিশ্চয়ই তোমাদের মাঝ হতে কেউ জান্নাতীদের ‘আমালের ন্যায় ‘আমাল করতে থাকে। অবশেষে তার ও 


জান্নাতের মধ্যে মাত্র একহাত দূরত্ব থাকে। অতঃপর ভাগ্যের লিখন তার উপর জয়ী হয়ে যায়। ফলে সে 
জাহান্নামীদের কর্ম শুরু করে। এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আর তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তি 


Wwww.waytojannah.com 


Contents 


৭0 সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


জাহান্নামের কাজ-কর্ম করতে থাকে। ফলে জাহান্নামের মাঝে ও তার মাঝে মাত্র একহাত দূরত্ব থাকে। তারপর 
তাগালিলি তার উধয়'জয়ী হয়। কলে নে জারাতীদের ম্যায় আযম করে। অবশেষে জানতে বিষ হুয়। 
(ই.ফা. ৬৪৮২, ই.সে. ৬৫৩৪) 


Cl 252 be CANS PAIS sa A i SOE BS (pp TOY 

IE C Sy BS EAS 2 Hf FS CAG ce Ul alo th GE 
ALLY igs coal ue Le EE so Aan EL ud BS 30 dl Se 

be J od 8 UE A tS do os Es Ll Gh ty AE 


EG Ch oes 22 Se 8 Clg Ug Cns B ceih Le 
৬৬১৭-(../..) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, আবূ সা‘ঈদ আল আশাজ্জ ও 
‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... জারীর ইবনু ‘আবদুল হামীদ, ‘ঈসা ইবনু ইউনুস, ওয়াকী‘ ও শু“বাহ্‌ ইবনুল 
হাজ্জাজ (রহঃ) সকলে আ'মাশ (রহঃ) হতে এ সূত্রে হ্বহু হাদীস বর্ণনা করেছেন। 
তিনি (আ'‘মাশ) ওয়াকী' বর্ণিত হাদীসে বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারো সৃষ্টি (শুক্রকীট) তার মায়ের 
গর্ভে চল্লিশ রাত্রি একত্রিত রাখা হয়। আর তিনি শুবার সানাদে মু‘আয বর্ণিত হাদীসে বলেছেন, চল্লিশ রাত কিংবা 
চল্লিশ দিন। কিন্তু জারীর ও ‘ঈসা (রহঃ)-এর হাদীসে কেবলমাত্র ৮% ৯১, (চল্লিশ দিবসের) কথা উল্লেখ 
রয়েছে। (ই.ফা. ৬৪৮৩, ই.সে. ৬৫৩৫) | 


ECA 


Ju - Sa SH bil, - > OR ORI A Sh A Ae ts Loe (Y/Y) UNA 
IU BE Ll 4 El wd oR ES te cil of Ce odin oh a5 be de th Bie BG 
SD G U5 BB Clo Ls Sf Cwl pO 0° SC 55 Bil ce UC : 
SW Aa EATS Al 2A Ale Li, ES sl SA ED isl Jk UES Ss 
USES Ys Ud SG 
৬৬১৮-(২/২৬৪৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... হুযাইফাহ্‌ 
ইবনু আসীদ (রহঃ) হতে মারফ্‌' সূত্রে নাবী খুঁট হতে বর্ণিত । তিনি বলেন, জরায়ুতে চল্লিশ অথবা পঁয়তাল্লিশ দিন 
রেণু জমা থাকার পর সেখানে ফেরেশ্তা গমন করে। অতঃপর সে বলতে থাকে, হে আমার প্রভু! সে কি হতভাগ্য 
না সৌভাগ্যবান? তখন উভয়টাতে লিপিবদ্ধ করা হয়। তারপর সে বলতে থাকে, হে আমার রব! সে কি পুরুষ না 
মহিলা? তখন আদেশ অনুসারে উভয়টা লিপিবদ্ধ করা হয়। তার ‘আমাল, আচরণ, মৃত্যুক্ষণ ও জীবনোপকরণ 
লিপিবদ্ধ করা হয়। তারপর ফলকটিকে পেঁচিয়ে দেয়া হয়। তাতে কোন অতিরিক্ত করা হবে না এবং ঘাটতিও হবে 
না। (ই.ফা. ৬৪৮৪, ই.সে, ৬৫৩৬) 


SEBS ssl hy nl Esl Com PR se 5 Lal aly al HE (iefr} NA 

SAFE UEP UL Se a UE LS Yi ESS ol br m8 
SS UG BG al ID El to HD 4 Bel SLT OA Ae 
ON J tLe Hs ORD ck IS: J% DAL OF JH te A 2? S58 Gold al 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৭) তাক্‌দীর ৭১ 


SIL) UG: 1% B Ub Gy CC dy I AM DU: Ub Bh iy oe 
LA Yo Al CL S59 D955 df Limi LY Ess Sd Ly Ls CE i 
৬৬১৯-(৩/২৬৪৫) আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আমূর ইবনু সার্হ (রহঃ) ..... ‘আমির ইবনু ওয়াসিলাহ্‌ 

(রহঃ) ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, তিনি বলেছেন, দুর্ভাগ্য সে লোক, যে তার 

মায়ের গর্ভ হতে দুর্ভাগা আর সৌভাগ্যবান লোক সে, যে অন্যের নিকট হতে উপদেশ লাভ করে। অতঃপর তিনি 

রসূল সন-এর সহাবাদের মধ্য থেকে একজন সহাবা যাকে হুযাইফাহ্‌ ইবনু আসীদ আল গিফারী বলা হয় তার 
কাছে আসলেন । তখন তিনি তাঁর নিকট ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ)-এর কথা বর্ণনা করলেন এবং বললেন, 

‘আমালহীন কোন লোক কিভাবে দুর্ভাগ্যবান হতে পারে? অতঃপর তিনি [হ্যাইফাহ্‌ (রাযিঃ)] তাঁকে বললেন, তুমি 

কি এতে আশ্চর্য হচ্ছ? আমি রসূলুল্লাহ সু-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, যখন (মাতৃগর্ভে) শুক্রকীটের 

উপর বিয়াল্লিশ দিন চলে যায় তখন আল্লাহ তা'আলা একজন ফেরেশৃতা প্রেরণ করেন। তিনি ওটাকে (শুক্রকে) 
একটি রূপ দান করে, তার কান, চোখ, চামড়া, গোশৃত ও হাড় সৃষ্টি করে দেয়। তারপর ফেরেশতা বলে, হে 
আমার রব! সেটা কি পুরুষ, না মহিলা হবে? তখন তোমার প্রভু যা চান সিদ্ধান্ত দেন এবং ফেরেশৃতা আদেশ 
অনুসারে তা লিখে ফেলেন। তারপর সে বলতে থাকে, হে আমার রব! তার মৃত্যুক্ষণ কত হবে? তখন তোমার রব 
যা চান তাই বলেন এবং সে অনুযায়ী ফেরেশ্তা লিখেন। তারপর সে বলতে থাকে, হে আমার রব! তার জীবিকা 
কি হবে? তখন তোমার রব তার মর্জি অনুযায়ী ফায়সালা করেন এবং ফেরেশৃতা তা লিপিবদ্ধ করেন। এরপর 


ফেরেশ্তা তার হাতে একটি লিপিবদ্ধ কিতাব নিয়ে বের হন। সে এটাকে বৃদ্ধিও করে না এবং ঘাটতিও করে না। 
| (ই.ফা, ৬৪৮৫, ই.সে. ৬৫৩৭) 


Hf OS A CF BS ale 5 UA Ls CLE ty Lal Cf) TNs 
0 358 SD Bag Cll GL = Uk 2 Ct ASE ee SIT kl ff i 
a) 
৬৬২০-(.../...) আহমাদ ইবনু ‘উসমান আন্‌ নাওফালী (রহঃ) ..... আবু তুফায়ল (রহঃ) ‘আবদুল্লাহ ইবনু 

মাসউদ (রাযিঃ) হতে শুনেছেন। তিনি ‘আমর ইবনুল আল হারিস (রহঃ)-এর হাদীসের হুবন্থ বর্ণনা করেছেন। 

(ই.ফা. ৬৪৮৬, ই.সে. ৬৫৩৮) 

HUA ES 8 of 0 3 ES lk off oh Lal ty Lo ES (yg) 
of ck Els: 6 ss Jib df kc ak ike Hoole 0 al Se of 
SE MEYER UY J ch Lb BE dl JAD ch: OG GIL 2d of AES 
bl A DG: Us GSS 5 U6 LS "iA U6 lk Ue Lk A ws 
KEG GE Ug i GG GET GAD G06 Bf VE i ahs 
if GES Al 40 BAS Cll CAT CID | 


Wwww.waytojannah.com 


Contents 


৭২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৬২১-(৪/...) মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনু আবূ খালাফ (রহঃ) ..... আবূ তুফায়ল বলেন, আমি আবূ 
সারীহাহ্‌ হুযাইফাহ্‌ ইবনু আসীদ আল গিফারী (রাযিঃ)-এর নিকট গেলে তিনি বলেন, আমি আমার এ কান দিয়ে 
রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, তিনি বলেন, বীর্য জরায়ুতে চল্লিশ রাত স্থির থাকে। তারপর একজন 
ফেরেশতা তাকে আকৃতি প্রদান করেন। রাবী যুহায়র (রহঃ) বলেন, আমার ধারণা তিনি বলেছেন, “যাকে তিনি 
তৈরি করেন” তখন তিনি বলতে থাকেন, হে আমার প্রভু! সে-কি পুরুষ না মহিলা? তারপর আল্লাহ তাকে পুরুষ 
কিংবা মহিলা সৃষ্টি করেন। অতঃপর তিনি (ফেরেশ্তা) বলতে থাকেন, হে আমার রব! আপনি তাকে পূর্ণ সৃষ্টি 
করবেন না অপূর্ণ? তখন আল্লাহ তাকে পূর্ণ অথবা অপূর্ণ সৃষ্টি করেন। তারপর তিনি বলেন, হে আমার প্রভু! তার 
জীবনোপকরণ, মৃত্যুক্ষণ, চরিত্র কি হবে? তারপর আল্লাহ তা'আলা তাকে হতভাগ্যবান কিংবা সৌভাগ্যবান বানিয়ে 
দেন। a ৬৪৮৭, ই.সে. ৬৫৩৯) 
wt pss ts BS il RS lal ie 4s ES SEM 
4 Jo od coh Li) HE al Gn dle 45k 

Me 5585 ES Ceilo ping A oh Ct Gs 0 dn NS IL Sa GL fe 

৬৬২২-(../...) ‘আবদুল ওয়ারিস ইবনু ‘আবদুস্‌ সামাদ (রহঃ) ..... রসূলুল্লাহ কট -এর সহাবা হুযাইফাহ্‌ 
ইবনু আসীদ আল গিফারী (রাযিঃ) রসূলুল্লাহ 3% পর্যন্ত মারফ্‌' সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, যখন আল্লাহ তাঁর 
আদেশ অনুসারে কোন কিছু সৃষ্টির আকাজ্কা করেন তখন জরায়ুতে একজন ফেরেশ্তা প্রেরণ করে দেন চল্লিশের 
কিছু বেশি দিন পরে। তারপর তিনি তাদের হাদীসের হুবহু হাদীস উল্লেখ করেন। (ই-ফা. ৬৪৮৮, ই.সে, ৬৫৪০) 

4 ie EL X50 [Eccl GI > ed) as ssl ol Ecc (Miyey YY 


SUE po I SI Py HE DS MCGILL HAE 
‘85 UD sf Ll I - 6 - ER Ts OE TAME EAS BULLET 
1d Ob 8 ES LES Uo UG GION UG Se Rs 8 
৬৬২৩-(৫/২৬৪৬) আৰৃ কামিল, জাত ইবনু হুসায়ন আল জাহদারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে মারফ্‌' সূত্রে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ তা'আলা জরায়ুতে একজন ফেরেশৃতা প্রেরণ করে দেন। 
তখন ফেরেশতা বলতে থাকেন, হে আমার প্রভু! এখন তা শুক্র । হে আমার রব! এখন তা জমাট রক্ত । হে আমার 
প্রতিপালক! এখন গোশ্তের খণ্ড। তারপর যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার সিদ্ধান্ত করেন তখন ফেরেশৃতা 
বলেন, হে আমার প্রতিপালক! সে-কি পুরুষ না মহিলা, দুর্ভাগ্যবান, না সৌভাগ্যবান হবে? তার রিযৃক কি হবে? 
তার আয়ুঙ্ধাল কি হবে? তারপর এমনিভাবে মায়ের গর্ভে থাকাবস্থায় সবকিছু লিখে দেয়া হয়। 


(ই.ফা. ৬৪৮৯, ই.সে. ৬৫৪১) 
bill, eld (yr say > (SASS Ait ) on ete El (MEV UY E 
i of be BE 5 BLL OFA bp Fe OAS! J, Us = NN - 
4 2 Udy 55 BE A U2 Ub LA GD SES GS: ol AE 
A CS Y) ic ob a CG Dl ts pe: U8 2 sass CS Ll SS Lain 
Ls se E05 Sl al JAD G ISS JE IG nts Sil Lf 2 Sk Ly Sp, Sry Lah oe Ul 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৭) তাক্দীর ৭৩ 


EF Al ba UK! Ua salad) Al LE ol maid BE) 4 sa) Al i SEE Js Hal Es 
SLD Af Sand CA LL Al ore OB ty A SS dl ws 
* ae itl ba Ub: f 8 Et af Tl oh ee TAFE nl , 


4 
2 RAD" 


[\.-০: ৭Y Js CEB E Ld a Le * ly in El + st LAL 
৬৬২৪-(৬/২৬৪৭) ‘উসমান ইবনু আবু শাইবাহ, যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
‘আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা বাকী‘ গারকাদে* একটি জানাযা সলাতে উপস্থিত ছিলাম । 
তারপর রসূলুল্লাহ 3% আমাদের নিকট এসে বসলেন এবং আমরাও তার পাশাপাশি বসলাম । তাঁর সাথে ছিল 
একটি হুড়ি। তিনি মাথা নিচু করেছিলেন। সে সময় তিনি তীর ছড়ি দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন। তারপর তিনি 
বললেন, তোমাদের মাঝে এমন কোন লোক নেই, যার পরিণাম আল্লাহ তা'আলা জানাতে বা জাহান্নামে নির্ধারণ 
করেননি এবং সে দুর্ভাগ্যবান হবে বা সৌভাগ্যবান হবে, তা লিপিবদ্ধ করেননি। বর্ণনাকারী বলেন, তখন জনৈক 
লোক আবেদন করল, হে আল্লাহর রসূল 3! আমরা কি আমাদের ভাগ্যলিপির উপর অটুট থেকে ‘আমাল ত্যাগ 
"করব না? তখন তিনি বললেন, যে লোক সৌভাগ্যবান সে সৌভাগ্যবানদের ‘আমালের দিকে ধাবিত হবে। যে 
হতভাগাদের অন্তর্ভুক্ত সে হতভাগার ‘আমালের প্রতি ধাবিত হবে। তারপর তিনি বললেন, তোমরা ‘আমাল করো। 
প্রত্যেকের পথ সহজ করে দেয়া হয়েছে। অবশ্যই সৌভাগ্যবান লোকদেরকে সৌভাগ্যের ‘আমাল করা সহজ করে 
দেয়া হচ্ছে। হতভাগ্যদেরকে হতভাগ্যের ‘আমাল সহজ করে দেয়া হচ্ছে। তারপর তিনি তিলাওয়াত করলেন, . 
“সুতরাং যে দান করল, তাক্‌ওয়া অর্জন করল এবং যা উত্তম তা সত্যায়ন করল, আমি তাদের জন্যে সফল তার 
পথ সুগম করে দিব এবং যারা বখিলী করল এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ অমুখাপেক্ষী মনে করল আর যা উত্তম তা 

মিথ্যা সাব্যস্ত করল, আমি তার জন্যে কঠোর বিফল পথ সহজ করে দিব"- (সূরাহ্‌ আল লায়ল ৯২: ৫-১০)! 
(ই.ফা. ৬৪৯০, ই.সে. ৬৫৪২) 

te cua Hf ES YG CGA ky A lL Ee 3 GB C.-Y 
Le SD SS ff ON ase U5 bly 132 Bl: JU le 8 ALY ie sal 
SHE dl I AB as)! i 
৬৬২৫-(../...) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও হান্নাদ ইবনু আস্‌ সারী (রহঃ) ..... মানসূর (রাঃ) হতে 
বর্ণিত । তিনি (মানসূর) বলেন, তাছাড়া তিনি বলেছেন, “একটি লাকড়ি ধারণ করলেন এবং ছড়ি” শব্দটি তিনি 
বলেননি। ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) আবুল আহওয়াস (রহঃ)-এর সানাদে তার হাদীসে বলেছেন, তারপর 

রসুলুল্লাহ 3% পড়লেন । (ই.ফা. ৬৪৯১, ই.সে. ৬৫৪৩) 


ESS BS 10 EX yl sas ‘> AS ds dG SH EK. Lh 

doe Hh ES 4 hil, - i 3 Ba, c tbl ES Ec Ss EB, Cc 
HE Al JS U6: Ji GP CP « Ll Gol 5 of bo de Sh Ae ie cnn We 
£3 be MIL He Sy VY) ob bn ie: IE AL Lh xs SG 55 05 9 UG p39 SS 


£ ব্রাকী' গারকাদ- মাদীনার গোরস্থান যা বর্তমানে জান্নাতুল বাকী নামে প্রসিদ্ধ। 


| সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-১৩ 
- Wwww.waytojannah.com 


Contents 


৭৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


| a hl PE LEE 2 2” EAE OE EE 2 Ee - - Fe Eo) 
Ely 155.04) Gs Ul de JSG LE) SN: 6 USS Dl es FH A IAD U1 1 UN 
(০: av Ad GTA PLELD IH dd LA Ga + Ey cl ih 
৬৬২৬-(৭/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, আবূ সাঈদ আল আশাজ্জ, ইবনু 
নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রসূলুল্লাহ সু এক টুকরা 
লাকড়ি হাতে নিয়ে বসে ছিলেন। তিনি তা দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন। তারপর তিনি নিজের মাথা উঠালেন 
এবং বললেন, তোমাদের মাঝে এমন কেউ নেই যে তার ঠিকানা জান্নাতে বা জাহান্নামে নির্ধারিত নেই। তারা 
সকলে বললেন, হে আল্লাহর রসূল কুনু! তাহলে আমরা কেন কাজ-কর্ম করব? আমরা কি ভরসা করব না? তিনি 
(3%) বললেন, না, বরং তোমরা ‘আমাল করতে থাকো । যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ করা 
হয়েছে। তারপর তিনি পাঠ করলেন, “সুতরাং যারা দান-সদাকাহ্‌ করল, তাক্‌ওয়া অর্জন করল এবং যা ভাল তা 
সত্যায়ন করল, ..... ..... আমি কঠোর পরিণামের পথ সহজ করে দিব, এ পর্যন্ত"- (সূরাহ্‌ আল লায়ল ৯২: ৫-১০) । 
(ই.ফা. ৬৪৯২, ই.সে. ৬৫৪৪) 
Sl UE LD 8 BF LOL ELIE 1 5 idl BLE BES (hj TON 
Ll OF ce UF ald a2 XE ool Ue BEDS SIE C9 Bs bls Ll Loy yaks 
৬৬২৭-(../...) মুহাম্মাদ ইবনুল মুসারনা ও ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আলী (রাযিঃ)-এর সানাদে নাবী 3 
হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৪৯৩, ই.সে. ৬৫৪৫) 
G53 IR 333 Bas C5 Hf BS as in oa Ch LA BES (YA) VIVA 
OH ALIAD GN td of AC LBL: I HS UP HM of CP LES sf US 
Sr OU LG C3 2 lh as 2G SES as ci Ul FE aad Us CF US UG Gy UH 
TAD 8h: UU lh a 23 EN as i CU 
ta » = ee «ee sg . - - 2 KE NE 
le JSG Lc JE TG Ce: Cd Ll A pits ALD HAS L275 SN 
৬৬২৮-(৮/২৬৪৮) আহ্‌মাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ..... জাবির (রাধিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, সুরাকাহ্‌ ইবনু মালিক ইবনু জু'শুম (রাযিঃ) রসুলুল্লাহ 3%-এর নিকট আসলেন, অতঃপর বললেন, হে 
আল্লাহর রসূল 3! আমাদের সামনে আমাদের দীন সুস্পষ্টভাবে বর্ণনা করুন, যেন আমরা এই মাত্র সৃষ্ট হয়েছি। 
আজকের ‘আমাল কি এঁ বিষয়ের উপর যার সম্পর্কে কলম লিখে শুকিয়ে গেছে এবং তাক্‌দীর তার উপর চলছে? 
নাকি আমরা ভবিষ্যতে তার সামনাসামনি হব? তিনি বললেন, না; বরং কলম যা কিছু লিখার লিখে শুকিয়ে গেছে 
ও সে অনুযায়ী তাকদীর জারী হয়ে গেছে। সুরাকাহ্‌ বললেন, তাহলে কিসের জন্য ‘আমাল করার প্রয়োজন? 
যুহায়র বলেন, অতঃপর আবু যুবায়র কিছু কথা বললেন, যা আমি বুঝতে পারিনি। অতঃপর আমি 
(লোকেদের) প্রশ্ব করলাম, তিনি কি বললেন। জবাবে বললেন, তিনি (সু) বলেছেন, তোমরা ‘আমাল করতে 
থাকো; প্রত্যেকের জন্য সে পথ সহজ করা হয়েছে। (ই ফা. ৬৪৯৪, ই.সে. ৬৫৪৬) 


ORB of OF S50 0 Se SS hy OH EE al Hf ARS (jy TNA 
Gs tn A LRA MEL sa Leh Lia BH LEE DBAs Ltr M2 Se 
all ke dale dS FRE dl J) J As call Hp FEE All oF cdl XE 01 HE Ue 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৭) তাকদীর ৭৫ 
৬৬২৯-(.../...) আবূ তাহির (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সানাদে নাবী কটু হতে এ 


মর্মে হাদীস বর্ণনা করেছেন। এ বর্ণনায় উল্লেখ রয়েছে যে, রসূলুল্লাহ 3 বলেছেন: প্রত্যেক ‘আমালকারীকে তার " 


‘আমালের পথ সহজ করে দেয়া হয়েছে। (ই.ফা. ৬৪৯৫, ই:সে. নেই) 
EE [Ecc EEE EB cb 2) চা Gil (53 DD 3 BE (if) 
03 U5. FJ: I 50 A io Hh Af Hol a 0 8: BH Fh 5h Ie be 
LCE nN : UG Tosblll Jes aid 
৬৬৩০-(৯/২৬৪৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... “ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 


বলেন, বলা হলো, হে আল্লাহর রসূল 3! জাহান্নামীদের হতে জান্নাতীদের সুনির্দিষ্ট হয়েছে কি? তিনি বললেন, 
হ্যা প্রতীয়মান হয়েছে। তিনি (রাবী) বলেন, বলা হলো, তাহলে ‘আমালকারী কিসের জন্য ‘আমাল করবে? তিনি 


বললেন, প্রত্যেক লোকের জন্যে সে কর্মটি সহজ করে দেয়া হবে, যার জন্যে তাকে বানানো হয়েছে। 
(ই.ফা. ৬৪৯৬, ই.সে. ৬৫৪৭) 


LR AS of 08 28 HES Ch Se UES EIA C3 UGE BES (fap) 
seae Vf oe ne ee VIA Lan al 2 a nage gay 20 ace ar 2s 
0 he US 33 3 2 BSE Ale ol 00 J os iD 2 IA D> 
- - . ENE EES - - soe লে A 
ALLY Bh 8 EDN S59 be BES dus ES OLS Lh LOL BS ld ON BSC CO 
AA Goh: Ub SN AE SD os LE nS Si 


- ৬৬৩১-(../...) শাইবান ইবনু ফার্রখ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম, ইবনু নুমায়র, ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া ও ইবনুল মুসান্না (রহঃ) সব সানাদেই ইয়াযীদ আর রিশ্ক 
(রহঃ) হতে এ সূত্রে হাম্মাদ-এর হাদীসের অর্থে হাদীস বর্ণনা করেছেন। আর এছাড়া ‘আবদুল ওয়ারিস বর্ণিত 
হাদীসে রয়েছে, সে বলেছে, আমি বললাম, “হে আল্লাহর রসূল ফট!” (ই.ফা. ৬৪৯৭, ই.সে. ৬৫৪৮) 


Cul 1h Ue EES CL C3 ULE UG CAB ATS Ch GEL BE (me.py-WrY 
: GLAD Lae of 08: J ED NN of Ue 5 0 33 UP HE 0 53 
3 5 15% Ce 258 be He ny 85 oh Lol 23 UG 25 Dl gas Ce 
{U8 pe iy bee ed LE I: i shgile A 5, 5 4 AU Uae 4 CUE 
Ge JG 3 diay dl GE pit US: Cy ht wh ah te ce 5k I eC bs SH 
HL be SED 0 de TY YL Ca A BM LSS: dE LR As 
ts He ot hd 8 USSG EL ds be 3 4 ION ন 
RES UG hele 5D AE Heb 3 AU las 4 UES Ug J GL S io bos 
[29 52 2 AS fh Gly beh ay igi it 

[AV : 4) nail id ETE BO call 0 Wig Uy di 


Wwww.waytojannah.com 


Contents 


৭৬ সহীহ মুসলিম (৬ষ্ট খণ্ড) 


৬৬৩২-(১০/২৬৫০) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হানযালী (রহঃ) ..... আবুল আসওয়াদ আদ্‌ দিয়ালী 
(রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘ইমরান ইবনু হুসায়ন (রহঃ) আমাকে বললেন, আজকাল মানুষেরা যা ‘আমাল 
করে এবং তাতে যা কষ্ট করে, সে ব্যাপারে আপনার মতামত কি? তা-কি এমন বিষয় যা তাদের উপর সিদ্ধান্ত 
গৃহীত ও অতীতে সাব্যস্ত হয়ে গেছে যা তাদের উপর পূর্ব নির্ধারিত? নাকি ভবিষ্যতে করা হবে যা তাদের নিকট 
তাদের নাবী কঁট্‌ নিয়ে আসছেন এবং যাদের উপর দলীল-প্রমাণ সাব্যস্ত হয়েছে? আমি বললাম, বরং বিষয়টি তো 
তাদের উপর সিদ্ধান্ত গৃহীত ও অতীত সাব্যস্ত হয়ে গেছে। তিনি (রাবী) বলেন, অতঃপর তিনি বললেন, তা কি 
যুল্ম হবে না? তিনি বললেন, এতে আমি অত্যন্ত ঘাবড়ে গেলাম এবং বললাম, প্রতিটি বিষয় আল্লাহর মাখলুক 
এবং তীর আওতাধীন। সুতরাং তিনি যা করেন, সে বিষয়ে জবাবদিহিতা নেই অথবা তাদেরকে কৈফিয়ত দিতে 
হবে না। কিন্তু তারা যা করে সে বিষয়ে তাদের নিকট কৈফিয়ত তলব করা হবে। অতঃপর তিনি আমাকে 
বললেন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আমি আপনাকে জিজ্ঞেস করে আপনার অনুভূতি অনুমান করতে 
চেয়েছিলাম । মুযাইনাহ্‌ গোত্রের দু’ ব্যক্তি রসূলুল্লাহ 3-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল 38! লোকেরা 
আজকাল যেসব ‘আমাল করে এবং পরিশ্রম করে, সেগুলো কি তাদের উপর সিদ্ধান্ত গৃহীত ও অতীত সাব্যস্ত হয়ে 
গেছে, আগে নি্দিষ্টতা থেকে? নাকি ভবিষ্যতে যে ‘আমাল করা হবে, যা নাবী বু তাদের নিকট নিয়ে আসছেন 
এবং তাদের উপর দলীল প্রমাণ সাব্যস্ত আছে? জবাবে তিনি বললেন, না; বরং বিষয়টি তাদের উপর সিদ্ধান্ত করা 
হয়েছে এবং অতীতে সাব্যস্ত হয়ে গিয়েছে? আল্লাহর কিতাবে তার সত্যায়ন : 

“আর শপথ মানুষের এবং তার যিনি তাকে সম্পূর্ণ করেছেন, এরপর তার উপর তিনি পাপ-পুণ্যের জ্ঞান 
ঢেলে দিয়েছেন- (সূরাহ্‌ আশ্‌ শামস্‌ ৯১: ৭-৮)! (ই.ফা. ৬৪৯৮, ই.সে. ৬৫৪৯) 


be sh oe — Lk OH oj cdl HE ES wn 1h EH ES (ep 
ESB Af Sas ghd TH OSD : 5 HE A IAD Hf EIA of be 
Af Los Abo Al 53 25 JU A Sos dash CAD Sod BN Ys Sl af Las io 4 
Ah 
৬৬৩৩-(১১/২৬৫১) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% বলেছেন : কোন লোক দীর্ঘকাল জান্নাতীদের ন্যায় ‘আমাল করবে। এরপর জাহার্নামীদের ‘আমালের সাথে 
তার ‘আমাল পরিসমাপ্ত হয়। আর এক লোক দীর্ঘকাল ধরে জাহার্নামীদের ‘আমালের ন্যায় ‘আমাল করবে। 
তারপর জান্নাতীদের ‘আমালের সাথে তার ‘আমাল পরিসমাপ্ত হবে। (ই.ফা. ৬৪৯৯, ই.সে. ৬৫৫০) 
“a te - Gd aN ae ol cS - SE ৬ Das CH Pt Eee (OND UE 
JEG 2 Af LE Sag dq: UN FRE A 34D U Gaol As of Jen be cp 
Rl Al te As ll 8 C3 Al LE So I Yo - Ul Af te As lh 
৬৬৩৪-(১২/১১২) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সাহ্‌ুল ইবনু সাদ আস্‌ সাইদী (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কোন ব্যক্তি জনসাধারণের সামনে প্রকাশিত ‘আমালের বিবেচনায় 
জান্নাতীদের ‘জামালের ন্যায় ‘আমাল করবে; অথচ সে জাহার্নামীদের অন্তর্ভুক্ত। আর কোন ব্যক্তি জনসাধারণের 
সামনে প্রকাশিত ‘আমালের বিবেচনায় জাহান্নামীদের ‘আমালের ন্যায় ‘আমাল করবে, অথচ সে জান্নাতীদের 
' অন্তৰ্ভুক্ত । (ই.ফা. ৬৫০০, ই.সে. ৬৫৫১) 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৭) তাক্দীর ৭৭ 


Sal Lge sur9 FI EE LY 
২. অধ্যায় : আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর বাক-বিতণ্ডা 

th Lafs LED LE od LG SE Ch PAILS HE 0 LS ES (erp re 
te AE 5 BU ESS : JE i Hs SE ON Bil — AEE 0H oP Uh Gil Ne 
age I css A ELT : BEE Al JAD U6: U8 OA UY cha: UB 3 be ge 
5 LE, 4S, Al SLA ga Cf: 5 I Ah Ce EAL, GEES Uf SS 
ES cua A ead : FE ll J AL bil SHS UY JE dl 5 xl EAE 
EY 

3b HUN TE AY JE, LE UA UGE 9 JE Al OH PS i 
৬৬৩৫-(১৩/২৬৫২) মুহাম্মাদ ইবনু হাতিম, ইব্রাহীম ইবনু দীনার, ইবনু আবূ ‘উমার আল মাক্ধী ও আহমাদ 
ইবনু ‘আব্দাহ্‌ আয্‌ যাব্বী (রহঃ) ..... তাউস (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে 
বলতে শুনেছি । রসূলুল্লাহ 3% বলেছেন: আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর মাঝে বাক-বিতণ্তা হয়। মূসা (আঃ) 
‘ বললেন, হে আদাম! আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে মাহরুম করেছেন এবং জান্নাত হতে 
আমাদেরকে বের করে দিয়েছেন। এরপর আদাম (‘আঃ) তাকে বললেন, আপনি তো মূসা (আঃ) । আল্লাহ 
তা'আলা তার সঙ্গে কথা বলতে আপনাকে চয়ন করেছেন এবং আপনাকে লিখিত কিতাব (তাওরাত) দিয়েছেন। 
আপনি কি এমন বিষয়ে আমাকে ভর্ঘসনা করছেন যা আমার সৃষ্টির চল্লিশ বৎসর আগে আল্লাহ তা'আলা নির্ধারণ 
করে রেখেছেন? রসূলুল্লাহ সন বলেন, আদাম (“আঃ) মূসা (‘আঃ)-এর উপর বাক-বিতণ্তায় জয়ী হলেন। আদাম 

(‘আঃ) মূসা (‘আঃ)-এর উপর বাক-বিতণ্ডায় জয়ী হলেন। 
আর ইবনু আবূ উমার ও ইবনু ‘আব্দাহ্‌ বর্ণিত হাদীসে তাদের একজন বলেছেন, লিখে দিয়েছেন; 
অপরজন বলেছেন, তিনি তার হস্তে আপনার জন্য তাওরাত লিখে দিয়েছেন। (ই.ফা. ৬৫০১, ই.সে. ৬৫৫২) 

ce SEH od be Se oh U3 od of AC te aw 0 LB GS (pj 
: ga BOG aga A Ed cng A ECS : U6 BE Al UN OA of CF ‘EY 
Silay sed 6 dhe Al el GA CHT : UB TY Ce HATS Al Ciel GH AT cs 
MSE Se Ll ce og: UG 5: UG IAC A le 
৬৬৩৬-(১৪/...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 3% 
বলেছেন : আদাম (“আঃ) ও মূসা (“আঃ) পরস্পরের বাদানুবাদ করেন। এতে আদাম (আঃ) মূসা ((আঃ)-এর 
উপর জয়ী হলেন। মূসা (“আঃ) আদাম-কে বললেন, আপনি তো সে আদাম (আঃ) যিনি মানুষদেরকে পথভ্রষ্ট 
করেছেন এবং জান্নাত হতে তাদেরকে বের করেছেন। তারপর আদাম (‘আঃ) বললেন, আপনি তো সে লোক 
(নাবী) যাকে আল্লাহ তা'আলা সকল বস্তুর জ্ঞান দান করেছেন এবং তাকে মনোনীত করে রিসালাতের দায়িত্ব 
দিয়ে মানুষের নিকট প্রেরণ করেছেন? মূসা (আঃ) বললেন, হ্যা। আদাম (‘আঃ) বললেন, আপনি আমাকে এমন 

একটি বিষয়ে ভংসনা করেছেন, যা আমার জন্মের আগেই আল্লাহ আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। 
(ই.ফা. ৬৫০২, ই.সে. ৬৫৫৩) 
Wwww.waytojannah.com 


Contents 


৭৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


GALAN 5 0 dl Le 0 age 0 A Ae 0 cae 0 GEL ES (pop 
CA Xe ~ AA ON AS - 5 be lh off 2 SID HSL mle Ln od BL 
Lgl Se DL Cele cs FT EY HE dl JD OB : UB A Uf nc: JG pl 
Ly HDL Hl 25) be BS Ey os dS GH Td: Cf UH age HS ES 
Ale dl Ua GA nga 5: A US FANN od ELS, ll Ll SE SL 
Jb TGR Lf SS HUG CS Al Cy HEB CS YH, sid OK LUG Vs LUNN Shy A 
ll: 5: NGA) I ao UB CEG Tb: LUN UE Cl: ge 
2 fad BE Al JAD OU TAL Cll kG 0 US Abel fee MAK CE cdc tf 
EY 
৬৬৩৭-(১৫/...) ইসহাক্‌ ইবনু মুসা ইবনু ‘আবদুল্লাহ ইবনু মূসা ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইয়াষযীদ আল 
আনসারী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন: আদাম (আঃ) 
ও মূসা (‘আঃ) তাদের রবের নিকট ঝগড়া করলেন।* অতঃপর আদাম (‘আঃ) মূসা (“আঃ)-এর উপর জয়ী 
হলেন। মূসা (‘আঃ) বললেন, আপনি তো সে আদাম (‘আঃ) যাকে আল্লাহ তা'আলা নিজ হস্তে সৃষ্টি করেছেন এবং 
আপনার মধ্যে তিনি তার রূহকে ফুঁকে দিয়েছেন, তিনি তার ফেরেশতাদের দিয়ে আপনাকে সাজদাহ্‌ করিয়েছেন 
এবং তার জান্নাতে আপনাকে আবাসন করে দিয়েছেন। তারপর আপনি আপনার ভুলের কারণে মানবজাতিকে 
দুনিয়াতে নামিয়ে দিয়েছেন? এরপর আদাম (‘আঃ) বললেন, আপনি তো সে মুসা (‘আঃ) যাকে আল্লাহ তাআলা 
রিসালাত দিয়েছেন তার সাথে কথা বলার জন্য বাছাই করেছেন এবং আপনাকে দান করেছেন তক্তিসমূহ, তাতে 
সব বিষয়ের বর্ণনা লিখিত রয়েছে এবং নির্জনে আলাপচারিতার জন্যে নৈকট্য দান করেছেন। সুতরাং আমার 
জন্মের কত বৎসর পূর্বে আল্লাহ তা'আলা তাওরাত লিপিবদ্ধ করেছেন তা-কি আপনি দেখেছেন? মূসা (আঃ) 
বললেন, চল্লিশ বৎসর পূর্বে। আদাম (‘আঃ) বললেন, আপনি কি তাতে পাননি- ‘আদাম তাঁর রবের আদেশ 
অমান্য করেছেন এবং পথভ্রষ্ট হয়েছেন’ । তিনি বললেন, হ্যা । আদাম (‘আঃ) বললেন, এরপর আপনি আমাকে 
আমার এমন কর্মের জন্য কেন ভসনা করছেন যা আমাকে সৃষ্টি করার চল্লিশ বৎসর পূর্বে আল্লাহ তাআলা আমার 

উপর লিখে রেখেছেন? রসূলুল্লাহ 3% বলেন, এরপর আদাম (‘আঃ) মূসা (‘আঃ)-এর উপর জয়ী হলেন। 

(ই.ফা. ৬৫০৩, ই.সে. ৬৫৫৪) 

OF of BE GAD 0 os BES: JG SS ON ma OF IRS ES (te) VITA 
JE ings PT ES BE dl JD JB: JSTOR ff OF ALN A 05 SS Lf lt OH 
AC dl Sal GA ga CH: ATA OG 2 Ce hs BS SHAT fe 
#4 set Ei atl af LBL ones ef 7 Ly LG EE 
ena ES GE Uf IS le US Ll ce ash BA 


* আবুল হাসান কাবিসী (রহঃ) বলেন, আকাশমণ্ডলীতে আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর রূহ পরস্পর সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে 
বিতর্ক হয়। কাযী ‘আয়ায বলেন, এ সম্ভাবনাও থেকে যায় যে, উভয়েই স্বশরীরে সাক্ষাতে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছেন। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৭) তাক্দীর ৭৯ 


৬৬৩৮-(.../...) যুহায়র ইবনু হার্ব ও ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসুলুল্লাহ 38% বলেছেন : আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ) বাদানুবাদ করেন। তখন মূসা (আঃ) তাকে 
বললেন, আপনি তো সে আদাম (‘আঃ) যাকে তার ভুলে জান্নাত হতে বের করে দিয়েছে। এরপর আদাম ('আঃ) 
তাকে বললেন, আপনি তো সে মূসা (‘আঃ) আল্লাহ তা'আলা যাকে তীর রিসালাত ও কথা বলার জন্যে বাছাই 
করেছেন। তারপরও তুমি আমাকে তিরস্কার করছ, এমন একটি ব্যাপারে, যা আমার জন্মের আগে আমার উপর 
ভাগ্যলিপিতে নির্ধারিত হয়েছিল। পরিশেষে আদাম (আঃ) মূসা (‘আঃ)-এর উপর জয়ী হলেন। 


(ই.ফা. ৬৫০৪, ই.সে. ৬৫৫৫) 


Rd 


f be 8S ০s A ~~ ১ Al a: cn EE ৰ SL IE ES (fo) OITA 
Ss IT BIN EE BS pd) OF ES, cH Dl Sh ENE SE AE 
PS chy BE CF LA cc OF EO gah 
৬৬৩৯-(../...) ‘আম্র আন্‌ নাকিদ ও ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 
কু হতে তাদের হাদীসের মর্মের হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫০৫, ই.সে. ৬৫৫৬) 
A 55 FE Al JL be EIA of CF On OF Le 
৬৬৪০-(../...) মুহাম্মাদ ইবনু মিনহাল আয্‌ যারীর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 
3% হতে তাদের হাদীসের হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫০৬, ই.সে. ৬৫৫৭) 
onl Er 2 (s EB co il Ac ~ 3X Ll ‘All i HE (erp uy it) 


ba) Ll 


: J8 ald 0 37 of dl de Le Ll A se of 2 AS oh 3H OS 
lf td wy etd GG 0 U8 GHEY lle dl iS: 05% FE Al JD es 
" Ch le A227, - J - iL 
৬৬৪১-(১৬/২৬৫৩) আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আমূর ইবনু সার্হ (রহঃ) 
oe ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ -কে বলতে 
শুনেছি যে, তিনি বলেছেন : আল্তাহ তা'আলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ 
হাজার বৎসর পূর্বে লিখেছেন। তিনি বলেছেন, সে সময় আল্লাহর ‘আর্শ পানির উপরে ছিল। 
(ই.ফা. ৬৫০৭, ই.সে. ৬৫৫৮) 
J 0 LS AS C Ea Be sd BS LE df OBS (yyy 
ahs SLY tie wh al be ANS - 55 03 7 BELA i of OY ES ed 
sl LEE OSA 
৬৬৪২-(../...) ইবনু আবৃ ‘উমার ও মুহাম্মাদ ইবনু সাহ্‌ূল আত্‌ তামীমী (রহঃ) ..... আবূ হানী (রাযিঃ)-এর 
সানাদে তার হাদীসের হুবহু বর্ণনা করেছেন। তবে তারা উভয়ে তাদের হাদীসে “তার ‘আর্শ পানির উপর ছিল” 
কথাটি উল্লেখ করেননি । (ই.ফা. ৬৫০৮, ই.সে. ৬৫৫৯) 


Wwww.waytojannah.com 


Contents 


৮০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Fld is yl AGG Al dy Lai CL -T 
৩. অধ্যায় : আল্লাহ তা‘আলা যেভাবে চান হৃদয়সমূহ পরিবর্তন করেন 
dl So SS 4) Ob ts Rh oo LASS 5 LG SR LA HS (otf tEY 
0d BE en 2 LAH LAN Se Ue Sf toh HSA LGA BS Ub is ds 
il in al OF US ST AR OY: 09% BE Al ILD a 2: U8 Col os se 
EG ale os Ea Gali + FEE al J UH 0 CS BL ls i car 
| “cb ke 
৬৬৪৩-(১৭/২৬৫৪) যুহায়র ইবনু হার্ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস 
(রাষিঃ) হতে বর্ণিত । তিনি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছেন যে, তিনি বলেছেন, আদাম সন্তানের কল্বসমূহ 
পরম দয়াময় আল্লাহ তা'আলার দু'আঙ্গুলের মধ্যে এমনভাবে আছে যেন তা একটি কল্ব। তিনি যেভাবে চান 
সেভাবেই তা উলটপালট করেন। এরপর রসূলুল্লাহ স্ঠ বলেছেন, “কল্বসমূহের পরিচালক হে আল্লাহ! আপনি 
আমাদের কল্বসমূহকে তোমার বশ্যতার উপর স্থির রাখুন।” (ই.ফা. ৬৫০৯, ই.সে. ৬৫৬০) 
- 812 


« 


5S Us BS, C ud of SLs ke 4 5 AS ts cl Le SHS (Moen MEE 

Ub 6]: 84 Or oe ple 0 pe LR BL 0H 5 be Le lsh Cs A ie Me 

IS) U8: U5 TC Al Se Cily : UU Sy pad UK : 05k BE a LD il ts 
RG LA U3 Sch so Sig tie Se BE an 


৬৬৪৪-(১৮/২৬৫৫) ‘আবদুল আ'লা ইবনু হাম্মাদ, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... তাউস (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু-এর সহাবাদের মধ্য থেকে কিছু সংখ্যক সহাবাকে দেখতে পেয়েছি। 
তারা বলতেন যে, সকল বিষয় নির্ধারিত (সৃষ্ট) । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু “উমার (রাযিঃ)-কে বলতে 
শুনেছি যে, তিনি বলেছেন, রসূলুল্লাহ 3 বলেছেন : সকল বিষয় নির্দিষ্ট পরিমাণে সৃষ্ট; এমনকি অক্ষমতা ও ' 
বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তা ও অক্ষমতাও। (ই.ফা. ৬৫১০, ই.সে. ৬৫৬১) 

U3 08 OE Ue 5s ES YU A fl AE of C8 3 ES (repay 110 
SE SD HE: UN EA of LU esl De 0h Ae of LO be Jolt 5 
Ul #08 Oe 15893 PA 53 oe DES US 9 TH Sl 3 FEE Al IU) seal; 
[£4-E£A: of als) \ BES টন RI 
৬৬৪৫-(১৯/২৬৫৬) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাধিঃ) 


থেকে বর্ণিত । তিনি বলেন, কুরায়শ গোত্রের মুশরিক্রা ভাগ্যলিপির ব্যাপারে বিবাদ করতে রসূলুল্লাহ 3 -এর 
নিকট আগমন করলো । তারপর এ আয়াত নাযিল হলো- “যেদিন তাদের কে (িিন্নবমুখী করে জাহারনামে টেনে আনা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৭) তাক্দীর ৮১ 


হবে এবং (বলা হবে) জাহান্নামের আগুনের ছোয়া আস্বাদন করো। নিশ্চয়ই আমি সকল বিষয়বস্তু পরিমিত 
পরিমাণে সৃষ্টি করেছি।” (ই.ফা. ৬৫১১, ই.সে. ৬৫৬২) 
gf i E _ eo ” ৰ ENE 
1289 A On ES pM Of fh I: 0 
৫. অধ্যায় : আদাম সম্ভানের উপর ব্যভিচার ও অন্যান্য বিষয়ের অংশ পরিমিত 
Se GZS Ju - GEuy Bis — ALA Lh Bes Al 5 SEM EES (rievfre)y- EN 
U6 te dl Xf Ls fy Ce: UU ie of oF ctf Ce cle OH Gf ee BS ct 
53 BEL SY Mh SS SH On SAR OKHMY: J BE A al 
iy 1 ak GLa ELAS ety cid LAYS Gh LA 0559 DED od 
ole OF Ci 8 Ce 3 OF 990 of Se OH 
৬৬৪৬-(২০/২৬৫৭) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু ছমায়দ (রহঃ) ..... ‘আবদুল্পাহ ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) যা বলেছেন 'লামাম' (আকর্ষণীয় বড় গুনাহ) বিষয়ে 
তার চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ কোন বিষয় আমি দেখিনি। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: আল্লাহ তা'আলা 
আদাম সন্তানের উপর ব্যভিচারের যে ভাগ লিখেছেন, নিঃসন্দেহে তা সে পাবে। দু'চোধের ব্যভিচার দেখা, 
যবানের ব্যভিচার, পরস্পর কথোপকথনের ব্যভিচার, মনের ব্যভিচার কামনা-বাসনা করা। আর লঙ্জাস্থান তা 
সত্যায়িত করে অথবা মিথ্যা সাব্যস্ত করে। 


‘আবৃদ (রহঃ) তাউস-এর বর্ণনায় বলেছেন যে, তিনি ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে শুনেছেন। . 
(ই.ফা, ৬৫১২, ই.সে, ৬৫৩) 


* Ie te Lia's BS ag al ts El ora oe =~ Ee Coy MEY 
SL EI On nes BS OH he CSS : OU FE ce EIA of be af be ge 
i WG Sirs HEY I DLS ELIS CAG) ESV, Sb LAGS cial JEL Y BS 
XG, EDM OH Gots cy S30 Cy lash UL) IN 
৬৬৪৭-(২১/.-) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী সু্টু হতে 
বর্ণিত । তিনি বলেছেন, আদাম সম্ভানের উপর ব্যভিচারের যে অংশ লিখিত রয়েছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। 
নিঃসন্দেহে দু'চোখের ব্যভিচার হলো তাকানো, দু'কানের ব্যভিচার হলো শোনা, জিহ্বার ব্যভিচার হলো 
কথোপকথন করা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার 
হচ্ছে কামনা-বাসনা করা । আর লজ্জাস্থান তা সত্যায়িত করে বা মিথ্যা সাব্যস্ত করে। (ই.ফা. ৬৫১৩, ই.সে. ৬৫৬৪) 


Cad Jbl JE JU cig LA SUH GP Eh 23a OF ha ha —" 
৬. অধ্যায় : প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং 
কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান 
GAD oF GHD oF A th Le SI th L2e BS (ey MEA 
HY a be Ce : FE Al IAD OH: U8 CY VELA of be il 0 Se Sl 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-১৪ 
Wwww.waytojannah.com 


Contents 


৮২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


in U3 Uns Oh FUL ag Hah ES US BULEL SLAs Ie Hl bh ke 
451 42 GE 5 Y Ge Al Tod Al Al EOD LS EH : LIA 0S. VAP 
LESAN ED EEE 
৬৬৪৮-(২২/২৬৫৮) হাজিব ইবনু ওয়ালীদ (রহঃ) ..... চা তা থেকে বর্ণিত ৷ তিনি বলেন, 
রসূলুল্লাহ সু বলেন : প্রতিটি নবজাতক স্বভাবজাত ইসলাম নিয়ে জন্মলাভ করে। অতঃপর তার বাবা-মা তাকে 
ইয়াহ্‌দী বানিয়ে দেয়, খ্ৰীষ্টান বানিয়ে দেয় এবং আগুনপূজারী বানিয়ে দেয়, যেমন চতুষ্পদ প্রাণী পূর্ণাঙ্গ চতুম্পদ 
বাচ্চা জন্ম দেয় তোমরা কি তাতে কোন অঙ্গ কর্তিত বাচ্চা উপলব্ধি করছ? তারপর আবু হুরাইরাহ্‌ (রাষিঃ) 
বললেন, ইচ্ছা করলে তোমরা এ আয়াতটি পাঠ করতে পার : “আল্লাহর ফিত্রাতে যার উপর তিনি মানুষ সৃষ্টি 
করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই”- (সূরাহ্‌ আর্‌ রূম ৩০: ৩০)" (ই.ফা. ৬৫১৪, ই.সে. ৬৫৬৫) 
Se UU ALD 0 Se BL C sel Le BS At 2 8 HESS (ppt 
AUD SS ly ies og ES US UG ALY Wes Cg DA CF aa te CASS G5 
৬৬৪৯-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে এ 
সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। মামার (রহঃ) বলেন, যেমন চতুষ্পদ প্রাণী চতুষ্পদ বাচ্চা জন্ম দিতে হয় এবং 
তিনি £৮৯ (পূর্ণাঙ্গ) শব্দটি উল্লেখ করেননি। (ই.ফা. ৬৫১৫, ই.সে. ৬৫৬৬) 
LG chy UF BED : YG ie th LS al HAS (fy Mo. 
be OBE dl OL) 6: NEA UU ES Sat Xe Ch LL let of op S53 
A al SEI OEY Gio all hd ol al 8p 1: 0% BBD so SY Ya 
{Yet hsm qs wl 
৬৬৫০-(../...) আবূ তাহির ও আহ্‌মাদ ইবনু ‘ঈসা (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বল্গেন, রসূলুল্লাহ 3% বলেছেন : প্রতিটি বাচ্চা স্বভাবজাত ইসলামের উপর জন্মলাভ করে। তারপর তিনি 
বলেছেন, তোমরা পাঠ কর : “আল্লাহর ফিতরাত যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোন 
পরিবর্তন নেই। এ-ই সুপ্রতিষ্ঠিত দীন"- (সূরাহ্‌ আর্‌ কলম ৩০: ৩০) । (ই.ফা. ৬৫১৬, ই.সে. ৬৫৬৭) 
LA 3 oe pls “ ur soil ur “2৯ Ex A> 0 OP [ES (.../")- 10) 
I AG Las SAE Fb ce BY YY 23052 te Uo FEE al UL) I: UN 
"MLE LEC ET Ar EOD HH SLASHES 


* কেউ কেউ বলেন, পিতার মেরুদণ্ড থেকে রূহ্‌ বের করে তাদের কাছ থেকে যে অঙ্গীকার নেয়া হয়েছে তা-ই ফিত্রাত। কেননা তার 
উপরই বাচ্চা জন্মুখহণ করেছে। পরবর্তীতে তার মধ্যে যে পরিবর্তন ঘটেছে তা পিতা-মাতার কারণে হয়েছে। অর্থাৎ পিতা-মাতার 
স্বভাব, নীতি-নৈতিকতা, কথা, চরিত্র ও আদর্শের কারণে সম্ভানের চরিত্রে পরিবর্তন ঘটে থাকে । 
কেউ কেউ বলেন, আল্লাহর ফায়সালার উপর সে জন্মগ্হণ করেছে। তার ফায়সালা সে জাহান্নামী বা হতভাগা, জান্নাতী বা 
সৌভাগ্যবান- তার উপরই সে জন্মগ্রহণ করছে এবং তার উপরই সে থাকবে তা রদবদল হবে না। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৭) তাক্দীর ৮৩ 


৬৬৫১-(২৩/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, | 
রসূলুল্লাহ ু্ঠ বলেছেন : প্রতিটি বাচ্চা স্বভাবজাত ইসলামের উপর জন্মখহণ করছেন। তারপর তার পিতা-মাতা 
তাকে ইয়াহুদী বানিয়ে দিয়েছে, খ্রীষ্টান বানিয়ে দিয়েছে এবং মুশরিক বানিয়ে দিয়েছে। অতঃপর জনৈক লোক 
বলল, হে আল্লাহর রসূল! যদি সে এর পূর্বে ইন্তিকাল করে তার ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন, 
তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ ভাল জানেন। (ই.ফা. ৬৫১৭, ই.সে.৬৫৬৮) 

Sas ts Be c de 5 GS YU A so Ae of S38 3 ES (fay 
Eyl Se sae ur LASS al LEC 

AS ce 9 Ty 22 be CF Dn OF SS 

AL Ls CY co Hl 25h ce SY Be a CF 8 BD oS 

te I Co OH oh ce IB 2552 bn OFF LIS of OF ES of BD os 

৬৬৫২-(../...) আৰু বাক্র ইবনু শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে 
এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। 

ইবনু নুমায়র বর্ণিত হাদীসে আছে- “প্রতিটি বাচ্চা স্বভাবজাত ইসলামের উপর ভূমিষ্ঠ হয়” । 

আর আবু মু‘আবিয়াহ্‌ (রহঃ)-এর সানাদে আবু বাক্র (রহঃ)-এর বর্ণনায় আছে, “এ স্বভাবজাতের উপর 
প্রতিষ্ঠিত থাকে স্পষ্ট করে কথা বলা পর্যন্ত (তার উপর বহাল থাকে)” । 

এবং আবু মু‘আবিয়াহ্‌ (রহঃ)-এর সানাদে আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় রয়েছে, “এমন কোন বাচ্চা 


নেই যা এ স্বভাবজাত ইসলামের উপর জন্মলাভ করে না, যে পর্যন্ত না সে কথা ব্যক্ত করতে পারে” । 
(ই.ফা. ৬৫১৮, ই.সে. ৬৫৬৯) 


: U8 Ae of ol UF ne BS BN Se GES cpl) Or Sos GE (..r- ner 
S45 0 BRE dl ID Jy Cie CHO KS HE A JAD Ue Sh ff ES Ls 
8 bo EG Ud US35 Uh UN OSE US SLL Ss Hl OHH oh ke 
Mosle 156 Ce Hf dr UB Vile E35 Ce SIH A ID GU SSS 
৬৬৫৩-(২৪/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, এ হাদীসটি রসূলুন্যাহ স্্ঠ হতে আবূ হুরাইরাহ্‌ (রাধিঃ) আমাদেরকে বর্ণনা করেছেন। অতঃপর তিনি তার 
কিছু সংখ্যক হাদীস আলোচনা করেন। রসূলুল্লাহ সু বলেছেন: প্রতিটি শিশু স্বভাবজাত ইসলামের উপর জন্মলাভ 
করে তারপর বাবা-মা তাকে ইয়াহ্‌দী বানিয়ে দেয়, না খ্রীষ্টান বানিয়ে দেয়, যেমন উ্রী চতুস্পদ জন্ম দিয়ে থাকে। 
তোমরা কি তাদের মাঝে কানকাটা কোন প্রাণী দেখতে পাও? এমনকি তোমরাই সেগুলোর কর্ণ ছিদ্র করে দাও । 
সহাবারা বলল, হে আল্লাহর রসূল 3! যে শিশুটি ছোট বেলায়ই মারা যাবে, তার ব্যাপারে আপনার কী মতামত? 
তিনি বললেন, তাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহই ভালো জানেন । (ই.ফা. ৬৫১৯, ই.সে. ৬৫৭০) 
te sd 02 - GAIN nd Le ES am 0 45% ES C..pojpuiot 
As Se WA Tb ce EG US Uo: U6 BEE AULD I SLA ar 


Wwww.waytojannah.com 


Contents 


৮৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


BX VY] Stam 8 Ul 8 2d BG GUY OF LLG cond Ul LEYS SS 
rE 
৬৬৫৪-(২৫/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হথুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 
বলেছেন : প্রত্যেকটি মানুষের বাচ্চাকে তার মা ফিতরাতের উপর জন্ম দিয়েছেন। পরে তার পিতামাতাই তাকে 
ইয়াহুদী বানিয়ে দিয়েছে, খ্রীষ্টান বানিয়ে দিয়েছে এবং অগ্নিপৃজারী বানিয়ে দিয়েছে। যদি তার পিতা-মাতা মুসলিম 
হয় তবে বাচ্চাটিও মুসলিম হবে। প্রত্যেক বাচ্চাকে মা জন্দানের সময় শাইতান তার দু'পাজরে খৌচা দেয়। 
কেবলমাত্র মারইয়াম ও তার পুত্র ‘ঈসা (‘আঃ)-কে শাইতান খোঁচা দিতে পারেনি। (ইফ. ৬৫২০, ই.সে. ৬৫৭১) 
08 OF Ody mh of OB SIS ky Ll Gs tall sf ES (roar) 1o00 
Hl dr JE OE A to Ue IEE UL UBER dd Ck S55 0 sls te is 
KRESS ET 
৬৬৫৫-(২৬/২৬৫৯) আবূ তাহির (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসুলুল্লাহ 3-কে 
মুশরিকদের নিষ্পাপ বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, তাদের কর্মের ব্যাপারে আল্লাহই ভালো 
জানেন। (ই.ফা, ৬৫২১, ই.সে. ৬৫৭২) 


col Ly LAD Be int (9 Ll BGS ett Vf SE ACA of CAA 
FI - + a 2 - FT) wu পে ত 
0 8 gh Be 35 of OY OA A GAD oF Hels ~ dl Se OAS On EL 
5 pt IY CS tl G03 Le UX Jy nt Ss ch 
৬৬৫৬-(.../...) ‘আব্দ ইবনু ছুমায়দ, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান ইবনু বাহরাম ও সালামাহ্‌ ইবনু 
শাবীব (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে ইউনুস ও ইবনু আবূ যি’ব (রহঃ)-এর সূত্রে তাদের দু'জনের (শু'আয়ব ও 
মা'কাল) হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া শু'আয়ব ও মা‘কাল-এর বর্ণিত হাদীসে আছে। তথায় 
5 5১')|-এর স্থানে 4 ১১ (মুশরিকদের সস্তান-সস্ততি) উল্লেখ আছে। 


(ই.ফা, ৬৫২২, ই.সে. ৬৫৭৩) 

5A ur EY ur al rl Ur ns Ec CALE “al ) Ec (.../YY)— U1oV 
L316 Cy fl ar : UB Vie He C35 bn CSS JEM be FE as JD a: Ub 
৬৬৫৭-(২৭/...) ইবনু ‘উমার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুশরিকদের 


ছোট সম্ভান যারা শিশু অবস্থায় ইন্তিকাল করে, তাদের ব্যাপারে রসূলুল্লাহ সু-কে জিজ্ঞেস করা হলো। জবাবে 
তিনি বললেন, তারা কি ‘আমাল করত সে সম্পর্কে আল্লাহই অধিক অবগত । (ই.ফা. ৬৫২৩, ইসে. ৬৫৭৪) 


(EO Mele UF 3 of Ce Ag Sf UOT SG LS EES (en. fraj-OA 
J LS Cy pol Ae: U8 Cas dl Uf te BE al ES ers Sle ot 
ils 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৭) তাক্‌দীর ৮৫ 


৬৬৫৮-(২৮/২৬৬০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3-কে মুশরিকদের বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তাদের 
কর্মের ব্যাপারে আল্লাহই অধিক পরিজ্ঞাত। কেননা তিনিই তাদের সৃষ্টি করেছেন। (ই.ফা. ৬৫২৪, ই.সে. ৬৫৭৫) 
dH) Le yl Ue HY FAS TT [Ere RE He ia Cys dl oe Eo (Y111/va)- 11০৭ 
4 JD U6 : JN 5 09d be odie oF OF HS Ch Mw be GOL of be is 0 

MAS, Ub 5 GAY AE VAS Ll nasil 65 GA Suh ty BE 

৬৬৫৯-(২৯/২৬৬১) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'’নাব (রহঃ) ..... উবাই ইবনু কা'ব (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : নিশ্চয়ই যে ছেলেটিকে খাযির (আঃ) (আল্লাহর আদেশে) হত্যা 
করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছিল। যদি সে জীবিত থাকত তাহলে সে তার পিতা- 
মাতাকে অবাধ্যতা ও কুফ্রী করতে বাধ্য করত । (ই.ফা. ৬৫২৫, ই.সে. ৬৫৭৬) 


CR Th Le ELD of sD op Cah BS SA LF OR ES (ofr) 11. 
bs Det 4 ish: Ci ilo AF: Sb egal fl LE Le dS Mh LUE Le je 
els DA 5d GES i GE LE GE dl Uf Cos Yh : FE Al J J LEY Cae 
"nf 
৬৬৬০-(৩০/২৬৬২) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... মু'মিন জননী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, একটি নাবালক ছেলে মারা গেলে আমি বললাম, তার জন্যে সৌভাগ্য । সে তো জান্নাতের চড়ুই পাখিদের 
থেকে এক চড়ুই পাখি (অর্থাৎ- নির্দ্িধায় চলাচল করবে) । এরপর রসূলুল্লাহ 38% বললেন, তুমি কি জান না যে, 
আল্লাহ তা‘আলা তৈরি করেছেন জান্নাত এবং তৈরি করেছেন জাহান্নাম । এরপর তিনি এ জান্নাতের জন্য যোগ্য 
নিবাসী এবং জাহান্নামের জন্য যোগ্য নিবাসী তৈরি করেছেন। (ই.ফা. ৬৫২৬, ই.সে. ৬৫৭৭) 
Ae Ae Le 33 oh lb Le Sy BS AS af tL OG Hf ES (yr) 
G: ck Lal Ce ie EIS cl BRE A du 8d: HE Ciegal of Late te lh oy 
LUE GOA IE: IG 4S Hy 250 TG HL UAE te Lah gl iso A JM 
Dil 3 A CHE Dal J GEG pel DLA AS CH Dal HD GE dd 
EE 
৬৬৬১-(৩১/...) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... উম্মুল মু'মিন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% একটি আনসার নাবালক বাচ্চার জানাযায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত হলেন। 
এরপর আমি বললাম, হে আল্লাহর রসূল 8%! এ নাবালকটি তো সৌভাগ্যবান। সে তো জান্নাতে চড়ই পাখিদের 
থেকে একটি চড়ুই পাখি। সে পাপকর্ম করেনি এবং পাপ তাকে স্পর্শ করেনি। তিনি বললেন, এছাড়া আরো কিছু 
আছে, হে ‘আয়িশাহ্‌! নিশ্চয়ই আল্লাহ তা'আলা জান্নাতের জন্য উপযুক্ত অধিবাসী সৃষ্টি করেছেন তাদেরকে, 
যাদেরকে সে উদ্দেশেই সৃষ্টি করেছে, অথচ তখন তারা তাদের বাপ দাদাদের গুরসে ছিল। আর তিনি সৃষ্টি 
করেছেন যাদেরকে জাহান্নামের জন্য তাদের সে উদ্দেশেই পয়দা করেছেন আর তারা তখন তাদের বাপ দাদাদের 
গুঁরসে ছিল। (ই.ফা. ৬৫২৭, ই.সে. ৬৫৭৮) 


Wwww.waytojannah.com 


Contents 


৮৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


@ iF 0 FAT 8 BS (a hel Er rs Re OE CR (dp VIN 
th Lat Ul sal (3 GEL BS TE wal tL LULA WS ba ty Ul BS, 
5D 3 Ss Eh 3 oh El to LA UE te CAS yy 
৬৬৬২-(../...) মুহাম্মাদ ইবনু সাব্বাহ, সুলাইমান ইবনু মা‘বাদ ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... 
তালহাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) হতে ওয়াকী' (রহঃ)-এর সূত্রে তার হাদীসের হুবহু বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৬৫২৮, ই.সে. ৬৫৭৯) 

LE a2 Gi Lo Ul 55 J 553 BLES GTR OH os LL - -V 

৭. অধ্যায় : মৃত্যুক্ষণ, জীবিকা ইত্যাদি পূর্ব নির্ধারিত ভাগ্যলিপি থেকে কম-বেশি হয় না 

LE BS YU - 8 of Bil — 5 sf Es of 8 8 Hf ES (marge ty 
dl Ae CP Ss OF DIA OF GSE Al A OF TOGA CF cha of Lalo Lo cis CF 
els Ok off oils FE al I 35 Hel FEE Go ES) A fll; 
Es IG Lee BU i of Las JY dl ls 30% a JB: 6 Le 
0S 8 8 ef EN a le Le Sie STE HEP RACES CROCE CPC 


DL LT ES a EY OE GL ow HIE J HN nse UU Sh tie SY, J 
Cb I US, BOM SS, Le YS, 
৬৬৬৩-(৩২/২৬৬৩) আৰু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, নাবী ইুঁ%ু-এর জীবনসঙ্গী উম্মু হাবীবাহ্‌ (রাষিঃ) বলেন, হে আল্লাহ! আমার স্বামী রসূলুল্লাহ 
বু, আমার পিতা আবু সুফ্ইয়ান ও আমার ভাই মু‘আবিয়াহ্‌ (রাযিঃ)-এর সাথে আমাকে সাচ্ছন্দ্য জীবন দান 
করুন। ‘আবদুল্লাহ বলেন, তখন নাবী ¥ু্ বললেন : তুমি তো আল্লাহর নিকট নির্দিষ্ট আয়ুষ্কাল, দিন-কাল 
সুনির্ধারিত কয়েকদিন এবং বষ্টনকৃত জীবনোপকরণ সম্পর্কে মুনাজাত করলে। এ বিষয়গুলো কখনো যথাসময়ের 
আগে বাড়বে না বা যথাসময়ের পরে বিলম্ব হবে না। যদি তুমি আল্লাহর নিকটে জাহান্নামের শাস্তি হতে মুক্তি 
লাডের জন্য অথবা কবরের ‘আযাব হতে মুক্তির জন্য দুআ করতে তাহলে উত্তম কিংবা শ্রেয় হত । তিনি বলেন, 
তাঁর নিকটে (বানী ইসরাঈলের) বানরে পরিণত হওয়ার কথা আলোচনা করা হলো। 
মিস'আর বলেন, আমি মনে করি, শূকরে পরিণত হওয়ার কথাও আলোচনা করা হয়। তখন রসুলুল্লাহ 3% 
বললেন, আল্লাহ তা'আলা যাদের আকৃতি বিকৃতি করেছেন তাদের কোন বংশ বা উত্তরাধিকারী রাখেননি। এ 
আকৃতি বিকৃতির পূর্বেও পৃথিবীতে বানর ও শূকর ছিল। (ই.ফা. ৬৫২৯, ই.সে. ৬৫৮০) 
OF £23 cd OF DE ALLY gg xe CF nds OF ES dS HES Cp IME 
{ Be PELE Dd le a Lh 85 Xi 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৭) তাক্‌দীর ৮৭ 


৬৬৬৪-(../...) আবু কুরায়ব (রহঃ) ..... মিস‘আর (রাঃ) হতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। 
তাছাড়া ইবনু বিশ্র ও ওয়াকী' হতে তার হাদীসে ১ EE Be A % (জাহান্নামের আগুন 
এবং কবরের শাস্তি থেকে) উল্লেখ রয়েছে। (ই.ফা. ৬৫৩০, ই.সে. ৬৫৮১) 


Jb - cal bily, ~ ell 0 ESS LARA Lal 2 GAL Bo (perp ie 
SE OF EA fe Sa cf Lake Le GIN COST BD Se Bo: EBS JU, Ul GOL 
BLE: BLY Le Af EL NE LGW Gi0 2h 0d ELL BEB 8 FEA Bis HEN 
PIF xe Rell: AA Bl oA: UG 3a 0 dl AE Ue An CH sna Ue GSM dil 
UES a le yr: FEE al UD Ul IB Aide Als OER of ols BE a ID 
ly AD Sy US ia A539 AD US lie Ut BY Y Le YT Fe ghia Oy Lys 
CTI OE 8b EE J od ie te SGU Uf Al oil 
A Ox 5 dl Ly: FE Ll OU ens Uae Gh BUSI 50H Al Ogu) G ND Nh I 
Jb U8 1S DS BE CY DL Ll Gk UE df Uh gs 
৬৬৬৫-(৩৩/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হানযালী ও হাজ্জাজ ইবনু আশ্‌ শা‘ইর (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু মাস“উদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, উম্মু হাবীবাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহ! আমার 
স্বামী রসুলুল্লাহ সু, আমার পিতা আবু সুফ্‌ইয়ান ও আমার ভাই মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর সাথে আমাকে সাচ্ছন্দ্য 
জীবন দান করুন। রসুলুল্লাহ বৰ উম্মু হাবীবাকে বললেন, তুমি তো আল্লাহর নিকটে আবেদন করলে নির্দিষ্ট 
আয়ুঙ্কাল, সীমিত সুযোগ এবং বণ্টিত জীবনোপকরণ, যার যথাসময় আসার পূর্বে বাড়বে না এবং যথাসময় আসার 
পরে দেরী হবে না। যদি তুমি আল্লাহর নিকট প্রার্থনা করতে যেন তিনি তোমাকে জাহান্নাম হতে এবং কবরের 
শাস্তি হতে মুক্তি দান করেন তবে তা তোমার জন্য সবচেয়ে উত্তম হত । 
বর্ণনাকারী বলেন, এক লোক জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল! এ বানর ও শুকরগুলোই তো অভিশপ্ত দল 
যাদের আকৃতি বিকৃতি করা হয়েছিল তাদের বংশধর? নাবী কু বললেন, আল্লাহ তা'আলা যে সম্প্রদায়কে ধ্বংস 
করেন বা যে সম্প্রদায়কে (বিকৃতি ঘটিয়ে) শাস্তি দেন, তাদের বংশধর অবশিষ্ট রাখেন না। আর অভিশপ্ত বিকৃতি 
আকৃতির পূর্বেও পৃথিবীতে বানর ও শূকর ছিল। (ই.ফা. ৬৫৩১, ই.সে. ৬৫৮২) 


ie Ol ES uals Lh CLAD BS Ac Ly Oe IS Hf AES (fp UN 
CAE i EG UG 23 2 Syl 
Fy DAIS Ul ale OF pe SII Hi CH J 
৬৬৬৬-(../..) আবৃ দাউদ, সুলাইমান ইবনু মা'বাদ (রহঃ) ..... সুফ্ইয়ান (রহঃ) এ সূত্রে হুবহু হাদীস 
বর্ণনা করেছেন। তাছাড়া তিনি বলেন, eye এর স্থানে £6 5% (সীমিত নিদৰ্শন) রয়েছে। 


' ইবনু মা‘বাদ (রহঃ) বলেছেন, কেউ 2 ঠ%এর অর্থ করেছেন 4!) অর্থাৎ- আগমনের পূর্বে। 
(ই.ফা. ৬৫৩১, ই.সে. ৬৫৮৩) 


Wwww.waytojannah.com 


Contents 
৮৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


44 slic onasiig AL DELIV G0 Ay FSA S48) ud Tl - nd) 
৮. অধ্যায় : শক্তি প্রয়োগ, অক্ষমতা পরিত্যাগ, আল্লাহর নিকট সাহায্য কামনা এবং আল্লাহ কর্তৃক 
ভাগ্যলিপি ও (আল্লাহর প্রতি) সমর্পণ করার নির্দেশ প্রসঙ্গে 
te D1 2 dl or E65: YE Al EEE Ecc (Mfrs) - UU 
BE Al J J: STA of be EPS oo OE GS 5 Lee OU Ss 
By xy Bi Ce Ul SK fy intl Saal ba LS Al Hs GAC a yal" 
GGG TGR MG EMMA Us Ss YS 
৬৬৬৭-(৩৪/২৬৬৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... EER 
থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : শক্তিধর ঈমানদার দুর্বল ঈমানদারের তুলনায় আল্লাহর 
নিকট উত্তম ও অতীব পছন্দনীয় । তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে, যাতে তোমার উপকার রয়েছে তা 
অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা কর। তুমি অক্ষম হয়ে যেও না। এমন বলো না ঘে, 
যদি আমি এমন এমন করতাম তবে এমন হত না। বরং এ কথা বলো যে, আল্লাহ তা'আলা যা নির্দিষ্ট করেছেন 
এবং যা চেয়েছেন তাই করেছেন। কেননা '$ (যদি) শব্দটি শাইতানের কর্মের দুয়ার খুলে দেয় । 


(ই.ফা, ৬৫৩২, ই.সে. ৬৫৮৪) 


Wwww.waytojannah.com 


Contents 


PES TSE TPES 


alll LS —£A 
পর্ব (৪৮) ‘ইল্ম [জ্ঞান] 


od HOES LF oly nia Ca HSN OTA alt EUG cp ot EL -1 
ol 
১. অধ্যায় : কুরআনের অস্পষ্ট আয়াতের অনুকরণ নিষিদ্ধ হওয়া ও এর অনুসারীদের হতে সতর্কতা 
অবলম্বন এবং কুরআনে বর্ণিত বিষয়ে মতভেদ নিষিদ্ধকরণ 
4 Xe Le ds USCS TB EE nbd on LLL ty dl EE GES (18) TVA 
gh wie L5H G5 AD BE al I SE: i LE Le AL 09 ml of Ck of 
FU Be TS Ce AG ED beh od nh Ul cl LU 23 SY dh Cue LG 2h 
SE AS FO ie bn 3p BT Ob ghedl Bf Csi 3 SY Ahh fh U9 tl slg 55 
dl cis Cl db ie ALS Ce CG Ca EO WY BRE Al ILO ON: i Go sis Sy 
hsb 
৬৬৬৮-(১/২৬৬৫) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 তিলাওয়াত করলেন : “তিনিই তোমার প্রতি এ কিতাবকে অবতীর্ণ করেছেন, যার 
কতক আয়াত সুস্পষ্ট মজবুত সাংবিধানিক; এণ্ডলো কিতাবের মূলনীতি আর অন্যগুলো অস্পষ্ট । যাদের হৃদয়ে 
বক্রুতা রয়েছে, শুধু তারাই ফিতনাহ্‌ এবং ভুল ব্যাখ্যার জন্য যা অস্পষ্ট তার অনুকরণ করে। মূলতঃ আল্লাহ ভিন্ন 
অন্য কেউ এর ব্যাখ্যা জানে না; আর যারা “ইলমে সুগভীর তারা বলে, আমরা এতে বিশ্বাস করি, সবই আমাদের 
রবের নিকট থেকে সত্য এবং বুদ্ধিমান ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না”- (সূরাহ্‌ আ-লি ‘ইমরান ৩: ৭)। 
তিনি (‘আয়িশাহ্‌) বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমরা সেসব লোকদের দেখতে পাবে যারা অস্পষ্ট আয়াতের 


অর্থের অনুসরণ করে, এরাই সেসব ব্যক্তি, যাদের কথা আল্লাহ আলোচনা করেছেন, সুতরাং তোমরা তাদের থেকে 
সতৰ্ক থাক । (ই.ফা. ৬৫৩৩, ই.সে. ৬৫৮৫) 


ig XH Ss 0 0 HS ES GOS Lh ate Gs Jd Jas sf GES (aaa) 
dl Jo col hh: JN 3° 03 Bl ক Gi pl) tale LAK: 
সহীহ মুসলিম (৬) ফর্মা- ১৫ 


Wwww.waytojannah.com 


Contents 


EE সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


25 0 4084 BE Al JL Ue ESS of UES) SD Sl id - JU - Us PE 

AS) od PEDUSL FEES US a Sh CY: Ja Lal 

৬৬৬৯-(২/২৬৬৬) আবূ কামিল, ফুযায়ল ইবনু হুসায়ন আল জাহদারী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র 

(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, কোন একদিন ভোরে আমি রসূলুল্লাহ 3ু%-এর নিকট আসলাম । তিনি বলেন, 

একদা তিনি কুরআনের একটি আয়াতের ব্যাপারে দু’ লোকের মতপার্থক্যের আওয়াজ শুনতে পেয়ে রসূলুল্লাহ 3 

আমাদের মাঝে আসলেন, এ অবস্থায় তার চেহারায় রাগের বহিঃপ্রকাশ হচ্ছিল । তিনি বললেন, তোমাদের 
পূর্ববর্তীরা একমাত্র আল্লাহর কিতাবে দ্বিমত করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। (ই.ফা. ৬৫৩৪, ই.সে. ৬৫৮৬) 


be OL of be oe Lh SON ATS 3 US is 2h fs BS (awe) TW. 
438 AEST 13 69h le cdl Ce OT 18 BRE al J U6 : UG dl Se cb 
on 
৬৬৭০-(৩/২৬৬৭) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ভুনদুব ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমরা কুরআন পাঠ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ে তার 
প্রতি আকর্ষণ থাকে। আর যখন তোমরা তাতে মতভেদ করবে তখন উঠে যাবে। (ই.ফা. ৬৫৩৫, ই.সে. ৬৫৮৭) 
Ole 38 GS pls BS lal Se US sal ts GEL HS (UY) 
9b Sle ci COR U6 BEE Al OLS O- dl SE OM I - h Lk A 
| "| asl . “ f EE 
৬৬৭১-(৪/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... জুনদুব ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 


রসূলুল্লাহ 3 বলেছেন : যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের মধ্যে আকর্ষণ থাকে ততক্ষণ কুরআন পাঠ করো। আর 
মত যয বর হজ হয থয তন ছে যারে (হজ ৬৫৩৬, ই.সে. ৬৫৮৮) 


HALEN BE BE EES ed Jo 0 mn ts LS an (UW 
a> as OA 108 BY El duo dN Sl, UL C55 URL Ul 6: JN ae 
৬৬৭২-(../...) আহমাদ ইবনু সা‘ঈদ ইবনু সাখ্র আদ্‌ দারিমী (রহঃ) ..... আবূ ‘ইমরান (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, ছোটবেলা আমরা কুফাতে ছিলাম । তখন জুনদুব (রাযিঃ) বলেন যে, রসূলুল্লাহ সু বলেছেন 
: তোমরা কুরআন পাঠ করতে থাকো 2 তাদের দু'জনের হাদীসের ন্যায়। (ই.ফা. ৬৫৩৭, ই.সে. ৬৫৮৯) 


Mall UY) dA GL -Y 
২. অধ্যায় : সর্বাপেক্ষা বাক-বিতপ্তা প্রসঙ্গে 
ue dS el al ur Hob on UF (ES E৯5 AT ET ৬% (YYAfo)- UAV 
hail Sf A of JE Lx on OY HE al JAD 6: <b Lene 


৬৬৭৩-(৫/২৬৬৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত রসুলুল্লাহ 
3 বলেছেন : আল্লাহর নিকট সর্বাপেক্ষা মন্দ সে লোক, যে সর্বাপেক্ষা বাক-বিতণ্ডাকারী। 
(ই.ফা. ৬৫৩৮, ই.সে. ৬৫৯০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৮) ‘ইলম [জ্ঞান] ৯১ 


sally 34 ok pls Cl -ণ 
৩. অধ্যায় : ইয়াহুদী-খ্রিস্টানদের আদর্শ অনুকরণ 

lbs Ue Ll 0 LD BD GULL Lh aid BS els CY Ln ESD (ify VUE 
BIDS Ds TH PETE on Cl Oe CAST FE Al UD ON: UGS 2s of CF UG 0 

Ua STG Lally BANAL GOL CALEY Un DE AES BS pN 

৬৬৭৪-(৬/২৬৬৯) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন : তোমরা তোমাদের আগের লোকের নীতি-আদর্শ পুরোপুরিডাবে অনুকরণ করবে, 
এক বিঘত এক বিঘতের সঙ্গে ও হাত হাতের সঙ্গে, এমনকি তারা যদি গোসর্পের গর্তে চুকে থাকে তবুও তোমরা 


তাদের অনুকরণ করবে। আমরা আবেদন করলাম, হে আল্লাহর রসূল টু! তারা কি ইয়াহুদী ও নাসারা? তিনি 
বলেন, তবে আর কারা? (ই.ফা. ৬৫৩৯, ই.সে. ৬৫৯১) 


as ss — ole sd Ll BE a XH De Co EE Cn he Es, (.../-.) NYO 
ES ALY Se Ld 45D Ce - HO 3 
৬৬৭৫-(.../...) সা'ঈদ ইবনু আবু মারইয়াম (রহঃ) ..... যায়দ ইবনু আসলাম (রহঃ) হতে আমাদের কিছু 
ংখ্যক সহাবা (রাযিঃ) এ সূত্রে তার হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫৩৯, ই.সে. ৬৫৯২) 
৬ 2 gt wl ES cs 0 La Fee 2s 8 =o sa Ef J (fo)  VUY" 
Ts Saal , LG cx slo ee all ret CG EE 
৬৬৭৬-(.../...) আৰু ইসহাক ইবরাহীম ইবনু মুহাম্মাদ (রহঃ) ..... ‘আতা ইবনু ইয়াসার (রহঃ)-এর সানাদে 
যায়দ ইবনু আসলাম (রহঃ) তার হুবহু হাদীস উল্লেখ করেছেন। (ই.ফা. ৬৫৩৯, ই.সে. ৬৫৯৩) 
cugahiza an: 2 -£ 
8. অধ্যায় : মাত্রাতিরিক্ত চাটুকারিতা ধ্বংস হয়েছে 
cl OF le OR Sy DE CY AE Kec fe a (s E~ A (YAY ./V) = TUYV 
dl du) Jb: JU Al 5 Le 5 OF DY Co cs Gh Bh 55 SF UU Lo ph 
ESATA LAR ATE SE. 
৬৬৭৭-(৭/২৬৭০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তিনি এ কথাটি 
তিনবার বলেছেন। (ই.ফা. ৬৫৪০, ই.সে. ৬৫৯৪) 
OUGN AT od CHAN Jel s4Es Say lll ad) al - ° 
৫. অধ্যায় : শেষ যামানায় ইলম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিত্নাহ্‌ প্রকাশ পাওয়া প্রসঙ্গে 
dle 0 {a3 En a sf 5 J ¥e BL Es 2 Ups BL (YIVYMA) VIVA 
i SEs TE EOE Jad yy Hal 5 Tel HOA Cw BEE Al ILO UH: U6. 


Wwww.waytojannah.com 


Contents 


৯২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৬৭৮-(৮/২৬৭১) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ সু্ট বলেছেন: কিয়ামাতের নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন হলো ‘ইল্‌ম উঠে যাওয়া, অজ্ঞতা 
সাব্যস্ত হওয়া, মদ্যপান ও যিনার প্রসার ঘটা । (ই.ফা. ৬৫৪১, ই.সে. ৬৫৯৫) 

Cs Apt BS On ts Lo BS yu Be us ন SSL ES JA) = YA 

wi Hl Ss S FEE ah I a GE LS UN AL of dl bo SES SH 

ENE EAE 0 2 ond Hb Hl GU lI HAY See 
My BSA LET O98 G2 SUN HE 

৬৬৭৯-(৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রাযিঃ) ..... আনাস ইবনু মালিক (রাঘিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি কি তোমাদের নিকট এমন একটি হাদীস আলোচনা করব, যা আমি রসূলুন্মাহ 3-কে 
বলতে শুনেছি এবং আমার পরে এমন কেউ তা তোমাদের নিকট উল্লেখ করবে না যিনি সরাসরি তার কাছ থেকে 
তা শুনতে পেয়েছে? আমি তার নিকট শুনেছি যে, কিয়ামাতের নিদর্শনসমূহের অন্যতম হচ্ছে ‘ইল্ম উঠিয়ে দেয়া, 
অজ্ঞতার বহিঃপ্রকাশ, ব্যভিচার প্রসার হবে, মদ্যপান প্রচলিত হবে, পুরুষ (-এর সংখ্যা) ত্রাস পাবে, নারীরা 
অবশিষ্ট থাকবে, এমনকি পঞ্চাশজন নারী একজন পুরুষের তত্ত্বাবধানে থাকবে । (ই.ফা. ৬৫৪২, ই.সে. ৬৫৯৬) 

ES OS A Ee Condy 09 Lo ES AE of 09 8 HBS (eo) VA 
is BE oF A Cb ud te AS ie ye off OF 2a Ue Pils Cl Hf Se 
Aha A J FEE dl USD Chal Gd Sl EASED Y BRE Ds OH ui 

৬৬৮০-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) Ee আনাস (রাযিঃ)-এর সানাদে 
নাবী কুট থেকে হুবহু হাদীস রিওয়ায়াত করেছেন। ইবনু বিশ্র ও ‘আব্দাহ্‌ (রহঃ)-এর বর্ণিত হাদীসে রয়েছে, 
‘তা তোমাদের নিকট আমার পরে কেউ উল্লেখ করবে না।' আমি রসূলুল্লাহ 3ু%-কে বলতে শুনেছি যে, ..... 
এরপর তিনি (‘আব্দাহ্‌) তার হুবহু হাদীস উল্লেখ করেছেন। (ই.ফা. ৬৫৪৩, ই.সে. ৬৫৯৭) 

c cua) E52 yu dls Ss Er Ss orl ae Er OEY (Yivy/v.)- 1A) 

Ee UE ci 5 off be te BS i > bs Be tl ly, - EAS Mas Hl SES 

G3 J 2h U3 EE LG el SS 0% 0 BE Al ILD U6 : JE ge ood Se 
“Ey ES U3 355s Jel 

৬৬৮১-(১০/২৬৭২) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও আবূ সা‘ঈদ আল আশাজ্জ (রহঃ) ..... আবূ 
ওয়ায়িল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ. ও আবূ মূসা আশ‘আরী (রাঘিঃ)-এর সাথে বসে 
ছিলাম । তারা উভয়ে বললেন, রসূলুল্লাহ সুর বলেছেন : কিয়ামাতের সন্নিকটকালে এমন কিছু সময় আসবে যখন: 
‘ইলম তুলে নেয়া হবে। সে সময় অজ্ঞতা নেমে আসবে এবং ‘হার্জ' UE 

(ই.ফা. ৬৫৪৪, ই.সে. ৬৫৯৮) 
dl SE GS ial sf ‘al dS Lal 5 3 GS (fe) VAY 
U4 UG: YE GS nga fo dl SE LB UN off UF LPS of OL Lo LHI 


কেটি এ 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৮) ‘ইল্‌ম [জ্ঞান] ৯৩ 


Cl: U8 G5 be CUS bp BIG be Ll LD ES GUS) 0 md pS 
5 OH p59 Pah has BE Al UD UH: YE ESE CX ne fo A Se i LO 
৬৬৮২-(../...) আবূ বাক্র ইবনু নায্র ইবনু আবু নায্র (রহঃ) ..... ‘আবদুল্লাহ ও আবূ মূসা আল 
আশ‘আরী (রাযিঃ) থেকে বর্ণিত । উভয়ে বলেন, রসুলুল্লাহ 3 এমনই বলেছেন। 
কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... শাকীক (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ (রাযিঃ) 
ও আবু মূসা আশ‘আরী (রাযিঃ)-এর সাথে বসে ছিলাম। এহেন মুহূর্তে হাদীস বর্ণনা করছিলেন। তারা উভয়ে 
বললেন, রসূলুন্পাহ 3 বলেছেন: ..... এরপর তারা ওয়াকী* ও ইবনু নুমায়র (রাযিঃ)-এর হাদীসের হুবহু হাদীস 
বৰ্ণনা করেন। (ই.ফা. ৬৫৪৫, ই.সে. ৬৫৯৯) 
te Ges LRG BCU Ha Cs OS So As of OF 28 Hf BES (yey VAY 
৬৬৮৩-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব, ইবনু নুমায়র ও ইসহাক্‌ আল হানযালী 
(রহঃ) ..... আবু মূসা (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৫৪৬, ই.সে. ৬৬০০) 
of + Ub Ns of CF LES op n> Uf oatdd © GED BS (1) MAt 
Aes BE a I J cog SH IE ES UA gh fo Hl Se 2 ADS 
৬৬৮৪-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ ওয়ায়িল (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি ‘আবদুল্লাহ (রাযিঃ) ও আবূ মূসা (রাযিঃ)-এর সাথে বসে ছিলাম । এমন সময় তারা হাদীস বর্ণনা 
করছিলেন। তখন আবু মূসা (রাষিঃ) বললেন, রসূলুল্লাহ 3 তার হুবহু হাদীস বলেছেন। 
{ই.ফা. ৬৫৪৭, ই.সে. ৬৬০১) 
nt OF Cp OSG SOS ds 0 UA 3 1 ALA ES (ovfv)- Ae 
Lai LUN CUES FEE Al UL) UU: JUD UU i SO A USS 
CE UM Ee UG: 1G EU SSS ed ls SA Ss pled 
৬৬৮৫-(১১/১৫৭) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 


কৃপণতা বেড়ে যাবে এবং 'হার্জ’ বৃদ্ধি পাবে। লোকেরা বলল, ‘হার্জ’ কি? তিনি বললেন, কত্ল (হত্যা) । 
(ই.ফা. ৬৫৪৮, ই.সে. ৬৬০২) 


Ce ts UA OU 3 GA Ladd SSN So Lh Al IE BE (fe) VIA 
UL OES FE a U0 0: UIA GO GAD SS ie SS ES dG 
Ata OS ~ "al uals 
৬৬৮৬-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান আদ্‌ দারিমী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 


বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ বু বলেছেন : যামানা সন্নিকটবর্তী হবে, ‘ইল্ম উঠিয়ে নেয়া হবে। তারপর তার 
হুবহু হাদীস উল্লেখ করেন। (ই.ফা. ৬৫৪৯, ই.সে. ৬৬০৩) 


WwwwW.Waytojannah.com 


Contents 


৯৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Ue GA Op al be sled) Sie BS At of 2 8 HES Cp UAY 
Lene Ba 5B tll ay LUN Ly U5 BE Ll oo SLA od UF 
৬৬৮৭-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ থেকে বর্ণিত যে, নাবী 3% 
বলেছেন : যামানা সন্নিকটবর্তী হলে ‘ইল্ম তুলে নেয়া হবে। তারপর মামার (রহঃ) তীদের [ইউনুস ও শু'আয়ব 

(রহঃ)-এর] হাদীসের হুবহু বর্ণনা করেন। (ই.ফা. ৬৫৫০, ই.সে. ৬৬০৪) 

G0 — lL BS: 1h 2 AN LL YES BE Lh NAA 
EN SE ES HALLE Ok Col Serf lies Be 
“35h Le Ge Mo GL By Cah ot ue ll be AS te OL ts GE 
0 ade UF nh CA LOST ald ff DS CELA of UF Ee CF ph Lo a 
ছু . RE PE doa FE Et fs , Lt 
02 3S Ue GAT Sa as FE So ES GA of 0 O53 ol UF 0 
dl cS 1S Hl LE IA of 
৬৬৮৮-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু আইযুব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র, ইবনু নুমায়র, আবু কুরায়ব ও *আম্‌র 
আন্‌ নাকিদ, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও আবূ তাহির (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি নাবী 
সুৰ হতে বর্ণনা করেন, যুহযী হুমায়দ হৃতে আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে বর্ণিত হাদীসের অবিকল । তবে 

সালিদ, যান্মাম ও আবু ইউনুস (রে) [2% 8 কৃপণতা কিড হয়ে পড়বে) কথাটি উল্লেখ করেল্ন। 


(ই.ফা. ৬৫৫১, ই.সে. ৬৬০৫) 
He cl A LP SIP fin Ue as BS es 0 LES EES (ravepiry-11AA 


On AE CV all ah Y BUY O35 BRE 4 LE 15% ual 0 IE cx dil 


Sx TAG EL FU Cag) Al Bs CIE WG NY GD SUL is Bll Us at nl 
Aly 1003 pie 
৬৬৮৯-(১৩/২৬৭৩) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 


আমি ‘আবদুল্লাহ ইষনু ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ)-কে বলতে শুনেছি । তিনি বলেন যে, আমি রসূলুল্লাহ 38-কে 
বলতে শুনেছি । তিনি যলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা মানুষের হৃদয় হতে ‘ইল্ম ছিনিয়ে নেবেন না । তবে তিনি 
‘আলিম সম্প্রদায়কে ৰুৰ্য করে ‘ইলম উঠিয়ে নিবেন। এমনকি যখন একজন ‘আলিমও থাকবে না তখন মানুষেরা 
মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নিবে। মানুষ তাদের নিকট সমাধান চাইবে, এরপর তারা না জেনে ফাতাওয়া 
প্রদান ফরবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে এবং মানুষদেরও শগুমরাহ করবে। (ই.ফা. ৬৫৫২, ই.সে. ৬৬০৬) 


‘oi bt ns Bn C LD C8 es LD BES LS xd Hf EES (fej 
Tess is 2 VU ceria OF GA AS of bt 8 A Bo C Logie Sly oe bs Be UOT 
ORL Ge je of OH BS C Se Da C3 aL fs 0353 Gl ES is sf ES, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৮) ‘ইল্‌ম [জ্ঞান] ৯৫ 


UP 49 0 pln OF HS gOS ts ot UST CN Ch Ss EES FA bn Se BS 
Se dl EU 0 TE SD ATS 2 Pe dg BE a oe 3 0 Al Se Le 4 
9 HO a UL Che EE TE id BE SAIL AN dr 35 Gal 
৬৬৯০-(.../...) আৰু রাবী আল ‘আতাকী’, ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইধনু আবূ শাইবাহ্‌, 
যুহায়র ইবনু হার্ব, আবূ কুরায়ব, ইবনু আবূ ‘উমার, মুহাম্মাদ ইবনু হাতিম, আবূ বাৰ্র ইবনু নাফি ও ‘আব্দ 
ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে জারীর-এর হাদীসের 
অবিকল বর্ণিত । হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) ‘উমার ইবনু ‘আলী (রহঃ)-এর বর্ণিত হাদীসে এ অংশটুকু বর্ধিত 
বলেছেন- ‘এরপর আমি (ইবনু ‘উরওয়াহ) এক বৎসরের মাথায় (পরে)’ ‘আবদুল্লাহ ইৰনু ‘আম্র (রাযিঃ)-এর 
সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে প্রশ্ন করলাম; এরপর তিনি হাদীসটি যেমন বর্ণনা দিয়েছিলেন, আমাফে হুব 
হাদীসটি বর্ণনা করলেন। তিনি বললেন, আমি রসূলুল্লাহ বুট -কে বলতে শুনেছি। (ই.ফা. ৬৫৫৩, ই.সে. ৬৬০৭) 


Ob 0 Mall XE be OA 09 dl HE OED dl th LS CLI 
22 Ba FE DF wold 0h 52 0 A Xe Le gl oh Se be ke of 


530 RT 
৬৬৯১-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল “আস (রাযিঃ)-এর 
সানাদে নাবী কঠ হতে হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ বর্ণিত হাদীসের অনুরূপ । (ই.ফা. ৬৫৫৪, ই.সে. ৬৬০৮) 


eis ge Fe FE cay 0 dl Le Us o 35 a Gs (Cn - WAY 
by UL 5 0 Al Se 0 kh ALOU Lae dl: UN I 5% Ue SD su 
WSS Ul te ALU 145 — U5 - V3 Cle BE LAD op TOS Nh ALC A ah 
HE dl J) Lr 

On Ly CL pl Ce Bho EY a OY OU BE lO OSS C3 UG: 452 
JOsbis Ushadh fle Ss HE Th Lge) Ro Ree tl EA Cd 

05% FEE Gl eal Wf CE : Al HUSH Mk cob Mh Lae CHL Ul: 2 I 
Aa 

pall oF ALG 550 A SS 0 CFU: A MOSH A: th I 
iN AS 8 ED US EAD AUG 155 — UU - oll 8 IES 

Lk Hy Es ad SH AMS Sa SY lL: oli A GOA Cl: 2 U6 
৬৬৯২-(১৪/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া আত্‌ তুজীবী (রহঃ) ..... 'উরওয়াহ্‌ ইবদু যুধায়র (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমাকে ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, হে আমার বোনের ছেলে! আম্বার নিক্কট সংবাদ এসেছে 


যে, ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) আমাদের সাথে হাজ্জব্বত পালনে এসেছেন। তার সাথে ভুমি দেখা করে প্রশ্র 
করো। কেননা, নাবী ইন থেকে তিনি বহু জ্ঞানার্জন করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


৯৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


তিনি (‘উরওয়াহ্‌) বলেন, এমন সময় আমি তার সাথে দেখা করে এমন বহু ব্যাপারে প্রশ্ন করলাম, যা তিনি 
রসূলুল্লাহ 3% হতে উল্লেখ করেছেন। ‘উরওয়াহ্‌ (রহঃ) বলেন, যা তিনি আলোচনা করেছিলেন সে সকল বিষয়ের 
মধ্যে একটি ছিল এই যে, নাবী 3 বলেছেন: আল্লাহ তা'আলা মানুষের নিকট থেকে ‘ইল্ম কেড়ে নিবেন না। 
তবে তিনি 'আলিমদের উঠিয়ে নিয়ে যাবেন। সুতরাং তাদের সাথে ‘ইল্‌মও উঠে যাবে। আর মানুষের মধ্যে 
অবশিষ্ট থাকবে মূর্খ নেতাকর্মীরা । তারা না জেনে-শুনে মানুষদের ফাতাওয়া দিবে। ফলে তারা পথভ্রষ্ট হবে এবং 
তাদেরও পথভ্রষ্ট করবে। 

‘উরওয়াহ্‌ (রহঃ) বলেন, আমি যখন এ হাদীসটি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর নিকট বর্ণনা করলাম তখন তিনি 
হাদীসটিকে গুরুত্বপূর্ণ মনে করলেন এবং বিরক্তিভাব প্রকাশ করে বললেন, তিনি ['আবদুল্লাহ ইবনু 'আম্র 
(রাধিঃ)] কি তোমার কাছে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি কি রসূলুল্লাহ 3ু%-কে এটি বলতে শুনেছেন? 

‘উরওয়াহ্‌ (রহঃ) বললেন, এমনকি পরবর্তী বৎসর হাজ্জের সময় এসে গেলো তখন তিনি তাকে ['উরওয়াহ্‌ 
-(রহঃ)-কে] বললেন, অবশ্যই ইবনু 'আম্র (রাযিঃ) (হাজ্জে) গমন করেছেন। তার সাথে দেখা করো। তারপর 
তাকে তুমি সে হাদীসের ব্যাপারে প্রশ্ন করো ‘ইল্ম সম্পর্কে তিনি তোমার নিকট আলোচনা করেছেন। ‘উরওয়াহ্‌ 
(রহঃ) বললেন, তখন আমি তার সাথে সাক্ষাৎ করে তাকে প্রশ্ন করলাম । তখন তিনি তা আমার নিকটে আলোচনা 
করলেন, যেমন তিনি প্রথমবার আমার কাছে বর্ণনা করেছিলেন। 

‘উর্নওয়াহ্‌ বলেন, যখন আমি তাকে [‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে] বিষয়টি অবহিত করলাম তখন তিনি বললেন, 
আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ)-কে সত্য কথা বলে এমনটি মনে করি এবং তিনি এ হাদীসে বিন্দুমাত্র বেশি 
কিংবা কম করেননি । (ই.ফা. ৬৫৫৫, ই.সে. ৬৬০৯) 


IDUs gf SR od BS ag Lh ALS a Cf Ca Cl —n 
৬. অধ্যায় : যে লোক কোন সুন্দর নীতি অথবা মন্দ নীতি চালু করে এবং যে লোক সঠিক পথের 
দিকে ডাকে অথবা বিভ্রান্তের দিকে আহ্বান করে 

(hg UF LEY CF Sal So Gn BS A 0S SES (hej iar 
2: UB dl A 0 nos CF Cid DA 0 SA AE te all fs D5 0H dl Ae 
OL COELG HLL SLAs i fh Gad bei BE al JL Sd AYN bn Ll 
829 ad DD So AE 1b Lah 

I 2k GB 1A BOAT HE BB bn Fly 20 all on EO YE - 8 
2 Un Al de IS Uy MAS HLS Hs SLY 8 bl: HE dl J) JE a> 
ia 233 a Ae TS 5 Ue UA HL Hs SLY 8 Co ey Bt IA te ki Yo es 
Md BITS i UA Yo es bee 
৬৬৯৩-(১৫/১০১৭) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, কিছু সংখ্যক যাযাবর রসূলুল্লাহ 3%-এর নিকটে আসলো। তাদের পরনে পশমী পোশাক ছিল। তিনি 
তাদের নিকৃষ্ট অবস্থা দেখলেন। তাদের অভাবে আক্রমণ করেছে। তখন রসূলুল্লাহ 3% মানুষদের (তাদেরকে) 


দান-সদাকাহ্‌ করার জন্যে উৎসাহিত করলেন। মানুষেরা দান-সদাকাহ্‌ দিতে ইতস্তত করছিল। এমনকি এর 
প্রতিক্রিয়া তার চেহারায় দেখা গেল। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৮) ‘ইলম [জ্ঞান] ৯৭ 


রাবী বলেন, তারপর একজন আনসারী লোক একটি রূপার (টাকার) ব্যাগ নিয়ে আসলেন। তারপর 
অন্যজন আসলেন। তারপর পর্যায়ক্রমে আসতে লাগলেন, পরিশেষে তাঁর মুখে আনন্দের চিহ্ন দেখা গেল। 
তারপর রসূলুল্লাহ স্ন বললেন, যে লোক ইসলামে কোন সুন্নাত চালু করলো এবং পরবর্তীকালে সে অনুসারে 
‘আমাল করা হলো তাহলে ‘আমালকারীর প্রতিদানের সমান প্রতিদান তার জন্য লিখিত হবে। এতে তাদের 
প্রতিদানে কোন ঘাটতি হবে না, আর যে লোক ইসলামে কোন অসশ্ুভ নীতি চালু করলো এবং তারপরে সে অনুযায়ী 
‘আমাল করা হলো তাহলে এঁ ‘আমালকারীর খারাপ প্রতিদানের সমান গুনাহ তার জন্য লিখিত হবে। এতে তাদের 
পাপ সামান্য ঘাটতি হবে না৷ (ই.ফা. ৬৫৫৬, ই.সে. ৬৬১০) 
A of be Leh A Sh CE of G8 Hl PG GS ES (fy MAE 
se C54 HE 4 JD ChE: U6 2 a 0 SAD AB LF ghd UF ciel of 

258 SD ies La) 

৬৬৯৪-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... 
জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ ঈ্ট খুত্বাহ্‌ দিলেন এবং মানুষদেরকে দান করার 
জন্য উৎসাহ প্রদান করলেন। এরপর জারীর বর্ণিত হাদীসের হুবহু বর্ণনানুযায়ী। (ই.ফা. ৬৫৫৭, ই.সে. ৬৬১১) 


A 0 Loe BE Mn OF 3 FS BS OD 0 > ES (../.)y- Ae 
LLG Se FEE Al U0 U6 a Se Le ns UB: Ub il Da Ch al Se BS eld 
Sl OG KS EG yy Tas Ce LL Ie 


৬৬৯৫-(../...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... জারীর ইবনু “আবদুল্লাহ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 33% 
বলেছেন : কোন লোক কোন ভাল কর্মের প্রবর্তন করে না, যা পরবর্তীকালে কাজে পরিণত করা হয়। তারপর 
তিনি সম্পূৰ্ণ হাদীসটি বর্ণনা করেন। (ই.ফা. ৬৫৫৮, ই.সে. ৬৬১২) 


1h {81 eh Se 5h Ls ds Hs LG 8 TE rd SE GES (da) UN 
Eo CHE Lh oF od Ue a Oh Ll CF FE GADD ie bo dpe SS: 
Se a Uk cons Ch 5d oo Tote off 0h a0 CF en GS A a ES Ge 3h 
৬৬৯৬-(../...) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল কাওয়ারীরী, আবূ কামিল ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল মালিক 
আল উমাবী ..... জারীর (রাযিঃ)-এর সানাদে নাবী সন হতে বর্ণিত মুহাম্মাদ ইবনুল মুসান্না, আবূ বাক্র ইবনু 


আবূ শাইবাহ্‌ ও ‘উবাইদুল্লাহ ইবনু মুণআয (রহঃ) ..... জারীর (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে এ হাদীসের 
অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫৫৯, ই.সে. ৬৬১৩) 


ae BE sll BA Sites CS AGS LCS ES (wep) ay 
Sh of GS a : U8 HE Al ILD EIA of CF of be eS cp — 2 CH Os 
সহীহ মুসলিম (৬ষ্ঠ)-ফর্মা-১৬ 


Wwww.waytojannah.com 


Contents 


৯৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


+ On Se US ADC od BS iy Bt pasa te BB Lal J And a IA Ba AN ona 5 

৬৬৯৭-(১৬/২৬৭৪) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যে লোক সঠিক পথের দিকে ডাকে তার 
জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে 
না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে। এতে 
তাদের পাপরাশি সামান্য হালকা হবে না। (ই.ফা. ৬৫৬০, ই.সে. ৬৬১৪) 


Wwww.waytojannah.com 


Contents 


RNs Asay ples Al ls —t a 
পর্ব (৪৯) যিক্র, দু'আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা 


Ss dl XK sp SAD GL -) 
১. অধ্যায় : : আল্লাহ তা'আলার যিক্রের প্রতি অনুপ্রাণিত করা 


LP a ES YU - A bilwy — cls CF R59 cnn CF EES EES (eave) NA 
Ue OE HE Al JO U6: GEA ff CF pla of LF BSI 
22 SLR SB AREY BLE Sb SAR Y KS bn ol 0 se 
od tps wy Se CE BS LY RY CVS 2H AE VS in CB 9 oie U5 
AA A 
৬৬৯৮-(১/২৬৭৫) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... Wan ah Se থেকে 

বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বললেন : আল্লাহ জাল্লা শানুছ বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী নিকটে 
আছি। যখন সে আমার যিক্র (স্মরণ) করে সে সময় আমি তার সাথে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ 
করলে আমিও তাকে একাকী স্মরণ করি। আর যদি সে আমাকে কোন সভায় আমার কথা স্মরণ করে তাহলে 


আমি তাকে তার চেয়ে উত্তম সভায় স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তাহলে আমি তার 
দিকে এক হাত এগিয়ে আসি । যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে আসি । 


(ই.ফা, ৬৫৬১, ই.সে, ৬৬১৫) 
EF ‘uiabll ue di i 5 yu Ss sd dit “ং yr Ee si Enc Cha MH 
EG the CE BY ERY EATS yl 


৬৬৯৯-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আ'মাশ (রাযিঃ) হতে এ সুত্রে 
অবিকল বর্ণনা করেছেন। ‘যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক গজ অগ্রসর 
হই’ তিনি এ কথাটি বর্ণনা করেননি। (ই.ফা. ৬৫৬২, ই.সে. ৬৬১৬) 


Ti: ON ae of lh ie fai ES SD SE ES, ipl) Ls LO ES (frye 
oN 08 3 ty FRE 2 044 Oy Che CT SLE 2 te BA FL 
El 8 py EN ply HE pS ok Ns pO A is Gi 


Wwww.waytojannah.com 


Contents 


১০০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৭০০-(৩/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
এগুলো আমাদের নিকট রসুলুল্লাহ 3% হতে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন। তারপর তিনি কিছু 
হাদীস উল্লেখ করেন। তম্মধ্যে একটি হাদীস এই, রসূলুল্লাহ 3% বলেছেন: আল্লাহ তা'আলা বলেন, যখন কোন 
বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তখন আমি তার পানে এক হাত অগ্রসর হই । আর যখন সে একহাত 
অগ্রসর হয় আমি তখন একগজ অগ্রসর হই । যখন সে দু'হাত অগ্রসর হয় তখন আমি তার কাছে অতি তাড়াতাড়ি 
আসি । (ই.ফা. ৬৫৬৩, ই.সে. ৬৬১৭) 
GE BS - 5 OF 5 dh ES Cll pls Lf GS (avis). ) 
oe TAC Gh 6 os BE 4 44 U5: Fh of 0° 4h LF 0 cp pul 
MA I GAL CGE Ld Es EEN a JAMES A UE SE 
MEASTAY VES Al 05S 
৬৭০১-(৪/২৬৭৬) উমাইয়্যাহ্‌ ইবনু বিসতাম আল ‘আইশী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, একবার রসূলুল্লাহ 3 মান্ধার পথে চলতে থাকেন। অতঃপর ‘জুমদান’ নামে একটি পর্বতের 
কাছে গেলেন। এরপর তিনি বললেন, তোমরা এ জুমদান পর্বতে সফর করো । ‘মুফার্রিদ'গণ অগ্রগামী হয়েছে। 
মানুষেরা প্রশ্ন করল, ‘মুফার্রিদ' TTR TT বেশি বেশি আল্লাহর যিক্রে 
নিয়োজিত পুরুষ ও নারী । (ই.ফা. ৬৫৬৪, ই.সে. ৬৬১৮) 
WLAN Ca Laks G5 A) glad od Ll ~Y 
২. অধ্যায় : আল্লাহর নামসমূহের বর্ণনা এবং যারা এগুলো সংরক্ষণ করে তার মর্যাদা প্রসঙ্গে 
=~ coi Ue Les Ct i ly oa 0 OT gL 3 ac Fore (Yivvfe)- IV. 
JG A of ic ERY OF UN of be Ae 0s OU GG ~ ja billy 
Us Lo “i oO Ao io EL 2 5s dl 9 5) SLE Ody Ls Ar 
ES AL 
৬৭০২-(৫/২৬৭৭) ‘আম্র আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা‘আলার নিরানব্বইটি নাম রয়েছে। যে লোক এ নামগুলো সংরক্ষণ 


করবে সে জান্নাতে প্রবেশ করবে। নিশ্চয়ই আল্লাহ তা'আলা বেজোড় । তিনি বেজোড় ভালবাসেন। ইবনু আবু 


“উমার (রহঃ)-এর বর্ণনায় ৫৯২ চাতক কয়) -এর স্থলে ২৬২১] (যে তা আয়ত্ত করে) বর্ণিত আছে। 
(ই.ফা. ৬৫৬৫, ই.সে. ৬৬১৯) 


pm OH pf ns Uo a BES GN EE ES pl 0 LoS BS AYU 
le UL Costs LLG ALY IN FE LD co EIA of be He oF pl es EIA ff te 
Ah JSS GLA ioe 1 SN 

Th ns hy BEE Al CF OA off bk BA 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১০১ 


৬৭০৩-(৬/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ...... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী ক থেকে 
বর্ণিত । তিনি বলেছেন, অবশ্যই আল্লাহ তা'আলার নিরানব্বইটি নাম অর্থাৎ- এক কমে একশটি নাম রয়েছে। যে 
লোক তা আয়ত্ত করবে সে জান্নাতে গমন করবে। হাম্মাম (রহঃ) আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% 
থেকে এটুকু বাড়িয়ে বলেছেন যে, ‘তিনি বেজোড় এবং তিনি বেজোড় পছন্দ করেন'। (ই.ফা. ৬৫৬৬, ই.সে. ৬৬২০) 

CLE 0 NH V9 slo oad cL Eh 
৩. অধ্যায় : দু‘আতে দৃঢ়তা অবলম্বন করা এবং ‘আল্লাহ তুমি যদি চাও’ এ কথা না বলার বর্ণনা 


08 3 IG Ae 0H op ah A 0 SS AS 0 8 3 ES (rival) AV, 
A 3৯ HE dl J) U6: Ui od be cigs 0 5d Xe be A th del 
যা ELS BG hel Cin LH To se Bh 
৬৭০৪-(৭/২৬৭৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের কেউ যখন দুআ করে সে যেন দৃঢ়তা প্রকাশের সাথে 
দু‘আ করে। আর সে যেন না বলে, “হে আল্লাহ! যদি তুমি ইচ্ছা কর তবে আমাকে দান কর” । কেননা মহান ও 
সর্বশক্তিমান আল্লাহর জন্য কোন বাধ্যকারী নেই । (ই.ফা. ৬৫৬৭, ই.সে. ৬৬২১) 
let = unl E৬5: EEC AI, Of 2 GS BS (ava 0 
el Hall 5 SE SS ES NY : 5 38% Al UL HELA of be of Cp 50 cf Be 
«HE Bd MAGE YB EN EN AT, LL of CSTs CHS 
৬৭০৫-(৮/২৬৭৯) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের মধ্যে কেউ যখন দু'আ করে তখন সে যেন না বলে gl 
৩%} ০) "৯21 (হে আল্লাহ! আপনি যদি চান আমাকে মাফ করুন)। কিন্তু সে যেন দৃঢ়তার সাথে দু'আ করে। 
সে যেন আগ্রহ নিয়ে দু'আ করে। কেননা আল্লাহ তা'আলা তাকে যা দান করেন তা আল্লাহ তা'আলার নিকট 
তেমন কোন বিশাল জিনিস নয়। (ই.ফা. ৬৫৬৮, ই.সে. ৬৬২২) 
ESE = RDA ESC ‘wale mn ol EA tll 5 wn EA ৬ (A) TY 
Sk Sy HEE al JN: INE of be Gl re Lp — A of OD Se 
EY GL Le le dl OB sed Sb CHE GAD Ll C2 HY Hl pl 
J 
৬৭০৬-(৯/...) ইসহাক্‌ ইবনু মূসা আল আনসারী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের মধ্যে কেউ যেন কখনো এ কথা না বলে যে, “হে আল্লাহ! আপনি 
যদি চান আমাকে মাফ করুন, হে আল্লাহ! আপনি যদি চান আমার প্রতি রহমাত করুন।” সে যেন অবশ্যই 


দৃঢ়তার সাথে দুআ প্রার্থনা করে। কেননা, আল্লাহ তা'আলা মহান কারিগর, তিনি যা চান তাই করেন। তার উপর 
বাধ্যবাধকতা করার কেউ নেই । (ই.ফা. ৬৫৬৯, ই.সে. ৬৬২৩) 


Wwww.waytojannah.com 


Contents 


১০২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


43 IX Lal ci gall oles DAV Gl -t 
8. অধ্যায় : বিপদে পড়লে মৃত্যু আকাজ্কা পোষণ অপছন্দনীয় 

25 ie tp - Be OY os — eld BS i bh IAD EE (rush. ‘)" ~IY Vv 

Hl Eb GE SY OS Ol 2 U3 Ld Cah CO LCG Yr FEE dN TLD U6: U6 al te 
LATHE Eh 5 1 AS IE BS els Le i 
৬৭০৭-(১০/২৬৮০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে নাবী 3 থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ সুৰ বলেছেন : তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যু আকাঙ্ক্ষা না করে। 
তবে মৃত্যু তার কামনা হয় তাহলে সে যেন বলে- “হে আল্লাহ! আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত 


আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়। আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয়, তবে আমাকে মৃত্যু দিয়ে 
দিন।” (ই ফা. ৬৫৭০, ই.সে. ৬৬২৪) 


Ee ‘> 9 "৯ Hay c Ee & at) [Enc ils al vl SE (fo) NYA 
U6 5 6 aes BE ‘al OF conf Ce cul te CASS — Ale CH og SL BL ce 
৬৭০৮-(.../...) ইবনু আৰু খালাফ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে নাবী 3% 


হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া তিনি 4; 0); ১! (তার উপর আপতিত বিপদের কারণে) এর স্থলে 
Ll "১ ১ (যে বিপদ তার উপর পতিত হয়েছে) বলেছেন। (ই.ফা. ৬৫৭১, ই.সে. ৬৬২৫) 


al cod 0 Sn of cial EAC eae Fe AE 0 HME HS (. 4) WY. ‘৭ 
ALLE arpa 65 0 Li Ye J BEE Al ILO HY: Lad OU 
৬৭০৯-(১১/...) হামিদ ইবনু ‘উমার (রহঃ) ..... নায্র ইবনু আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । আনাস তখন 
জীবিত ছিলেন। তিনি (নায্র) বলেন, আনাস (রাযিঃ) বলেছেন, রসূলুল্লাহ 3 যদি না বলতেন, “তোমাদের মধ্যে 
কেউ কখনো মৃত্যুর আশা করবে না” । তাহলে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম । (ই.ফা. ৬৫৭২, ই.সে, ৬৬২৬) 
il of Belly UF O03 Ch Al EE Ee As of Ch 8 HES (npn). 
TE EO as 
4 CPS galls es of GG BE al 
৬৭১০-(১২/২৬৮১) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... খান হত ৭ হিয় তোখি) থেকে 
বর্ণিত তিনি বলেন, আমরা খাব্বাব (রাযিঃ)-এর নিকটে প্রবেশ করলাম । তিনি তার উদরে সাতবার লোহা গরম 
করে সেক দিয়েছিলেন। সে সময় তিনি বললেন, যদি রসূলুল্লাহ 3 আমাদের মৃত্যু কামনা করে দুআ করতে 
ছা গা কয যাহে অগা বতা জন্য দু দা করতাম ছক ৬৫৭৩, ই.সে, ৬৬২৭) 


LEE aval) Me Cn > Ae 0 ts SOL Wl ml bs SEY < (/.)— YY) 
C be Es YU og 0 Py Ge tS 2 Ge EGC od Be cd EL, c 


Eyl ig cdbelld te ks dd ff BL edly 0 Lo BS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১০৩ 
৬৭১১-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... অপর সানাদে ইবনু নুমায়র, ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয 


ও ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ইসমা‘ঈল (রহঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস 
আলোচনা করেছেন। (ই.ফা. ৬৫৭৪, ই.সে. ৬৬২৮) , 


Jui EA 0 ri OF Ll BIN Le Es il) C02 Las EC (YAAY/DY)Y UY NY 
| Ee FE dl Uso Jy ie Sl KS BE dl Js) UF OA fh ES Li: 
AE Vy PIE Casal SY BY AE Chl HSS LN Hb Sf SS in BESTS ga 
৬৭১২-(১৩/২৬৮২) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী সু্ঠঁ হতে আমাদের নিকট যা বর্ণনা করেছেন, অতঃপর তিনি কয়েকটি 
হাদীস বর্ণনা করলেন। তার অন্যতম একটি এই যে, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের কেউ যেন মৃত্যু কামনা 
না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দু'আ না করে। কেননা তোমাদের মধ্যে কেট মারা গেলে তার 

'জমাদ রঙ হরে যয়।জর় ন মির যোজনা রয় তর ফরয রড়িয়ে ঘারে। চেরা ৬৫৭৫, ই.সে, ৬৬২৯) 


ae 3 


ss dl 55 dl #55 Cg Sl dl | HW Gal Ca el 0 
৫. অধ্যায় : যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তাদের সাক্ষাৎ ভালোবাসেন আর 
যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তাদের সাক্ষাৎ ভালোবাসেন না . 
cH BEE ie UL ul ue EI Bo salah Er As ts Us BL (ViArfN Ey VN 
oh Bl 58 dl G8 5K as Bell dl Ll ad sla LAL a : UL BE Ld Lf sath 
৬৭১৩-(১৪/২৬৮৩) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী 


3% বলেছেন: TU NTT 2 UT TE 
সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না। (ই.ফা. ৬৫৭৬, ই.সে, ৬৬৩০) 


ur te Ec ks 9 Las Eo yu Be os EA ‘9, La Es Eg (EES A AL: 
Ae FE Ll co atta HCE te LESS ad Ch Od uc U8 ds 


৬৭১৪-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ)-এর 
সূত্রে নাবী 3% থেকে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৫৭৭, ই.সে. ৬৬৩১) 


Sh BS Laine 20 0 IE UES TN Al AE Lh LOL BED (viatfie)j-1V)o 
Al a ELA iw FE Al ILD J: cl LAE Lo clin cH A LP SIS be ASE Lo 
UR CL 26 UG rh ASG: Cd 2, dl al 5K bas FU dl 
3 25 SEAR Al a HLA Ss sins dl LS Ses LS, ds Ld 
ZU nl EKG BLK bss dl li 


৬৭১৫-(১৫/২৬৮৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ আর্‌ রুষ্যী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : যে ব্যক্তি আল্লাহর 'সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহও তার সাক্ষাৎ 
ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করেন তো আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। তখন 


Wwww.waytojannah.com 


Contents 


১০৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


আমি বললাম, হে আল্লুহর নাবী কু! এটা কি মরণকে অপছন্দ করা আমরা সবাই তো তা অপছন্দ করি? তিনি 
বলেন, বিষয়টি এরূপ নয়। তবে যখন একজন মু'মিনকে আল্লাহর রহ্‌মাত, তার রিযামন্দির ও জান্নাতের সুসংবাদ 
দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন এবং আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যখন কাফিরকে 
আল্লাহর ‘আযাব ও তার অসন্তষ্টির সংবাদ দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না এবং আল্লাহও 
তার সাক্ষাৎ ভালোবাসেন না। (ই.ফা. ৬৫৭৮, ই.সে. ৬৬৩২) 


Ly Eo EY ur clas EEC 8 (sr a> EC st Un a>a AE (JT IY) 
৬৭১৬-(../...) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... কাতাদাহ্‌ যা থেকে এ সূত্রে হৃবহু হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৫৭৯, ই.সে. ৬৬৩৩) 
Ue oad OF MUS Le coed 0h ole ES At ol 8 HH ES (fi) IVY 
2506 as BE dl LAL A ELT i BEE Al ILD IH: hl LAE te aol 0 pS 
| sO J cially Be dl 5S dl 
৬৭১৭-(১৬/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে 


লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না। আর মৃত্যু আল্লাহর সাথে ' 
সাক্ষাতের পূর্বে (সংঘটিত হয়) । (ই.ফা. ৬৫৮০, ই.সে. ৬৬৩৩) 


ne Le EES) BS Sy 5 ~~ ete) Lh) : 5 Ere Ld -1V)A 


৬৭১৮-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (বহ) ন্‌ Ee 3. হতে তে বৰ্ণিত। ‘আয়িশাহ্‌ 
(রাঘিঃ) তাকে অবহিত করেছেন যে, রসুলুল্লাহ হু তার হাদীসের হুবহু রলেছেন। (ই.ফা. ৬৫৮১, ই.সে. ৬৬৩৪) 


Ge Ab LP dhe Ue CHE US ct 2 42 03 Syn ES (riA0fv)- V3 
£5 as FE an LA a i Ll i FE al 134 U8: OE 
dl JD Ce KS LOA Ul chs Cael HU: clits Lise oil: i Gl dl EK dt sO 
JR U9 
9 Yl be Ody 50 dl 8 Al GE Ls BE LAL AE TA ia BE a I) 
EXAG Lal Last 1 US SY CAS GAL UT HE Al JD BES: IB idl ES 
RMU TA GORD MEET HOLE Gl Ll ALS gd 
SE al 
৬৭১৯-(১৭/২৬৮৫) সা‘ঈদ ইবনু ‘আম্র আল আশ'আসী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তার সাক্ষাৎ 


ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না। তিনি 
(শুরায়হ) বলেন, অতঃপর আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর নিকট আসলাম এবং বললাম, হে মু'মিনদের জননী! 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৯) যিক্র, দু‘আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১০৫ 


আমি আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে রসূলুল্লাহ 3 হতে একটি হাদীস বর্ণনা করতে শুনেছি। যদি বিষয়টি এমন হয় 
তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] বললেন, রসূলুল্লাহ স্-এর কথা অনুযায়ী যে 
লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে প্রকৃতভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি কী? তিনি (রাবী) বলেন, রসুলুল্লাহ সু 
বলেছেন : যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর 
সাক্ষাৎ ভালোবাসে না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন :না আর আমাদের মধ্যে এমন কেউ নেই, যে মৃত্যুকে 
অপছন্দ করে না। তখন তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] বললেন, রসুলুল্লাহ 3% এ কথাই বলেছেন। তবে তুমি যা 
বুঝেছ বিষয়টি ঠিক তা নয়। মুলতঃ যখন অপলক দৃষ্টিতে তাকাবে, শ্বাস বুকে থমকে যাবে, শরীরের পশম খাড়া 
হয়ে যাবে এবং আঙ্গুলগুলো খিচে যাবে এ সময় যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহও তার সাক্ষাৎ 
ভালোবাসেন এবং সে সময় যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করবে না আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করবেন না। 

(ই.ফা. ৬৫৮২, ই.সে, ৬৬৩৫) 
SS ALY ig ibe Lo 3h AOA dd ALY Gs GEL ES (fy. 


৬৭২০-(.../...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম আল হানযালী (রহঃ) ..... মুতার্রিফ (রহঃ)-এর সূত্রে ‘আবসার 


Bl 5K dil ig 
৬৭২১-(১৮/২৬৮৬) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ ‘আমির আল আশ‘আরী ও আবু কুরায়ব (রহঃ) 
Eo আবু মূসা (রাযিঃ) সানাদে নাবী 3 হতে বর্ণিত। তিনি বলেছেন, যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে 
আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহও তার সাথে 
সাক্ষাৎ পছন্দ করেন না। (ই.ফা. ৬৫৮৪, ই.সে. ৬৬৩৬) | 
lb Al ol ANY poy 4 Lk Gl 1 
৬. অধ্যায় : যিক্র, দুআ ও আল্লাহর সান্নিধ্য অর্জন করার মর্যাদা 
03 UF OUD of DG Lp KS ES 50d ts LOL LK Hf EL (rivera) - YY 
ES Le Ul 1 SA Db Se Uk A tyr BEE Al ILD U6: UGE A od te Lah) 
৬৭২২-(১৯/২৬৭৫) আবু কুরায়ব, মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আল্লাহ তা'আলা বলেছেন, আমার বান্দার ধারণা অনুযায়ী আমি 
আছি। আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। (ই.ফা. ৬৫৮৫, ই.সে. ৬৬৩৭) 
OF ~ Be OF oS ss BS ginal Ube cs LE Li ES GS Capp WNT. 
AW: J FEE Gal oo 5A off LF dC 09 od ie — LAB Ay - OU te se 
By - BOR FE ES che CLE Ny BS Re CE Vn we ie EY Io “Fe 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-১৭ Ch AH os oY - 
Wwww.waytojannah.com 


Contents 


১০৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৭২৩-(২০/...) মুহাম্মাদ ইবনু বাশৃশার ইবনু ‘উসমান আল “আবদী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)- 
এর সানাদে নাবী সু হতে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, যখন আমার বান্দা আমার প্রতি এক 
বিঘত এগিয়ে আসে তখন আমি তার প্রতি এক হাত এগিয়ে আসি । আর যখন সে আমার প্রতি এক হাত অগ্রসর 
হয় তখন আমি তার প্রতি এক গজ অগ্রসর হই । আর যখন সে আমার প্রতি হেটে আসে তখন আমি তার প্রতি 
দৌড়ে আসি । (ই.ফা. ৬৫৮৬, ই.সে. ৬৬৩৮) 

USS Ty LY ie Al UF ain ED Cond cel Ae bs LOL BD (pea VYE 


i" Pe 


CTR A iS el 
৬৭২৪-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা আল কায়সী (রহঃ) ..... যু'তামির (রহঃ) তার পিতার 
সানাদে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেন। তবে তিনি তার বর্ণনায় 458 3 ০ 1১ (যখন সে 
পায়ে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে আসি) উল্লেখ করেননি। (ই.ফা. ৬৫৮৭, ই.সে. ৬৬৩৯) 
3 ES: YG - SS billy — 5S Hy i af 0 D8 Hl ES (py Yo 
Ux 2 dl U5 BE dl UD J: NEA of bP ple fl DF LYN of digi 
oS DE 0 OBS Uf ork ff SUS ohh ff SS UB GS bn Se Ul pie bh Se 
a Ys EU AY As CVS Ld COM BIOS SY SUED EH te 5 
AA Sl os 
৬৭২৫-(২১/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন : আল্লাহ জাল্লা শানুহু ‘ইরশাদ করেন: আমি আমার বান্দার নিকট 
তার ধারণা অনুযায়ী থাকি। যখন সে আমার স্মরণ করে তখন আমি তার সাথী হয়ে যাই। যখন সে একাকী 
আমার স্মরণ করে তখন আমি একাকী তাকে স্মরণ করি। যখন সে কোন সভায় আমার স্মরণ করে তখন আমি 
তাকে তার চেয়েও উত্তম সভায় স্মরণ করি। যদি সে আমার প্রতি এক বিঘত অথ্নসর হয় আমি তার দিকে এক 
হাত এগিয়ে আসি। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক গজ (দু'হাত) 
অগ্রসর হই । যদি সে আমার প্রতি পায়ে হেঁটে আসে আমি তার প্রতি দৌড়ে আসি। (ই.ফা. ৬৫৮৮, ই.সে. ৬৬৪০) 
0 SA ck "yc auLhYl EC EY Eo Abi nl wn Ee Fl ৬% (YAAV/YY) = YY 
5s Wid ie Ab ALA SG ie Ix Fe Al UGH FEE Al UD U6: UNS af be 
AER EG ES Le LE es EEE SLL I Ue EYAL ES HE Ge 
Ee a DSS Bs a Ah i Uo Ry 2 as al Ly BG Se SE CS 
Sa ie Sy CE ty 0 LAN ES aa 3 
৬৭২৬-(২২/২৬৮৭) আবু বাকুর ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, যে লোক একটি নেক কাজ করবে তার 
জন্যে রয়েছে দশগুণ প্রতিদান; আর আমি তাকে আরও বৃদ্ধি করে দিব। আর যে লোক একটি খারাপ কর্ম করবে 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৯) যিক্র, দু'আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১০৭ 


তার প্রতিদান সে কর্মের সমান অথবা আমি তাকে মাফ করে দিব। যে লোক আমার প্রতি এক বিঘত এগিয়ে 
আসে আমি তার প্রতি এক হাত অগ্রসর হই । আর যে লোক আমার প্রতি এক হাত এগিয়ে আসে আমি তার দিকে 
দু’ হাত (এক গজ) অগসর হই । যে লোক আমার নিকট পায়ে হেঁটে আসে আমি তার প্রতি দৌড়িয়ে আসি । যে 
লোক আমার সাথে কাউকে কোন বিষয়ে অংশীদার স্থাপন ব্যতীত পৃথিবী তুল্য গুনাহ নিয়েও আমার সাথে সাক্ষাৎ 
করে তাহলে আমি তার সাথে অনুরূপ পৃথিবী তুল্য মার্জনা নিয়ে সাক্ষাৎ করি। 
ইব্রাহীম বলেন, হাসান ইবনু বিশ্র হাদীসটি ওয়াকী* সানাদে অবিকল বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৫৮৯, ই.সে. ৬৬৪১) 
JE E555. JEN lie ctESL ce dos 3] SL ES ALES dey 
&)’ sf wl ee 
৬৭২৭-(../...) আবু কুরায়ব (রহঃ) ..... আ‘মাশ (রহঃ)-এর সানাদে এ সূত্রে অবিকল হাদীস 
করেছেন। তবে পার্থক্য এই যে, তিনি বলেছেন, তার জন্যে রয়েছে দশগুণ প্রতিদান কিংবা আমি আরও বৃদ্ধি করে 
দিব । (ই.ফা. ৬৫৯০, ই.সে. ৬৬৪২) 


5D od Lh axis plo AVS Gl -V 
৭. অধ্যায়: : দুনিয়াতে শাস্তি কার্যকরের জন্য দুআ করা অপছন্দনীয় 


AA. ge of th Loh BS LLY 53 C2 BS sls ff ES (raAafrr)-IVYA 

004 JH 0 Be Td SiS Cott oe HD Be HE A JOU oN Le oat i 
TAY 3 fe iS Chl: A cis ps: BE hs: sds SS CS or FE 4 
GT eh: ck 4 - LS Y- iY dl GOL: BE dl JA) 8. Ms 0 ss 


SESS 4) al ES I6 ULE LEIA ois LS Gin 
৬৭২৮-(২৩/২৬৮৮) আবুল খাত্তাব, যিয়াদ ইবনু ইয়াহইয়া আল হাস্সানী (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে (অসুখে কাতর হয়ে) 
অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল । রসূলুল্লাহ 3 তাকে বললেন, তুমি কি 
কোন বিষয় প্রার্থনা করছিলে অথবা আল্লাহর নিকট বিশেষভাবে কিছু চেয়েছিল? সে বলল, হ্যা । আমি বলেছিলাম, 
হে আল্লাহ! আপনি পরকালে আমাকে যে সাজা দিবেন তা এ ইহকালেই দিয়ে দিন। সে সময় রসূলুল্লাহ সঁ 
বললেন, সুবহানাল্লাহ! তোমার এমন সামর্থ্য নেই যে, তা বহন করবে? অথবা তুমি তা সহ্য করতে পারবে না। 
তুমি এমনটি বললে না কেন? হে আল্লাহ! আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালে 
আর জাহান্নাম হতে আমাদেরকে রক্ষা করো। তিনি (রাবী) বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর নিকট দু'আ 
করেন। আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। (ই.ফা. ৬৫৯১, ই.সে. ৬৬৪৩) 


SLY! ie SA BL sha: 5 Js EE Sahl i EE IBS (fy VTA 
BN SS Hs le GS Lk ol 


৬৭২৯-(../...) ‘আসিম ইবনু আন্‌ নাযূর আত্‌ তাইমী (রহঃ) ..... হুমায়দ (রহঃ)-এর সূত্রে ‘জাহারাম 


থেকে আমাদেরকে রক্ষা কর’ পর্যন্ত বর্ণনা করেছেন। এর অতিরিক্ত অংশ তিনি উল্লেখ করেননি। 
(ই.ফা. ৬৫৯২, ই.সে. ৬৬৪৪). 


WwwwW.Waytojannah.com 


Contents 
১০৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Sud te cl UAT ALS BS NE BS lh 0 OA SESS (Cdr WVT- 
Yr U8 Se 5S ee Ce ERE To Sy B35 scl in BO oo US BE a TY) 
SLL BES SS dy A AS SL 


৬৭৩০-(২৪/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 
তার সহাবাদের মধ্য থেকে এক রোগীকে সেবা করতে যান। সে ভীষণ কাতর হয়ে পাখির ন্যায় হয়ে গিয়েছিল। 
হুয়ায়দ-এর হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেন। কিন্তু তার হাদীসে আছে যে, “আল্লাহর সাজা সহ্য করার মতো 
সামর্থ্য তোমার নেই” আর এরপর “তিনি আল্লাহর নিকট দু'আ করলেন এবং আল্লাহ তাকে সুস্থ করলেন” কথাটি 
তিনি উল্লেখ করেননি । (ই.ফা. ৬৫৯৩, ই.সে. ৬৬৪৫) 


Of 2a be A p35 C3 BES ES YG LG LG kdl Ls Lo BS (fj) 
0h ie FE GD CF od be Be Ly of 
৬৭৩১-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে নাবী 
. 3% হতে এ হাদীস বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৫৯৪, ই.সে. ৬৬৪৬) 
KS lla Sk Eb - 
৮. অধ্যায়: আঁরাহর স্মরণ সভার মর্যাদা 
ur ue EL Lh Lo EL Ce ৰ ME oe) 5 55 0 Ls LS (YiAtfve)- IYYY 
le EL Gb ESTE ETS Glee 
C9 HE Ce 1A GS HEIL Und ad Dy Hoe 155 08S 238 UG 155 Bl 3 
te: ie Hl GA 9 Se dl LG — U6 - SUL lay LAE UES VS Gn pL 
Say Sls isis BAL AH dd Ae de be ly; UA ts 
: JUDG: 15 TED VD As JS EL SS: itn foo: JEN, 
xy: J EDGAR tn: EF hss 9 U6 DIS : 1 T58 VO SEG 
LES: 0 - 06 Bids: Hit by ESS: U6 SY: 16 0 
LE LL EDL SS da LILA LL EEL 
“Hee 8 SY EA fh CURE Hy 056: Ub ee 
৬৭৩২-(২৫/২৬৮৯) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে 
নাবী কুৰ হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলার এক গ্রুপ ভ্রাম্যমান বর্ধিত ফেরেশ্তা রয়েছে। তারা 
যিক্রের বৈঠকসমূহ সন্ধান করে বেড়ায় । তীরা যখন কোন যিক্রের বৈঠক পায় তখন সেখানে তাদের 
(যিক্রকারীদের) সাথে বসে যায়। আর পরস্পর একে অপরকে বাহু দ্বারা ঘিরে ফেলেন। এমনকি তারা তাদের 


মাঝে ও নিকটতম আকাশের ফাকা জায়গা পূরণ করে ফেলে। আল্লাহর যিক্রকারীগণ যখন পৃথক হয়ে যায় তখন 
তারা আকাশমণ্ডলীতে আরোহণ করে। তিনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা তাদেরকে জিজ্ঞেস, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১০৯ 


করেন, তোমরা কোথকে আসছো? অথচ তিনি তাদের ব্যাপারে সবচেয়ে বেশী অবহিত । তখন তারা বলতে 
থাকেন, আমরা ভুমগ্ুলে অবস্থানকারী আপনার বান্দাদের কাছ হতে আসছি, যারা আপনার তাসবীহ্‌ পড়ে, 
তাকবীর পড়ে, তাহ্‌লীল বলে (‘লা- ইলা-হা ইন্লাল্লা-হ’-এর) যিক্র করে, আপনার প্রশংসা করে এবং আপনার 
নিকট তাদের প্রত্যাশিত বিষয় প্রার্থনা করে। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা আমার নিকট কি প্রার্থনা করে? 
"তারা বলেন, তারা আপনার নিকট আপনার জান্নাত প্রত্যাশা করে। তিনি বলেন, তারা কি আমার জান্নাত প্রত্যক্ষ 
করেছে? তারা বলেন, না; হে আমাদের প্রভু! তিনি বলেন, তারা যদি আমার জান্নাত প্রত্যক্ষ করত তাহলে তারা 
কী করত? তীরা বলেন, তারা আপনার নিকট আশ্রয় চায়। তিনি বলেন, কি বিষয় হতে তারা আমার নিকট আশ্রয় 
চায়? তীরা বলেন, হে আমাদের প্রভু! আপনার জাহান্নাম হতে (মুক্তির জন্য)। তিনি বলেন, তারা কি আমার 
জাহান্নাম প্রত্যক্ষ করেছে? তারা বলেন, না; তারা প্রত্যক্ষ করেনি। তিনি বলেন, তারা যদি আমার জাহান্নাম 
প্রত্যক্ষ করত তাহলে কী করত? তারা বলেন, তারা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করে। তিনি বলেন, তখন আল্লাহ 
বলবেন, আমি তাদের মার্জনা করে দিলাম এবং তারা যা প্রার্থনা করছিল আমি তা তাদের প্রদান করলাম। আর 
তারা যা হতে আশ্রয় চেয়েছিল আমি তা থেকে তাদের মুক্তি দিলাম। অতঃপর তারা বলবে, হে আমাদের রব! 
তাদের মাঝে তো অমুক পাপী বান্দা ছিল, যে তাদের সাথে বৈঠকের নিকট দিয়ে যাওয়ার প্রাক্কালে বসেছিল। 
তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাকেও মাফ করে দিলাম। তারা তো এমন একটি কওযম যাদের সঙ্গীরা 
দুর্ভাগা হয় না । (ই.ফা. ৬৫৯৫, ই.সে. ৬৬৪৭) 

Jn Ae Ey ALS FAN ols LA Un dd EF ely plein Sak aly -< 
৯. অধ্যায় : হে আল্লাহ! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো ও আখিরাতে কল্যাণ দান করো 
আর জাহান্নাম হতে আমাদের মুক্তি দাও-এ দু‘আর মর্যাদা 
- x5 Ae be Ae ol 47 del EE > OR ES (1a, JU UYYY 

iy 


$529 LA OS: J ol EA ls SES U6 F525 tf LS 85 J: U6 — ee UF 
J lie UF, ALS SAY 5 ALS BD 3 ES bel : U5 les SES 


43 le BD se ES 0 ION NY 2১ 85 FS ON Ll OS; : dN 
৬৭৩৩-(২৬/২৬৯০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আবদুল ‘আযীয ইবনু সুহায়ব (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, কাতাদাহ্‌ আনাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন, নাবী 3% কোন্‌ দু'আ সর্বাধিক পড়তেন? তিনি 
বললেন, তিনি যে দু'আ দ্বারা সর্বাধিক দু'আ করতেন তাতে বলতেন : “আল্প-হুম্মা আ-তিনা- ফিদ্দুন্ইয়া- 
হাসানাতাও ওয়াফিল আ-খিরতি হাসানাতাও ওয়াকিনা- ‘আযা-বান্‌ না-র”। অর্থাৎ- ‘হে আল্লাহ! আমাদেরকে 
দুনিয়ায় কল্যাণ দান কর এবং আখিরাতে কল্যাণ দান কর। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাচিয়ে 
রাখো।' 
রাবী বলেন, আনাস (রাষযিঃ) যখনই কোন দু'আ করার সংকল্প করতেন তখন তিনি (নাবী $র-এর ন্যায়) 
দু‘:আ করতেন। তারপর যখন তিনি কোন ব্যাপারে দু'আ করার সংকল্প করতেন তখন তাতে এ দু'আ পড়তেন। 
(ই.ফা. ৬৫৯৬, ই.সে. ৬৬৪৮) 
OE: UM od be lh be At BS dl BS SU Ly dl BE ES (pv WTE 
J lie US, LS AYN 5s LS Gt 3 : 5% BE dl JD 


Wwww.waytojannah.com 


Contents 


১১০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৭৩৪-(২৭/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রসুলুল্লাহ সু এ দুআ পাঠ করতেন : “রব্বনা- আ-তিনা- ফিছুন্ইয়া- হাসানাও ওয়াফিল আ-খিরতি হাসানাতাও 
ওয়াকিনা- ‘আযা-বান্‌ না-র”। অর্থাৎ- ‘হে আমাদের রব! আমাদের পার্থিব জীবনে কল্যাণ দান করো, আখিরাতে 
কল্যাণ দান করো। আর জাহান্নামের শান্তি হতে আমাদের বীচাও ॥' (ই.ফা. ৬৫৯৭, ই.সে. ৬৬৪৯) 


; FLAN Cally dg Ld GL - 1. 
১০. অধ্যায় : তাহ্‌লীল (‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ বলা), তাসবীহ্‌ (‘সুবহা-নাল্লা-হ’ বলা) ও 
দু‘আর ফাযীলাত 


sl ue A EC) fe sa Ue a se এর: Ub 4S: 2 8% (Y1AVfYA)- YY 


EA LAM AL Sd BAGS MYAY: NON: NEG 


Fe ী 


dl JD 0 2 
Es Sl of UL 
te Hl Ye Sl a 0 te TAA Sf ol Hy od SD DEAL rt x Vin SSS, 
A 355 Ba CS sh OES bh Fa la 09 8 BASS BOO: OM ay MS 
৬৭৩৫-(২৮/২৬৯১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
সৰ বলেছেন: “লা- ইলা-হা ইল্লাল্ল-হ ওয়াহ্দাহু লা- শারীকা লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামৃদু ওয়াহুয়া “'আলা- 
কুল্লি শাইয়্যিন কদীর।” অর্থাৎ- ‘আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই; তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই; তারই 
রাজত্ব, তারই যাবতীয় প্রশংসা; তিনিই সব বিষয়ের উপর শক্তিধর'- যে লোক এ দুআ প্রতিদিনে একশ’ বার 
পাঠ করে সে দশজন গোলাম মুক্ত করার পুণ্য অর্জন হয়, তার (‘আমালনামায়) একশ’ নেকী লেখা হয় এবং তার 
হতে একশ’ পাপ মিটিয়ে দেয়া হয়। আর তা এঁ দিন বিকাল পর্যন্ত শাইতান (তার কুমন্ত্রণা) হতে তার জন্যে 
রক্ষাকারী হয়ে যায়। সেদিন সে যা পুণ্য অর্জন করেছে তার চেয়ে বেশি পুণ্যবান কেউ হবে না। তবে কেউ তার 
চাইতে বেশি ‘আমাল করলে তার কথা আলাদা । আর যে লোক দিনে একশ’ বার “সুবহা-নাল্প-হি ওয়াবি 
হাম্‌দিহী”। অর্থাৎ- ‘আমি আল্লাহর সপ্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি’ পাঠ করবে, তার সমস্ত পাপ মিটিয়ে 
দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। (ই.ফা. ৬৫৯৮, ই.সে. ৬৬৫০) 


Rh Ue ES 25d Le Bo LS Ah Ae ts LS o (rravfxa)- IVY 
id ms Eh Om + J i BE Al U4) UU : USE of OF pl fl OF dn 
15° 05 CG Ba IGS Yi a 0 bn Lal LH Ls Sf ob BE Ll 5S Bl un 

৬৭৩৬-(২৯/২৬৯২) মুহাম্মাদ ইবনু ‘আবদুল মালিক আল উমাবী (রহঃ) ..... আৰ হুরাইরাহ্‌ (রাষিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : যে লোক সকালে ও সন্ধ্যায় ‘সুবহা-নাল্প-হি ওয়াবি হামদিহী', 
অর্থাৎ ‘আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তারই’ একশ’ বার পড়ে আখিরাতের দিবসে তার তুলনায় উত্তম ‘আমাল 
নিয়ে কেউ আসবে না। তবে সে ব্যক্তি ব্যতীত, যে লোক তার সমান ‘আমাল করে অথবা তার তুলনায় বেশি 
‘আমাল করে। (ই.ফা. ৬৫৯৯, ই.সে. ৬৬৫১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১১১ 

Lgl ~~ ‘xe al [En Dt ee il dl Xie x FP [ECE (Yiavfr. | AVYV 
Yd S O83 Ub cosh gh sie Ue GE of U2 - 5) of 0 AS - LE LES 
oil L5G Fl 1 UE Joe Di nd pit US co A LS OY 4 OEE tf 
“rll J 


৬৭৩৭-(৩০/২৬৯৩) সুলাইমান ইবনু ‘উবাইদুল্লাহ আবূ আইয়ূব আল গাইলানী (রহঃ) ..... ‘আম্‌র ইবনু 
মাইমূন (রহঃ) বলেন, যে ব্যক্তি দশবার “লা- ইলা-হা ইল্লাল্ল-হ ওয়াহ্‌দাহু লা- শারীকা. লাহু লাহুল মুলকু 
ওয়ালাহুল হামৃদু ওয়াহুয়া ‘আলা- কুল্পি শাইয়্যিন কদীর।” অর্থাৎ- ‘আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবুদ নেই, 
তিনি অদ্বিতীয়, তাঁর কোন অংশীদার নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তারই, তিনি-ই সব বিষয়ের উপর সম্পূর্ণ 
শক্তিধর’ পাঠ করবে সে যেন ইসমাঈল (‘আঃ)-এর বংশের চারজন গোলামকে মুক্তি করে দিলেন। 

Eo ৬৬০০, ই.সে. ৬৬৫২) 


< - U5 - OX 08 IP C2 Eel J bie. 5 be 

NE FE 0 BE snl Sl 0 nha 
তিনি বলেন, আমি রাবী'কে প্রশ্ন করলাম, আপনি কার কাছ হতে তা শুনেছেন? তিনি বললেন, ‘আম্‌র ইবনু 
মাইমূন (রহঃ) হতে । তিনি বলেন, তখন আমি ‘আম্র ইবনু মাইমূন (রহঃ)-এর নিকট গেলাম এবং বললাম, 
আপনি কার কাছ হতে শুনেছেন? তিনি বলেন, (শা‘বী বলেন) অতঃপর আমি ইবনু লাইলার কাছে গিয়ে তাকে প্রশ্ন 
করলাম, আপনি কার থেকে শুনেছেন? তিনি বললেন, আবূ আইয়ুব আল আনসারী (রাযিঃ) হতে, তিনি 
প্রত্যক্ষভাবে রসূলুল্লাহ 3% হতে হাদীসটি বর্ণনা করেছেন। (.ফা. ৬৬০০, ই,সে. ৬৬৫৩) 


0 aay Ng Al > 0 IMS as oh dl 3c GL BE (erase) EAR! 
J: UGA al be de) ol Le Ch FCS Lo cd tH BS: EE Ee 
223 Sl USL A ED Od 0 OEE GLU ce GS le HE al JD 
sah Al OL 
৬৭৩৯-(৩১/২৬৯৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, যুহায়র ইবনু হার্ব, আবু কুরায়ব ও মুহাম্মাদ 
ইবনু তারীফ আল বাজালী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন 
: দু'টি কালিমাহ্‌ জিহ্বার উপর (উচ্চারণে) খুবই হাল্কা, মীযানের পাল্লায় খুবই ভারী, রহ্মান (পরম দয়ালু 
আল্লাহ)-এর নিকট অত্যন্ত থ্রিয়। তা হলো “সুবহা-নাল্প-হি ওয়াবি হামদিহী সুবহা-নাল্প-হিল ‘আযীম”, অৰ্থাৎ- 

‘আমি আল্লাহ তা'আলার সমস্ত প্রশংসা, পবিত্রতা জ্ঞাপন করছি, আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ।' 
(ই.ফা. ৬৬০১, ই.সে. ৬৬৫৪) 

uel ur EE al EB: NI = ef cL ং (8 F< al ERA (naofrv)y VE. 

#1 Yj A Ys ab SO dl SHEL SA oN HE dl J) Oh: JEL te le sf bP 
Mini ae coli te ih CS 


Wwww.waytojannah.com 


Contents 


১১২. সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৭৪০-(৩২/২৬৯৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: আমি বলি- “সুবহা-নাল্ল-হি ওয়াল হামদু লিল্লা-হি ওয়ালা- 
ইলা-হা ইল্লাল্প-হু ওয়াল্ম-হু আকবার” । অর্থাৎ- “আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ভিন্ন কোন 
মাবুদ নেই, আল্লাহ মহান” পড়া আমার নিকট বেশি প্রিয়- সে সব বিষয়ের চেয়ে, যার উপর সূর্য উদিত হয়। 

(ই.ফা. ৬৬০২, ই.সে. ৬৬৫৫) 


er ue Ss ws OGM " ar ES AL fo Ee Ee ES (Yidy/fry)- VE) 
Ce LR ch BS cf BS 0 bil - a 0 Bl Ae 0 La Bo En 
tH: NAA LSS Al: J HG Al JD od Als: UG 4 Ue a of Cll 
PHY IY Cdl CD A OLE DLS VE I it ad EY FS YY 
Aly AAS "jel 4 f : Ub i o a N34: UN ASA Bn al yj 
“ID 
de TH 52 3 LS of OH SS A. GA UG AH UG le Ul ge 
৬৭৪১-(৩৩/২৬৯৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
মুস‘আব ইবনু সা‘দ (রাযিঃ) তীর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর নিকট জনৈক গ্রাম্য 
লোক এসে বলল, আমাকে একটি কালাম শিক্ষা দিন, যা আমি নিয়মিত পাঠ করব। তিনি বললেন, তুমি বলো- ' 
“লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহু আল্প-হু আকবার কাবীরা ওয়াল হামদু লিল্পা-হি কাসীরা সুবহা- 
নাল্ল-হি রব্বিল ‘আ-লামীনা লা- হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আধীযিল হাকীম” । অর্থাৎ- “আল্লাহ 
ভিন্ন কোন মা'বুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই, আল্লাহ মহান, সবচেয়ে মহান, আল্লাহর জন্য 
সমস্ত প্রশংসা এবং আমি আল্লাহ রব্বুল ‘আলামীনের পবিত্রতা ঘোষণা করছি। পরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহর 
সাহায্য ছাড়া ভাল কাজ করার এবং খারাপ কাজ হতে বিরত থাকার সাধ্য কারো নেই।” সে বলল, এসব তো 
আমার রবের জন্য । আমার জন্যে কি? তিনি বললেন, বলো, হে আল্লাহ! আপনি আমাকে মাফ করুন, আমার প্রতি 
দয়া করুন, আমাকে সঠিক পথ দেখিয়ে দিন এবং আমাকে জীবিকা দান করুন। 
মূসা (রহঃ) বলেন, (আমার মনে হয়) তিনি = (‘আ-ফিনী) “আমাকে মাফ করুন” কথাটি বলেছেন। 
তবে আমি তাতে সংশয় আছি এবং আমি জানি না। আর ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) তার হাদীসে মূসার উক্তি 
বর্ণনা করেননি। (ই.ফা. ৬৬০৩, ই.সে. ৬৬৫৬) 
le) 3d Fe “MN ol sh NS Krcr Go le sl EL (Yiavfre)y - IVEY 
es AI el fel: 3% A i Hs BE al UL OS: UN a bo hl 
“II 
৬৭৪২-(৩৪/২৬৯৭) আবূ কামিল আল জাহদারী (রহঃ) ..... আবূ মালিক আল আশজা‘ঈ (রহঃ) তার 
পিতার সানাদে বর্ণিত । তিনি বলেন, কোন লোক ইসলাম কবূল করলে রসূলুল্লাহ 3ু্ট্‌ তাকে এ দু'আ বলতে 
শিখিয়ে দিতেন, “আল্প-হৃম্মাগ্‌ ফির্লী ওয়ার্হামূনী ওয়াহ্‌দিনী ওয়ার্যুক্নী”। অর্থাৎ- হে আল্লাহ! আপনি আমাকে 


মাফ করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথপ্রদর্শন করুন এবং আমাকে জীবিকা দান করুন। 
(ই.ফা. ৬৮০৪, ই.সে. ৬৬৫৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দু‘আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১১৩ 


Se Lt aC sf EG dyes 5 EB Lah A C9 Bein BS (rope 
HE Bel OH oY 50 SES Uf tA an FE Ll AE LAY OX OS : JN ah 
“SEI ES Aly SH) 
__ ৬৭৪৩-(৩৫/...) সা'ঈদ ইবনু আযহার আল ওয়াসিতী (রহঃ) ..... আবূ মালিক আল আশজা"ঈ-এর পিতার 
সানাদে বর্ণিত । তিনি বলেন, যখন কোন ব্যক্তি ইসলামে দীক্ষা গ্রহণ করত তখন নাবী সুঁঠ তাকে প্রথমে সলাত 
আদায়ের শিক্ষা দিতেন। তারপর তিনি তাকে এ কালিমাসমূহ পাঠ করার নির্দেশ দিতেন, “আল্নু-হুম্মাগ্‌ ফির্লী 
ওয়ার্হাম্‌নী ওয়াহ্‌দিনী ওয়া‘আ-ফিনী ওয়ার্যুক্নী।” অর্থাৎ- “হে আল্লাহ! আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া 
করুন, আমাকে সঠিক পথপ্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার জীবিকা উপকরণ দান করুন৷" 
'_ {ই.ফা. ৬৬০৫, ই.সে. ৬৬৫৮) 
i 2 a te dE 3 COST OUR tS BE tk SAS AS (af WEE 
es ALA dF: Ub co lm IK al UDG: JH S00 Ml FE 
EAT DS Bs Sn OF EY NY ll Es LSI 
৬৭৪৪-(৩৬/...)'যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ মালিক (রাযিঃ)-এর পিতার সানাদে বর্ণিত। তিনি 
নাবী কু থেকে শুনেছেন যে, তার নিকট এক লোক এসে বলল, হে আল্তাহর রসূল 3%! আমি যখন আমার 
প্রতিপালকের নিকট দু'আ করব তখন কিভাবে তা প্রকাশ করব? তিনি বললেন, তুমি বলো, “আল্ল-হুম্মাগ্‌ ফির্লী 
ওয়ার্হাম্‌নী ওয়া‘আ-ফিনী ওয়ার্যুক্নী।” অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন, আমার প্রতি দয়া 
করুন, আমাকে মাফ করে দিন এবং আমাকে জীবিকা দান করুন।” আর তিনি বৃদ্ধাঙ্গুলি ছাড়া সব আঙ্গুল একত্র 
করে বললেন, এ শব্দগুলো তোমাকে দুনিয়া ও আখিরাত উভয়টাকে একসাথে করে দিবে। 
(ই.ফা. ৬৬০৬, ই.সে. ৬৬৫৯) 
Cael cuga cg les ONG BS As of 3 8 Hf Be (range) te 
Hh Rah Lp dal fe BES Ee 45 ily — a5 Of Al Se Lh Lok BS C 
EE Uf og Beg UE ah : UB FEE dl JD Se US: UN off FS 
Sf aL 4 Ee 605 He EY : UU SL Ol Wl Unig CK SC be Us SLY 
৬৭৪৫-(৩৭/২৬৯৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
মু্স'আব ইবনু সা'দ (রাষিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা (সা‘দ) আমাকে হাদীস শুনিয়েছেন যে, 
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সু্ট-এর কাছে (বসা) ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের মাঝে কেউ কি 
প্রতিদিন এক হাজার পুণ্য হাসিল করতে অপারগ হয়ে যাবে? তখন সেখানে বসে থাকাদের মধ্য থেকে এক 
প্রশকারী প্রশ্ন করল, আমাদের কেউ কিভাবে এক হাজার পুণ্য হাসিল করবে? তিনি বললেন, সে একশ’ তাসবীহ 
(সুবহানাল্ল-হ) পাঠ:করলে তার জন্যে এক হাজার পুণ্য লিখিত হবে এবং তার ('আমালনামা) হতে এক হাজার 
পাপ মুছে দেয়া হবে। (ই.ফা. ৬৬০৭, ই.সে. ৬৬৬০) 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-১৮ . 
Wwww.waytojannah.com 


Contents 


১১৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


o# “ 5s 2 Ek ল cut EEE 
AD FS OM TDL oP ELD Lat ob - 1 
- ১১. অধ্যায় : কুরআন পাঠ ও যিক্রের জন্য একত্রিত হওয়ার মর্যাদা 

EE) sll 0 Ln, TS STE aye SSL ~~ Fe (Y1Aq/rA) NYE 
Le ae Pl cp dls 5 BS ‘aos UE, GUA 33: Jb - SPI bil, - 
UK dl Ok GY LK be LS Sng Ce Vb BE Al JD 06: I of LP 
8 dE Ute Kn 9 BAST GN dd Ae BL nile se SoG CAG DB py SK ns 
Al Ji le 23 Ln Gob SK Ls 8 56 8 SOS Le All fe 8 ANG TASTY WY 
SL SY Hs BLES 4 is Lk A oh be FH GEIL UGH bbs 
© E55 Hh Ale a Ba is Bie as A AKT KOUN ios eg ref Ca) ree 


1A 24 


৬৭৪৬-(৩৮/২৬৯৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তামীমী, আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও মুহাম্মাদ 
ইবনুল ‘আলা আল হামদানী (রহঃ) .:... আবূ ছ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 


বলেছেন : যে লোক কোন ঈমানদারের দুনিয়া থেকে কোন মুসীবাত দূর করে দিবে, আল্লাহ তা‘আলা বিচার 
দিবসে তার থেকে মুসীবাত সরিয়ে দিবেন। যে লোক কোন দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তা'আলা 
দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে লোক কোন মুসলিমের দোষ-ক্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ 
তা'আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ক্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাই-এর সহযোগিতায় 
আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। যে লোক জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়, 
আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যখন কোন সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোন 
একটি গৃহে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং একে অপরের সাথে মিলে (কুরআন) অধ্যয়নে লিপ্ত 
থাকে তখন তাদের উপর শান্তিধারা অবতীর্ণ হয়। রহ্‌মাত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে এবং ফেরেশতাগণ 
তাদেরকে পরিবেষ্টন করে রাখেন। আর আল্লাহ তা'আলা তীর নিকটবর্তীদের (ফেরেশ্তাগণের) মধ্যে তাদের কথা 
আলোচনা করেন। আর যে লোককে ‘আমালে পিছনে সরিয়ে দিবে তার বংশ (মর্যাদা) তাকে অগ্রসর করে দিবে 
না।" (ই.ফা, ৬৬০৮, ই,সে. ৬৬৬১) 


AA ie GF La ES C of BS DES 0 Al Xe ts LS SL BES (fj WEY 
of be ple 3 Be Ll of Se 9 pe fF AEN LEE VE AL AES 
3 33 OAL of C2 G2 Be of S28 Bias BE A J IH: ONE 


' যে ব্যক্তিকে তার ‘আমালে দূর সরিয়ে রাখে। তাকে তার সমৃদ্ধ বংশ মর্যাদা এগিয়ে নিতে পারবে না। সুতরাং যার ‘আমাল কম সে 
কখনো অধিক সৎকর্মশীল লোকের মর্যাদায় উন্নীত হতে পারবে না। সেক্ষেত্রে তার উচিত হবে যে, স্বল্প ‘আমাল, বাপ-দাদাদের 
কৃতিত্ব ও বংশ মর্যাদার উপর ভরসা না করে সর্বদা নেক ‘আমালে জড়িয়ে থাকা। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১১৫ 


৬৭৪৭-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও নাস্র ইবনু ‘আলী আল জাহ্যামী (রহঃ) ..... 
আবু ছরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : ..... আবু মু'আবিয়াহ্‌ (রহঃ)-এর 
হাদীসের অবিকল । তবে আবু উসামার হাদীসে “দুঃস্থ লোকের অভাব লাঘব করার” বর্ণনা নেই । 


(ই.ফা. ৬৬০৯, ই.সে. ৬৬৬২) 

As Ee oh a EE Ee £ JG Bes ns wid: gr EA Ee (YY. AYA) AVEA 

et GI ms os TIO of oe Se: 5 ee of 9 oF SEY Gn Ul ci 
PRG EO SD ss TEETH TS 
dip tas dl ASS, dial eile <I 
৬৭৪৮-(৩৯/২৭০০) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আগার আবু মুসলিম (রহঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আবূ হুরাইরাহ্‌ ও আবু সা‘ঈদ আল খুদরী (রাযিঃ) তারা উভয়ে 
সাক্ষ্য দিচ্ছেন যে, নাবী 3% বলেছেন: কোন জাতি আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার যিক্র করতে বসলে একদল 
ফেরেশৃতা তাদেরকে ঘিরে ফেলে এবং রহ্মাত তাদেরকে ঢেকে নেয়। আর তাদের উপর শাস্তি নাযিল হয় এবং 

আল্লাহ তা'আলা তার নিকটস্থ ফেরেশ্তাগণের মধ্যে তাদের আলোচনা করেন। (ই.ফা. ৬৬১০, ই.সে. ৬৬৬৩) 

EIS ALY Vik ok dled EG LAD Le BS i 09 AS SEES (fey WEA 
৬৭৪৯-(.../...) যৃহায়র ইবনু হার্ব (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ) হতে এ সানাদে হুবহু হাদীস বর্ণনা 

করেছেন। (ই.ফা. ৬৬১০, ই.সে. ৬৬৬৪) 

FA ot + "ye «55d rd yn > EC AS NY: ) 8) 3 Ec (YY. TEX ‘)- Yo. 
Le: U8 mcd a He be BC EA: OU tS of te OLE di gl 
3 Of: 06 LY Gl Cals : 156 Ts SY) LCE Ce dl OG A SS GL 1 196 CH 
FE 4 UL Ufo oe beh Ae UH BEE Al I oe lok BE C9 SL SPE 
SLD Wik Le oe ELS A SG ULE : 10 TLE Ur JB Ll i Ab EES 
Ch YL LCE Lar : 5 Ek 2 

Hf Al Lie ol 2S LS LG DLL od Lh : U6 ah YY Cl Cally: 1 
৬৭৫০-(৪০/২৭০১) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সা'ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, মু'আবিয়াহ্‌ (রাযিঃ) মাসজিদে একটি ‘হাল্কা'র উদ্দেশে বের হলেন। অতঃপর তিনি 
বললেন, কিসে তোমাদেরকে এখানে বসিয়েছে (তোমরা এখানে বসেছ কেন)? তারা বলল, আমরা আল্লাহর যিক্র 
করতে বসেছি । তিনি বললেন, আল্লাহর শপথ! এছাড়া আর কোন বিষয় তোমাদেরকে বসায়নি? (তোমরা কি শুধু 
এ জন্যেই বসেছ?) তারা বলল, আল্লাহর শপথ! এছাড়া অন্য কোন বিষয় আমাদেরকে বসায়নি। তিনি বললেন, 
আমি তোমাদেরকে অপবাদ দেয়ার উদ্দেশে শপথ প্রার্থনা করিনি। রসূলুল্লাহ 38-এর দৃষ্টিতে আমার যে সম্মান 


ছিল সে অনুযায়ী আমার চেয়ে কম হাদীস বর্ণনাকারী কেউ নেই৷ একবার রসূলুল্লাহ 3% তার সহাবাদের একটি 
‘হালকা'র নিকটে গিয়ে বললেন, কিসে তোমাদের বসিয়েছে? তারা বলল, আমরা বসেছি আল্লাহর স্মরণ ও তার 


Wwww.waytojannah.com 


Contents 


১১৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


কৃতজ্ঞতা প্রকাশের জন্য । যেহেতু তিনি আমাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন এবং আমাদের উপর তিনি 
ইহসান করেছেন। তিনি বললেন, আল্লাহর শপথ! তোমাদেরকে কি শুধু এ বিষয়েই বসিয়েছে? 
তারা বলল, আল্লাহর শপথ! আমাদেরকে একমাত্র এঁ বিষয় বসিয়েছে। তিনি বললেন, আমি তোমাদেরকে 
অপবাদ দেয়ার জন্যে শপথ করতে বলিনি; বরং আমার নিকট জিব্রীল (আঃ) এসে আমাকে অবহিত করেছেন 
যে, আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা ফেরেশ্তাগণের নিকট তোমাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন। 
(ই.ফা. ৬৬১১, ই.সে. ৬৬৬৫) 


iia cL BFC clad UU -\Y 
১২. অধ্যায় : বেশি বেশি ক্ষমা প্রার্থনা বা ইসতিগৃফার করা মুস্তাহাব 
3S Ue yer PES = Ss as EY, SE 3 BS (vv.vfei)y- V০) 
I-A - 5d" OES OF 45D of UF ol be 0 0 HS UST 3: SE 
5a Le CB 8 dl Sly sl ob cle UG : : U6 FE dl J 
৬৭৫১-(৪১/২৭০২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবূ রাবী' আল ‘আতাকী (রহঃ) 
Tes রসুলুল্লাহ 3-এর সহাবা আগার আল মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: 


আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়, তাই আমি দৈনিক একশ’ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা 
করে থাকি । (ই.ফা. ৬৬১২, ই.সে. ৬৬৬৬) | 


be UF Be 5 2 Ue A ie fe EE At of 08 Hf ES (fe) Wey 
Cu BE a 342 06: JU 0 SY BE Gh nl bn OSG BN ie: ES 
SECU Pe ELEY: sb dl ETRE 
৬৭৫২-(৪২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু বুরদাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি নাবী 3ু- এর সহাবা আগার (রাযিঃ) হতে শুনেছি, তিনি ইবনু ‘উমার (রাযিঃ)-এর নিকট হাদীস 
বর্ণনা করতে গিয়ে বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : হে লোক সকল! তোমরা আল্লাহর নিকট তাওবাহ্‌ করো। 
রেল হা মতা হক তন! কর রর তাং কর থাকে হা ৬৬১৩, ই.সে. ৬৬৬৭) 


Ley SS 3 EB coll BA EB, C of ES SE 0 dl SE IES (.....)y-1Vor 
Eyl x ob dh CF Hl Loita 5 Ho 


৬৭৫৩-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ও ইবনুল মুসান্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ)-এর সানাদে এ সুত্রে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন । (ই.ফা. ৬৬১৪, ই.সে. ৬৬৬৮) 


ES, dd UE cy oa i : Js sl ELS een ং a E< sf ELS (Yv.rf£v)-lVeot 

ELE = EO = Ba EEE te ff EYE LA LE 
0 clis Le TD et EUR ML 1 76 EAE 
aad Es of 8b FE il Ju J: JG LA i bP a LF LS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১১৭ 


৬৭৫৪-(৪৩/২৭০৩) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, আবূ সাঈদ আশাজ্জ, আবু খায়সামাহ্‌ 
যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: যে 
লোক পশ্চিম আকাশে সূর্ধোদয় হওয়ার আগে তাওবাহ্‌ করবে আল্লাহ তা'আলা তার তাওবাহ্‌ কবুল 
করবেন ।”(ই.ফা. ৬৬১৫, ই.সে. ৬৬৬৯) 


SL anal uaks ala 2 -\ 
১৩. অধ্যায় : যিক্র নিযনস্বরে করা মুস্তাহাব 


LNA 


mls ur EY “ll it ty HS Pe uy cn EE E৯5 (YY. £/££)-1 Yo০ 
J DE USES DU TS oe 08 BE es lS: Jb asa of be OLE A be 
3 bh Ul OFS HS UE V9 Ll UPS OD Sd Cb 15) OD Uh : BE 
56 se MY de: JE AL NPAs JAY: J OF, 28S 0: JES 
CAL NES YS TAY OF : J al ILD Gh: ih 3h 545 
৬৭৫৫-(৪৪/২৭০৪) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি 
বলেন, আমরা কোন এক সফরে নাবী 3-এর সাথে ছিলাম । তখন মানুষেরা উচ্চৈঃস্বরে তাক্বীর পাঠ 
করতেছিল। নাবী 3% বললেন: হে মানব জাতি! তোমরা তোমাদের জীবনের উপর সদয় হও। কেননা তোমরা 
তো কোন বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না । নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতা, নিকটবর্তী সত্তাকে 
যিনি তোমাদের সাথেই আছেন। আবু মুসা (রাযিঃ) বলেন, আমি তীর পিছে ছিলাম । তখন আমি বলছিলাম, 
আল্লাহর সহযোগিতা ছাড়া কোন ভাল কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য 
নেই ৷ তখন তিনি (8%) বললেন, হে ‘আবদুল্লাহ ইবনু কায়স! আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে 
কোন একটি গুপ্তধনের কথা জানিয়ে দিব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রসূল! অতঃপর তিনি বললেন, 
তুমি বলো, এ! ১! ৪% 35 55২ ১ “লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হ”, অৰ্থাৎ ‘আল্লাহর 


সহযোগিতা ছাড়া কারো a er CE এগিয়ে যাওয়া এবং (খারাপ কর্ম থেকে) ফিরে আসার সামর্থ্য নেই’ 
_ (ই.ফা. ৬৬১৬, ই.সে. ৬৬৭০) 


SE Cf ais LF xen EAN ain G9 GAAS LD GELS kai I BG (fc) VON 
-্ Ly Ee ‘mel ue 


৬৭৫৬-(.../...) ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আবু সা'ঈদ আল আশাজ্জ (রহঃ) ..... ‘আসিম 
(রহঃ)-এর সানাদে এ সূত্রে তার হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৬১৭, ই.সে. ৬৬৭১) 


LE cl Ee 05 7 bh BS OL Li md das 3 ES (../t0)-1Vov 
2) > - : J - BE BUS A FE 4 I EE il ain of 0 be 
MULE Ys Lol OSE SY LE BEE 4 Los JE - J - Lf Adv dl YY 2 SY 3b G5 Se Uk 


* কিয়ামাতের প্রাক্কালে সূর্য পশ্চিমাকাশে উদিত হবে। পশ্চিম দিকে সূর্যোদয় হওয়ার পরে আর কারো তাওবাহ্‌ আল্লাহ তাআলা কবৃল 
কল্পবেন না। 


Wwww.waytojannah.com 


Contents 


১১৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


GTA UH. HEY TE te Lk se BY CIE UN - ne UY OB: J 
AG NEB YG UA YY: J a dD 
৬৭৫৭-(৪৫/...) আবু কামিল ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত । তারা 
(সহাবাগণ) রসূলুল্লাহ 3-এর সাথে ছিলেন এবং তারা একটি উঁচু টিলায় আরোহণ করতেছিলেন। তিনি বলেন, 
লোক যখনই কোন টিলার উপরে উঠত তখন উচ্চকন্ঠে “লা- ইলা-হা ইল্লাল্স-হ ওয়াল্ল-হু আকবার” (আল্লাহ 
ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ্‌ নেই এবং আন্তাহ মহান) বলত । তিনি (রাবী) বলেন, তখন নাবী বুট বললেন : 
তোমরা তো অবশ্যই কোন বধির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না । তিনি বলেন, এরপর নাবী ইট বললেন : 
হে আবু মূসা অথবা হে ‘আবদুল্লাহ ইবনু কায়স! আমি কি তোমাকে এমন এক কালিমাহ্‌ সম্পর্কে জানিয়ে দিব না 
যা জান্নাতের গুপ্তধন? আমি বললাম, হেঁ আল্লাহর রসূল 3%! তা কি? তিনি বললেন, “লা- হাওলা ওয়ালা- 
কৃওয়াতা ইল্লা- বিল্লা-হ” অর্থাৎ- (আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভাল কর্ম করার এবং খারাপ কর্ম থেকে 
বিরত থাকার সামর্থ্য নেই) । (ই.ফা. ৬৬১৮, ই.সে. ৬৬৭২) 
ট ur a i Fre ৷ rr all EE wey) Er a KE AE, (-.-/...) = MYA 
ES KS BE Al ILO CL: J ing 
৬৭৫৮-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আবূ মূসা (রাধিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% আমাদের নিকট আগমন করলেন। এরপর তিনি তার হুবহু হাদীস উল্লেখ করেন। 
(ই.ফা. ৬৬১৯, ই.সে. ৬৬৭৩) 


| ং wr 2s! ue cD) 0 AS BL NE = Ee celts cn cl Er (.../-..) = 1Y0৭ 
ale S32 55 KY a 0 FED es ls: Ub cage of CF ULE 
৬৭৫৯-(../.) খালাফ ইবনু হিশাম ও আবূ রাবী* (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত। কোন এক 


যুদ্ধে আমরা রসূল 3%-এর সাথে ছিলাম। তারপর তিনি ‘আসিম-এর হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেন। 
(ই.ফা. ৬৬২০, ইসে. ৬৬৭৪) 


5 CE ৮ নাদ JIS Las Fl ml ; GEL EE, CJA) 
dH US GHG 33 Jy Spd 3 J 8 HE Al ILO a: JU se 
AL IEG TS TAY 8S Be 8 5s SAT HTD Ge i Sl 
৬৭৬০-(৪৬/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা 
রসূলুল্লাহ 3-এর সাথে কোন এক যুদ্ধাভিযানে ছিলাম । তারপর তিনি সম্পূর্ণ হাদীস বর্ণনা করেন। তিনি তার 
বর্ণনায় বলেছেন, “এ সত্তার শপথ, তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের উটের গর্দানের চেয়েও অতি 


নিকটবর্তী ৷” তবে তার হাদীসে “লা- হাওলা ওয়ালা- কৃওয়াতা ইল্লা- বিল্লা-হ” কথাটির উল্লেখ নেই। 
(ই.ফা. ৬৬২১, ই.সে. ৬৬৭৫) 


SM A= LE EL et AN Ul Pl 0 js SE ES (iv) 
be Pfs uke SS BE 4 I LO: IGA hg off Ce OC BS le 
AL EIB YS TAY: Jb: ohh 20) 538 bn IE she ~ 9 - 25) 59s 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১১৯ 


৬৭৬১-(৪৭/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ মূসা আল আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 আমাকে বলেছেন : আমি কি তোমাকে এমন একটি কালিমাহ্‌ সম্পর্কে জানিয়ে দিব না 
যা জান্নাতের গুপ্তধন? কিংবা তিনি বলেছেন, জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্য হতে একটি গুপ্তধনের কথা কি বলব 
না? তখন আমি বললাম, হ্যা । তারপর তিনি বললেন, “লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হ” অর্থাৎ- 
(আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভাল কর্ম করার এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই) । 

(ই.ফা. ৬৬২২, ই.সে. ৬৬৭৬) 


CP hl UA ol) 1 Lal Boy CE SH UES nee Lh LH EES (rveofeny- UV 
: FE dl I I OG od be cage fh A De BT of OP 3h off SS 
I lb nb ill ll OF : U6 le i Sef HES ae 
LC Oy Ls Bie on Ekin HEL EH YY gid BG Ty — Ts LH UU 
RS 
৬৭৬২-(৪৮/২৭০৫) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... আবু বাক্র (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি রসুলুল্লাহ -এর নিকট বললেন, আপনি আমাকে এমন একটি দু'আ শিখিয়ে দিন, যা দ্বারা আমি 
আমার সলাতে দু'আ করব । তিনি বললেন, তুমি বলো, “আল্প-হুম্মা ইনী যলামৃতু নাফ্সী যুলমান কাবীরা” অর্থাৎ- 
‘হে আল্লাহ! আমি আমার নিজের উপর বড় যুল্ম করেছি ৷’ 
কুতাইবাহ্‌ (রাযিঃ) বলেন, “কাসীরা, ওয়ালা- ইয়াগফিরুয্‌ যুনুবা ইন্লা- আন্তা ফাগফির্লী মাগফিরাতাম 
মিন ‘ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রহীম” অর্থাৎ- ‘অনেক । আপনি ছাড়া কেউ পাপরাশি মার্জনা 
করতে পারে না। সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করুন এবং আমার উপর দয়া করুন। 
অবশ্যই আপনি একমাত্র ক্ষমাশীল, পরম দয়ালু ।” (ই.ফা. ৬৬২৩, ই.সে. ৬৬৭৭) 
Gh es i ORD GOAL iy C9 A Le USL alll ff ASS (fj 
AUG: IEP EAT FEA fe se of 09 33 Le 0) 
BRL ua LEST VELA LO Ges Sf ON Gal 
৬৭৬৩-(.../...) আবু তাহির (রহঃ) ..... আবুল খায়র (রহঃ) থেকে বর্ণিত । তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র 
ইবনুল ‘আস (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, আবু বাক্র সিদ্দীক (রাঘিঃ) রসুলুল্লাহ 3ু্-এর নিকট বললেন, হে 
আল্লাহর রসূল সু! আপনি আমাকে এমন একটি দু'আ শিখিয়ে দিন যার সাহায্যে আমি আমার সলাতে ও গৃহে 
নিয়মিত দু'আ পড়তে পারি। তারপর তিনি লায়স-এর হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া হাদীসে 
রয়েছে যে, তিনি |"%4$ ৮ বলেছেন। (ই.ফা. ৬৬২৩, ই.সে. ৬৬৭৮) 
REY OA La Cn TD lt 
১৪. অধ্যায় : (আল্লাহর কাছে) ফিত্নাহ্‌ ইত্যাদির অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা 
OBS YE - 6 8 Lily - IS Shs AEs of C2 8 SH UES (onsfeay vat 
Sf CR Lal IES se SE OK BEE Al UA Lf Lise te al te lis SS SS 


Wwww.waytojannah.com 


Contents 
১২০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


a bly Hh 2a is coh HSS SH ies SE Ly J Ae J A eS 
Ch Ck LE UH oe ol By Ly i sy GUS Unt Hell JE ood $3 25 oe 
cn dy bl GB Al Sy SIE OH Ce US GUS CG ok ely pA Cn AI 
“Ady Ars pos Jul 
৬৭৬৪-(৪৯/৫৮৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... ‘'আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3% এ দু'আসমূহ পাঠের মাধ্যমে দুআ করতেন, “আল্প-হুম্মা ফাইন্নী আ“উযুবিকা 
মিন্‌ ফিত্নাতিন্‌ না-রি ওয়া ‘আযা-বিন্‌ না-রি ওয়া ফিত্নাতিল কব্রি ওয়া ‘আযা-বিল্‌ কব্রি ওয়ামিন্‌ শার্রি 
ফিত্নাতিল গিনা ওয়ামিন্‌ শার্রি ফিত্নাতিল ফাক্রি ওয়া আ“উযুবিকা মিন্‌ শার্রি ফিত্নাতিল মাসীহিদ্‌ দাজ্জা-ল, 
আল্ল-হম্মাগ্‌সিল খতা- ইয়া-ইয়া বিমা-য়িস্‌ সাল্‌জি ওয়াল বারাদ, ওয়ানাক্ধি কল্‌বী মিনাল খতা-ইয়া- কামা- 
নাক্কাইতাস্‌ সাওবাল্‌ আব্ইয়াযা মিনাদ্‌ দানাস ওয়া বা-‘ইদ বাইনী ওয়া বাইনা খতা- ইয়া-ইয়া কামা- বা-‘আদ্ৃতা 
বাইনাল মাশ্রিকি ওয়াল মাগ্রিব, আল্প-হুম্মা ফা-ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা’সামি 
ওয়াল মাগ্রাম।” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট জাহান্নামের ফিত্নাহ্‌ থেকে আশ্রয় চাই, জাহান্নামের 
শাস্তি হতে আশ্রয় চাই, কবরের ফিত্নাহ্‌, কবর শাস্তি ও ধন-সম্প্ন্দর ফিতনাহ্‌ এবং অসচ্ছলতার ফিঙনার 
খারাবী হতে আপনার নিকট আশ্রয় চাই । আমি আপনার নিকট মাসীহ দাজ্জালের ফিত্নার বিভ্রান্তির অপকারিতা 
থেকে আশ্রয় চাই । হে আল্লাহ! আমার গুনাহ্‌সমূহ বরফ ও কুয়াশার স্নিদ্ধ-শীতল পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার 
করে দিন। আমার অন্তর পবিত্র করে দিন যেভাবে আপনি সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করে দেন। আমি ও 
আমার গুনাহসমূহের মাঝে দূরত্ব করে দিন যেমন আপনি পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছেন। হে আল্লাহ! 

আমি আপনার নিকট অলসতা, বার্ধক্য, গুনাহ ও ধার-কর্জ হতে আশ্রয় চাই ।” (ই.ফা. ৬৬২৪, ই.সে. ৬৬৭৯) 

. Syl Ev EARS ur I) dias si [Ens tS si REG (fy Ye 

৬৭৬৫-(../...) আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ)-এর সানাদে এ সূত্রে হুবহু হাদীস বর্ণিত । 

(ই.ফা. ৬৬২৫, ই.সে. ৬৬৮০) 
ee cE eo 22h পল 3 Ed - 
1283 July all On AA eb -\e 
১৫. অধ্যায় : অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা 
al GB atl As Ul, fb AE 9 ES Ol 3 ED (rv.exfe)- VN 

Jy foals SEY Sy Sad on dy Sl ol Lele : U6 BE Al UD US: HAL 
Uy Bl Bs iv Dh Ae i SS 
৬৭৬৬-(৫০/২৭০৬) ইয়াহইয়া ইবনু আইয়ুব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসুলুল্লাহ 3% বলতেন : “আল্ল-হুম্মা ইরী আউযুবিকা মিনাল ‘আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল 
হারামি ওয়াল বুখ্‌লি ওয়া আ‘উযুবিকা মিন ‘আযা-বিল কব্‌রি ওয়ামিন ফিত্নাতিল মাহ্‌ইয়া- ওয়াল মামা-ত”। 
অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, বখিলতা থেকে আশ্রয় চাচ্ছি। 


আমি আপনার নিকট আরও আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি, জীবন ও মরণ্রে ফিত্নার খারাবী থেকে” 
(ই.ফা. ৬৬২৬, ই.সে. ৬৬৮১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১২১ 


BS byl Lo 0 Loe 005 5 Sh Bo cals gf BES, (fei) VV 
re) UH SnD Ad OH 5 0 HE as BE Lo 2 cod to oh op Cas 
TLE 
৬৭৬৭-(../...) আবু কামিল ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে 
নাবী 3 হতে তার অবিকল হাদীস বর্ণিত । তবে ইয়াযীদ বর্ণিত হাদীসে নাবী ঈু-এর বাণী ‘জীবন ও মরণের 
ফিত্নার খারাবী হতে’ কথাটি উল্লেখ নেই । (ই.ফা. ৬৬২৭, ই.সে. নেই) 
od be LA UU te Ne C8 US 50 Lh Le AS 3 ES (fot WIA 
BES SCE ES 4 BE Gl oF SL 0 


৬৭৬৮-(৫১/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর সূত্রে 
নাবী কুৰ হতে বর্ণিত যে, তিনি আশ্রয় চেয়েছেন বর্ণিত বিষয়সমূহ থেকে এবং বখিলতা হতে । 
(ই.ফা. ৬৬২৮, ই.সে, ৬৬৮২) 
CUES DIR ES Land Al bs jes Eo Lodi al Lh 8 Hf GES (fer) 
oe SL Af Od Hl EAD oS ye S25 BEE Lal OS: Ub ud be eh th Uiet is 
lh Bod LG SEES SB ASI SS 
৬৭৬৯-(৫২/...) আবু বাক্র ইবনু নাফি‘ আল ‘আব্দী (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, নাবী 3% এ দু‘আসমূহ পাঠ করতেন : “আল্প-হুম্মা ইনী আউযুবিকা মিনাল বুখলি ওয়াল কাসালি ওয়া 
আর্যালিল ‘উমুরি ওয়া ‘আযা-বিল কব্রি ওয়া ফিত্নাতিল মাহ্‌ইয়া- ওয়াল মামা-ত” । অর্থাৎ- “হে আল্লাহ! আমি 
আপনার নিকটে বখিলতা, অলসতা, নিকৃষ্ট জীবন-যাপন, তাত হা গবা কা দয 
আশ্রয় চাই”. (ই.ফা. ৬৬২৯, ই.সে. ৬৬৮৩) 


289 pM AOL FULD p gi Ca LAD ah Uly ~ 11 

১৬. অধ্যায় : খারাপ সিদ্ধান্ত, (মুসীবাতে) দুঃখ পাওয়া ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা 

sa dn AE 2 LL GES Yu SD 0 OT SL sar SEL (1. ver) = YY. 
ZILLE Cas sloth AOS ny sUnl sg te Vs OS BE al | Eh al bP le ff be 
sD Ae Ln) slo) 

Ge ay D5 oi Ul UU OU 6 od SP 
৬৭৭০-(৫৩/২৭০৭) ‘আম্র আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত যে, রসূলুল্লাহ টু আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টের অনিষ্ট থেকে, দুঃখ পাওয়া থেকে, শত্রুদের আনন্দ থেকে 

. এবং বালা-মুসীবাতের কষ্ট থেকে । 


‘আম্র তার হাদীসে বলেছেন যে, সুফ্‌ইয়ান (রহঃ) বলেছেন, আমি সন্দেহ করছি, এর মধ্যে একটি বাড়িয়ে 
বলেছি । (ই.ফা. ৬৬৩০, ই.সে. ৬৬৮৪) 


স্নস্ীীক্ষ ক্বা্ললিকাব্া /4.স) প্র <২ 
Wwww.waytojannah.com 


Contents 


১২২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


AA 


Ul 4 bil, a bh Loe Be, Cc A ES a LC LEH GES (vv. nfo) -1VV) 
4 oe 0 HS ol He CF Cs OY Cn DY Sp uns of G5 355 02 chy 
Ee ERE ES AN ES CSA CLA: I cally of OF Be Cs: I ne 
SEE GE C5 ie SUE Al LS Sl UE YL US: J% FE dn 
“SB A bs 53 
৬৭৭১-(৫৪/২৭০৮) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ, মুহাম্মাদ ইবনু রুমহ্‌ (রহঃ) ..... খাওলা বিনতু হাকীম আস্‌ 
সুলামিয়্যাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন: যে 
লোক কোন ঘাঁটিতে নেমে এ দুআ পড়ে, “আয়ু বিকালিমাতিল্‌ লা-হিতৃ্‌ তা-ম্মা-তি মিন্‌ শার্রি মা- খলাক্‌"। 
অর্থাৎ- “আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দিয়ে তার নিকট তাঁর সৃষ্টির খারাবী হতে আশ্রয় চাই৷” সে ওঁ ঘাঁটি হতে 
অন্য ঘাটিতে রওনা না হওয়া পর্যন্ত তাকে কোন কিছুই কোন ক্ষতি সাধন করতে পারবে না। 

(ই.ফা, ৬৬৩১, ই,সে. ৬৬৮৫) 
bil, - Ay of oe LASS All sh ngs © LUA BS (foe) 
Ed 03 BE OAs - Se USL J cy dl Ee BS ts 
oy of 55 be he SB SADE EN GS A AE CY hs bo BES hs SY 
Ly Sl UES So LEST UY : 6 FE A ILD as BL ES Sb DA i 

Mla U5 At fa) YOU GE Ut tga SACD 
৬৭৭২-(৫৫/...) হারূন ইবনু মা‘রফ ও আবূ তাহির (রহঃ) ..... খাওলাহ্‌ বিনতু হাকীম আস্‌ সুলামিয়্যাহ্‌ 
(রাযিঃ) থেকে _বর্ণিত। তিনি বলেন, তিনি রসূলুল্লাহ বন্-কে বলতে শুনেছেন যে, তিনি বলেছেন : তোমাদের 
মধ্যে কেউ যখন কোন ঘাঁটিতে নামেন তথন সে যেন এ দু'আ পড়ে- “আ'উযু বিকালিমাতিন্লা-হিত্‌ তা-ম্মা-তি 
মিন্‌ শার্রি মা- খলাক্‌”। অর্থাৎ- ‘আমি পূর্ণাঙ্গ কালিমাহ্‌ দ্বারা আল্লাহর নিকট তার সৃষ্টির খারাবী থেকে পানাহ 
চাই’ । এতে সে লোক এ খীটি হতে অন্যত্ৰ রওনা হওয়া পর্যন্ত কোন কিছু তাকে ক্ষতি সাধন করতে পারবে না। 

(ই.ফা. ৬৬৩২, ই.সে. ৬৬৮৬) 
Al A of be ple of UGS be A tC IN, Gd Mv WN 
CH Uh: OU RES Se ba HH CA IAD U: JH BEd 0: J 

La 5 GE Cys i Ll al we, Sl Sid 

৬৭৭৩-(.../২৭০৯) ইয়া‘ক্ব (রহঃ) বলেন, কা*কা* ইবনু হাকীম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 

বর্ণিত তিনি বলেন, এক লোক নাবী কু%-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল সু! গত রাতে একটি বিচ্ছু 

আমাকে দংশন করার কারণে আমি বড় কষ্ট পেয়েছি। তিনি বললেন, যদি তুমি সন্ধ্যায় এ দু‘আটি পড়তে “আ'উযু 

বিকালিমাতিল্লা-হিত্‌ তা-ম্মা-তি মিন্‌ শার্রি মা- খলাক্‌" অর্থাৎ- ‘আমি পূর্ণাঙ্গ কালিমাহ্‌ দ্বারা আল্লাহর নিকট তার 
সৃষ্টির খারাবী থেকে পানাহ চাই’ তাহলে সে তোমাকে ক্ষতি করতে পারত না। (ই.ফা. ৬৬৩২, ই.সে. ৬৬৮৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দু'আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১২৩ 


be 32 of 35 be Lh GS bial BS ne FSS (odo) WY 
Us 0 08: 5655 Ue SES OE de pla GOS TSA 3k UF ci 
AY HF Se dm. UO RET dl I) 
৬৭৭৪-(../...) ‘ঈসা ইবনু হাম্মাদ আল মিস্রী (রহঃ) আবু হুরাইরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত । (তিনি 


বলেন,) এক লোক বলল, হে আল্লাহর রসূল! আমাকে একটি বিচু দংশন করেছে। এরপর ইবনু ওয়াহ্ব-এর 
হাদীসের অবিকল । (ই.ফা, ৬৬৩৩, ই.সে, ৬৬৮৭) 


ER Aly pl Sp Ask Ul NV 
১৭, অধ্যায় : বিছানা গ্রহণ ও ঘুমানোর সময় যা বলতে হয় 
EL OU - Ub Bil — Al CF GEMS ot of ULE BS (1vy.for)y-TVVe 
AUD ge OF HH RS dE oh he be pak be cn En LU JU Ul 
CAA SE Al he cle orkid BLD Ys aly fh as cl ty : J HE 
Yd GE Ts bY wh A HES SY ck lly HY gd thy BY ts A 
fy Eh Hl tn CL OBA sl on Dally CLT oh Sis IH gh ly cil 

a) SH ss Ll OF J al SH LS ET: MLA SHY LESS A JN 

৬৭৭৫-(৫৬/২৭১০) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব 
(রাযিঃ) থেকে বর্ণিত। (তিনি বলেন,) রসূলুন্তাহ 3 বলেছেন : যখন তুমি তোমার বিছানা গ্রহণ করবে তখন 
সলাতের ওযুর মতো তুমি ওযূ করে নিবে। এরপর তুমি তোমার ডান কাতে শুয়ে পড়বে। তারপর তুমি বলবে, 
“হে আল্লাহ! আমি আমার চেহারাকে তোমার প্রতি সমর্পণ করলাম, আমার কাজ-কর্ম তোমার নিকট অর্পণ 
করলাম । আমি প্রতিদান পাওয়ার প্রত্যাশায় এবং শান্তির ভয় পূর্বক তোমার নিকট আশ্রয় চাইলাম ৷ তুমি ব্যতীত 
নেই কোন আশ্রয়স্থল ও নেই কোন মুক্তির স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর বিশ্বাস আনলাম, তুমি 
যে নাবীকে পাঠিয়েছ তার প্রতি বিশ্বাস আনলাম।” আর এ বাক্যগুলোকে তোমার শেষ কথা বলে গণ্য করে নাও । 
এরপর যদি তুমি এ রাতে মারা যাও তাহলে তুমি ফিতরাতের উপরই মৃত্যুবরণ করলে । 

বারা (রাযিঃ) বলেন, আমি এ দু'আগুলো মনে রাখার জন্যে বার বার পড়তে গিয়ে আমি বললাম, (হে 
আল্লাহ) আমি আপনার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাকে আপনি প্রেরণ করেছেন। অর্থাৎ (‘তোমার 
নাবীর’ স্থানে ‘তোমার রসূল’ বললাম)। তিনি বললেন, তুমি বলো, আমি বিশ্বাস স্থাপন করেছি তোমার নাবীর 
প্রতি যাকে তুমি প্রেরণ করেছ । (ই.ফা. ৬৬৩৪, ই.সে. ৬৬৮৮) 


: 05-23 CH old — A te EBS a 0h dl Se 9 LOL BS (fee) WYN 
Vda 5 SE ead ie BE Ll OF cme OR HI OP BSE Of das le LAD Cis 
IE Ll El US Gen Soe SN bo dl 


Wwww.waytojannah.com 


Contents 


১২৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৭৭৬-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ)-এর সূত্রে 
নাবী 3% হতে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মানসূর বর্ণিত হাদীসটি সম্পূর্ণ বর্ণনা করেছেন। আর হুসায়ন- 
এর হাদীসে ‘যদি সে সকালে উপনীত হয় তাহলে সে কল্যাণপ্রাপ্ত হবে’ কথাটি বর্ধিত বর্ণনা করেছেন। 

(ই.ফা. ৬৬৩৫, ই.সে. ৬৬৮৯) 

uu ol ত ie [Eo gs fC Ex dh ts £y CRO LR ./°Y)- ED AAA 
be SSG SHE Ch Ll Chas: UN Eh 0 se Ue dt Ui: YG 55 ss a Le 
bh CLL ale 09651 Sh Le Sati Ef 1 S00 A HE al JU ge oh ol 
bY bY wh a ED SY od Ll SY ook Sl, SY os 5 SY 
5 Hs Ob ce CL LN. ek os fy LH pA dis cL SY y) a 
Ll Cn S52 8 J OH 

৬৭৭৭-(৫৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) থেকে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 3% এক লোককে আদেশ করলেন রাত্রে সে শয্যা হণ করবে তখন সে বলবে- “আল্প-হুম্মা 
আস্লামৃতু নাফসী ইলাইকা ওয়া ওয়াজ্‌জাহ্‌তু ওয়াজূহি ইলাইকা ওয়া আল জা’তু যাহ্রী ইলাইকা ওয়াফাও 
ওয়াযৃতু আম্‌রী ইলাইকা রাগৃবাতান্‌ ওয়া রাহ্বাতান্‌ ইলাইকা লা- মাল্জাআ ওয়ালা- মান্জা- মিন্কা ইল্লা- 
ইলাইকা আ-মান্তু বিকিতা-বিকাল্লাষী আন্যাল্তা ওয়াবি রসুলিকাল্লাষী আর্সাল্তা, ফা-ইন্‌ মা-তা মা-তা ‘আলাল 
ফিত্রাহ্‌”। অর্থাৎ- “হে আল্লাহ! আমি আমার আত্মাকে আপনার নিকট সমর্পণ করলাম। আমার মুখমণ্ডল 
আপনার দিকে ফিরালাম। আমার পিঠকে আপনার নিকট দিলাম পুরস্কারের আশায় ও শাস্তির ডয়ে; আপনি ভিন্ন 
. নেই কোন আশ্রয়ন্ছল আর নেই কোন মুক্তির পথ । আমি বিশ্বাস স্থাপন করেছি আপনার কিতাবের উপর যা আপনি 
অবতীর্ণ করেছেন এবং আপনার রসূলের প্রতি (বিশ্বাস স্থাপন করেছি) যাকে আপনি পাঠিয়েছেন।” এরপর যদি 
সে লোক এঁ রাতে মারা যায় তাহলে ফিতরাতের উপরই মৃত্যুবরণ করেছে (বলে গণ্য হবে) । ইবনু বাশ্শার 
(রহঃ) তার বর্ণিত হাদীসে এট ৮ 'রাত্রিকালে' কথাটি বর্ণনা করেননি। (ই.ফা. ৬৬৩৬, ই.সে. ৬৬৮৯) 
ae of IO oF EE al Le 0225 si Cl (IS HAs EB (.../°A) TD TYVA 
TH Go 1 05 330 a ig TUG ol SHY OU On BE 4 J I: UN 

a El cil iy Fb ck Ch UL tye ca OH lf od sy 

৬৭৭৮-(৫৮/.. ) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% এক লোককে বললেন, ‘হে অমুক! যখন তুমি তোমার বিছানায় আশ্রয় গ্রহণ করবে৷’ এরপর 
‘আম্‌র ইবনু মুর্রাহ্‌ বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করলেন। কিন্তু পার্থক্য এই যে, তিনি বলেছেন, “ওয়াবি 
নাবিয়্যিকাল্লাষী আর্সাল্তা” অর্থাৎ- “এবং আপনার সে নাবীর উপর বিশ্বাস স্থাপন করেছি, যাকে আপনি প্রেরণ 
করেছেন।” যদি তুমি সে রাত্রে মৃত্যুবরণ করো তাহলে ফিতরাতের উপরই মৃত্যুবরণ করলে। আর যদি ভোরে 
উপনীত হও তবে তুমি কল্যাণপ্রাপ্ত হবে। (ই.ফা. ৬৬৩৭, ই.সে. ৬৬৯১) 
of be At Ee OBS ts LOS US: JG Ls CH cl vil ES C.. fs LLL 
cll chil Ah SE BE Al J A: J ge GA a ST GO 

Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১২৫ 


৬৭৭৯-(../...) ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেছেন, রসূলুল্লাহ 3% এক লোককে আদেশ করলেন। তারপর তার অবিকল । কিন্তু তিনি “যদি তুমি 
ভোরে উপনীত হও তবে তুমি কল্যাণপ্রাপ্ত হবে” কথাটি বর্ণনা করেননি। (ই.ফা. ৬৬৩৮, ই.সে. নেই) 


ue all i cn dl Me wr Be ESC wt Ec Sas 0 dl Le Ec (YY) V/o9)- YA. 
ls GA ly sal : Anata Sl ly OS BE Al HOM oF ce ff OH 
ME Ls El Le xs Gf 3 ad La JG BEE gl 
৬৭৮০-(৫৯/২৭১১) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
নাবী 3ু্ট যখন শয্যাগহণ করতেন তখন তিনি বলতেন, “আল্প-হুম্মা বিস্মিকা আহ্‌ইয়া- ওয়া বিস্মিকা আমূতু" 
অর্থাৎ- “হে আল্লাহ! আমি তোমার নামেই জীবিত আছি আর তোমার নামেই মৃত্যুবরণ করছি।” আর যখন তিনি 
ঘুম হতে সজাগ হতেন তখন বলতেন, “আল্হামৃদু লিল্লা-হিল্লাষী আহ্‌ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া 
ইলাইহিন্‌ নুশূর” অর্থাৎ- “সকল প্রশংসা আল্লাহর জন্যই যিনি আমাদেরকে মৃত্যুবরণের পর জীবিত করছেন। আর 
তার দিকেই প্রত্যাবর্তন” (ই.ফা. ৬৬৩৯, ই.সে. ৬৬৯২) 
i ES a E52: Yu FEE 9 x 0 vail oe s ie EA (AMADA) 
ais Ef SE Al A LE 5 A Ae te SOY nO Cd LE cia: MAG LP 
4h Ud el Gl fs GHG GEST AL WiLL BH AN ely rb CHS Lal : 
BE Al J) tre Ak ra BS Le + TE TLE re TA Cid + SA 5 IE rigid Sl 
CLA SS pl 5D 05 A Ao UP 3990 8 SE OF J 
৬৭৮১-(৬০/২৭১২) ‘উকবাহ্‌ ইবনু মুকরিম আল ‘আম্মী ও আবূ বাক্র ইবনু নাফি' (রহঃ) ..... “আবদুল্লাহ 
ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি এক লোককে আদেশ করলেন, যখন শয্যাগ্রহণ করবে তখন বলবে, 
“আল্ল-হুম্মাখ লাক্তা নাফসী ওয়া আন্তা তা ওয়াফ্‌ফা-হা- লাকা মামা-তুহা ওয়া মাহ্‌ইয়া-হা ইন্‌ আহ্‌ 
ইয়াইতাহা- ফাহ্‌ফাযহা- ওয়া ইন্‌ আমাত্তাহা- ফাগ্্‌ফির লাহা- আল্প-হুম্মা ইন্নরী আস্আলুকাল ‘আ-ফিয়াহ্‌” 
অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমার জীবন সৃষ্টি করেছেন এবং আপনিই তাকে (আমার জীবনকে) মৃত্যুদান করে। 
আপনার কাছে (নাফ্‌সের) জীবন ও মরণ । যদি আপনি একে জীবিত রাখেন তাহলে আপনি এর হিফাযাত করুন। 
আর যদি আপনি এর মৃত্যু দান করেন তাহলে একে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্থতা 
প্রার্থনা করছি" । তখন সে লোকটি তাকে জিজ্ঞেস করলেন, আপনি তা ‘উমার (রাযিঃ) হতে শুনছেন? তিনি 
বললেন, ‘উমার-এর চেয়ে যিনি উত্তম (অর্থাৎ-) রসুলুল্লাহ 3% হতে শুনেছি। 
ইবনু নাফি‘ (রহঃ) তার বর্ণনায় বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু হারিস (রহঃ) হতে এবং তিনি এ 
(আমাকে শুনেছি) শব্দটি বলেননি । (ই.ফা. ৬৬৪০, ই.সে. ৬৬৯৩) 


3 EB শে 3 0S: JN Se Le [Ec > 2) ie (Yviv/0)- YAY 

Ds onl is EAL LD Hel : 096 AN A ce iS SU GST J 
2 be BY Sl SEH Ss HH UG SONG LS Bh ft Cy ED paid od 
Salil Ey ss MS Lk aS Cy Bs HS Ok I CH Gel salty TCH pis Us 


Wwww.waytojannah.com 


Contents 
১২৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Ue BS G53 OS 5 Cn Belly CH LE dl Bd Sh AB LUN oly nd BT Ul 
HEL cp IA 
৬৭৮২-(৬১/২৭১৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সুহায়ল (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আবূ সালিহ্‌ 
আমাদেরকে আদেশ করতেন, যখন আমাদের কেউ ঘুমাতে যায় সে যেন ডান পার্শ্বে কাত হয়ে শয্যাগ্রহণ করে। 
এরপর যেন বলে, “আল্প-ছম্মা রব্বাস্‌ সামা-ওয়া-তি ওয়া রব্বাল আর্যি ওয়া রব্বাল ‘আর্শিল ‘আযীম, রব্বানা- 
ওয়া রব্বা কুল্তি শাইয়িন্‌ ফা-লিকাল্‌ হাব্বি ওয়ান্‌ নাওয়া ওয়া মুন্যিলাত্‌ তাওর-তি ওয়াল ইন্জীলি ওয়াল ফুর্কা- 
নি আ‘উয়ুবিকা মিন্‌ শার্রি কুল্লি শাইয়িন্‌ আন্‌তা আ-খিযুন্‌ বিনা-সিয়াতিহি, আল্প-ছ্‌ম্মা আন্তাল্‌ আও্ওয়ালু 
ফালাইসা কাব্‌লাকা শাইউন্‌ ওয়া আন্তাল আ-খিরু ফালাইসা বা‘দাকা শাইউন্‌ ওয়া আনৃতায্‌ যা-হিরু ফালাইসা 
ফাওকাকা শাইউন্‌ ওয়া আন্তাল বা-তিনু ফালাইসা দূনাকা শাইউন্‌ ইক্যি ‘আন্নাদ্‌ দাইনা ওয়া আগৃনিনা- মিনাল 
ফাক্রি” অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আকাশমণ্ডলী, জমিন ও মহান ‘আর্শের রব। আমাদের রব ও সব কিছুর 
পালনকর্তা । আপনি শস্য ও বীজের সৃষ্টিকর্তা, আপনি তাওরাত, ইন্‌জীল ও কুরআনের অবতীর্ণকারী। আমি 
আপনার নিকট সকল বিষয়ের খারাবী হতে আশ্রয় চাই । আপনিই একমাত্র সব বিষয়ের পরিচর্যাকারী। হে আল্লাহ! 
আপনিই শুরু, আপনার আগে কোন কিছুর অস্তিত্ব নেই এবং আপনিই শেষ, আপনার পরে কোন কিছু নেই । 
আপনিই প্রকাশ, আপনার উধেবে কেউ নেই । আপনিই বাতিন, আপনার অগোচরে কিছু নেই । আমাদের ধণকে 
আদায় করে দিন এবং অভাব থেকে আমাদেরকে সচ্ছলতা দিন।” তিনি (আবূ সালিহ) নাবী পুট হতে আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রেও এ হাদীসটি রিওয়ায়াত করতেন। (ই.ফা. ৬৬৪১, ই.সে. ৬৬৯৪) 
eh be — UBL 5 - SE ES hl hh 0 0d Se RS Cf) WAY 
a Spa Bias US Uf lta Gsf 1 CAL BEE Al ILS OK : JEL of CF fl te 
Maal Sl ol 25 IS a i I, 


. 


৬৭৮৩-(৬২/...).‘আবদুল হামীদ ইবনু বায়ান আল ওয়াসিতী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38 আমাদের আদেশ করতেন যে, যখন আমরা শয্যাগ্রহণ করি তখন যেন পড়ি । 
তারপর জারীর-এর হাদীসের হুবহু হাদীস । আর তিনি বলেছেন, সকল জীবের অকল্যাণ হতে যাদের ধারণকারী 
আপনিই । (ই.ফা. ৬৬৪২, ই.সে. ৬৬৯৫) 
Co BS YU LE U9 GS YU AS Ss LE A 3 8 3H ES, Cf) WVAE 
A of be ls of be Sol op LASS UE ACE NHL BTU, 
Ken Se Bas CEL TLD TO Hel OF : Ud J Caps As SG a bl df: JN 

৬৭৮৪-(৬৩/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবু 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ফাতিমাহ্‌ (রাযিঃ) নাবী 3ক-এর নিকট এসে একজন খাদিমের 
জন্য আবেদন করলেন। তখন তিনি তাকে বললেন : তুমি বলো, “সাত আসমানের রব হে আল্লাহ! .....” 
(তারপর) সুহায়ল-এর পিতা থেকে বর্ণিত হাদীসের অবিকল উল্লেখ করেছেন। (ই.ফা. ৬৬৪৩, ই.সে. ৬৬৯৬) 


dl LE BS coals Ch dl BS LAN nga © SEL] BS (rvysfhy- Ao 


AS 9: UU BE A UD EG of 02 cf Ck dS Des of 0 Sen 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৯) যিক্র, দু'আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রাথনা ১২৭ 


3 3G a3 de 5G AE Ce bd SY AB ALLIS 25 Us Uni lo 1° AAG Salli 2273 3 
0 Sf ds a ny Y GO KD BEL : Hy AN 2 sb Sb his UY 
altall Sale «2 Bins Uy GEG ALN Lf Ud HEL mh CELL 
৬৭৮৫-(৬৪/২৭১৪) ইসহাক্‌ ইবনু মূসা আল আনসারী (রহঃ) ..... আবূ হরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের কেউ যখন তার শয্যাগ্রহণ করতে বিছানায় আসে, সে যেন তার কাপড়ের 
আঁচল দিয়ে বিছানাটি ঝাড়া দিয়ে নেয় এবং ‘বিসৃমিল্লাহ’ পাঠ করে নেয়। কেননা সে জানে না যে, বিছানা ছাড়ার 
পর তার বিছানায় কি আছে। তারপর যখন সে শয্যাখহণ করতে ইচ্ছা করে তখন যেন ডান কাত হয়ে শয্যাগ্রহণ 
করে। এরপর সে যেন বলে, “সুবহা- নাকাল্লা-হুম্মা রব্বী বিকা ওয়া যা'তু জামবী ওয়াবিকা আর্‌ ফা'উহু ইন্‌ 
আমুসাক্তা নাফ্সী ফাগৃ্‌ফির্‌ লাহা- ওয়া ইন্‌ আর্সাল্তাহা- ফাহ্‌ফাযৃহা- বিমা- তাহ্‌ফাযু বিহি ‘ইবা-দাকাস্‌ স- 
লিহীন" অর্থাৎ- “আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আমার প্রতিপালক! আপনার নামেই আমি আমার পার্শ্ব 
(দেহ) রাখলাম, আপনার নামেই তা তুলব। আপনি যদি আমার প্রাণ আটকিয়ে রাখে তাহলে আমাকে মাফ করে 
দিন। আর যদি আপনি তাকে উঠবার অবকাশ দেন তাহলে তাকে রক্ষা করুন, যেমন আপনি আপনার নেক 
বান্দাদের রক্ষা করে থাকেন।” (ই.ফা. ৬৬৪৪, ই.সে. ৬৬৯৭) 
6: UM, AY Tie A of dl Ae le Bie US oS 3H BES (.f..) VAY 
MEAG oh ED OR a n'y iD Hl 
৬৭৮৬-(../.) আবু কুরায়ব (রহঃ) ..... “উবাইদুল্লাহ ইবনু ‘উমার (রহঃ) এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা 
করেছেন। তিনি বলেছেন, এরপর সে যেন বলে, “বিস্মিকা রব্বী ওয়াযা‘তু জামবী ফা ইন্‌ আহ্‌ ইয়াইতা নাফ্সী 
ফার্হামহা-” অর্থাৎ- “হে আমার রব! তোমার নামে আমার পার্শ্ব রাখলাম। যদি আপনি আমাকে জীবিত রাখেন 
তাহলে তার উপর দয়া করুন।” (ই.ফা. ৬৬৪৫, ই.সে. ৬৬৯৮) 
te A of AES 8 OUR CH Bs US dt of SF 28 3 ES (oviehio- VAY 
Ui, GE axl oH Ad Lal : 6 3 od SIH OS BE IAS LUA lt 
MGs YAS 3 ie HAUG 
৬৭৮৭-(৬৪/২৭১৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাধিঃ) থেকে বৰ্ণিত তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতেন তখন তিনি বলতেন, “আল্হামৃদু লিল্পা-হিল্পাষী আত্‌ *'আমানা- 
ওয়া সাকা-না- ওয়া কাফা-না- ওয়া আ-ওয়া-না- ফাকাম মিম্মান্‌ লা- কা-ফিয়া লাহু ওয়ালা- মু'বিয়া” অর্থাৎ- 
“সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জীবিকা দিয়েছেন, পানি পান করিয়েছেন, তিনি আমাদেরকে দায়িতু 
বহন করেছেন, আমাদের আশ্রয় দিয়েছেন । এমন অনেক আছে যাদের জন্য কোন দায়িত্ব বহনকারী নেই, আশ্রয় 
দাতাও নেই ৷” (ই.ফা. ৬৬৪৬, ই.সে. ৬৬৯৯) 
Saag A a yd Cag iP Ud ns Sl Gl - NA 
১৮. অধ্যায় : কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা 
Uf: 6 - 3 bilry — alo Cr GEMS cs Ot 3 BS (rvyfre)- VA 
BE al J U6 Co Lise SL; BLA OH 0h 95 Ue Da be DIAL UP AS 
MLE HCE ty che CS im S55 A Le : IH OS: cd ss FS) 


*! 


এ“ 


hb) 


Wwww.waytojannah.com 


Contents 


১২৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৭৮৮-(৬৫/২৭১৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ফারওয়াহ্‌ ইবনু 
নাওফাল আল আশজা'ঈ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি “আয়িশাহ্‌ (রাধিঃ)-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ 
3% আল্লাহর নিকট কি কি দু'আ করতেন? তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ) জবাব দিলেন, তিনি (সু) বলতেন, “আল্ু- 
হুম্মা ইননী আ‘উযুবিকা মিন্‌ শার্রি মা- ‘আমিল্তু ওয়ামিন শার্রি মা- লাম আমাল” অর্থাৎ- “হে আল্লাহ! আমি 
আপনার নিকট সেসব কর্মের থারাবী থেকে আশ্রয় চাই যা আমি করেছি এবং তাথেকেও যা আমি করিনি।” 

(ই.ফা. ৬৬৪৭, ই.সে. ৬৭০০) 
0F O33 Lh dl Se US: VU AOS ly AE of OF 8 Sf ES (fag VAS 
i FG Al JAD ss FY US Et toe Le dl: Hy FGA be Dla Le ah 

MLE HCA che C2 ed Sl 3 el U4 U6: 

৬৭৮৯-(../..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... ফারওয়াহ্‌ ইবনু নাওফাল 
(রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে রসূলুল্লাহ 3%-এর দু'আ সম্পর্কে প্রশ্ু করলাম । 
তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)| বললেন, তিনি (সুটু) বলতেন : “আল্প-হুম্মা ইনী আ*উযুবিকা মিন্‌ শার্রি মা- ‘আমিল্তু 
ওয়া মিন্‌ শার্রি মা- লাম আমাল” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট সেসব 'আমালের খারাবী হতে 
আশ্রয় চাই যা আমি করেছি এৰং যা আমি করিনি।” (ই.ফা. ৬৬৪৮, ই.সে. ৬৭০১) 

0 Lo ES, C ge of CH USD: JU 3 Ls coal 5 LOL BS (fe) 1A 
AEH CS LAs Ah 0H LOL PD BS 

৬৭৯০-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশৃশার ও মুহাম্মাদ ইবনু ‘আম্র ইবনু জাবালাহ্‌ (রহঃ) ..... 
হুসায়ন (রাযিঃ) হতে এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন। তবে মুহাম্মাদ ইবনু জা“ফারের হাদীসে “ওয়া মিন্‌ শার্রি 
মা- লাম আ‘মাল” অর্থাৎ- “এৰং আমি যা করিনি তার খারাবী হতে” কথাটি উল্লেখ নেই । 


(ই.ফা. ৬৬৪৯, ই.সে. ৬৭০২) 

be A ol 0 Fe be LPLINN OF os EES cpt Lo dl Se HES (AIAN 
cL 3 Hel: ES od UK US BE Gl Lf Lisle oo db 0H EGA oe il 5 Ss 
LE AEN, LE CO 
৬৭৯১-(৬৬/...) “আবদুল্লাহ ইবনু হাশিম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে 
বর্ণিত । তিনি তার দু‘আয় বলতেন, “আল্প-হুম্মা ইন্নী আ‘উমুবিকা মিন্‌ শার্রি মা- ‘আমিল্তু ওয়া মিন্‌ শার্রি মা- 
লাম আ'মাল” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই সেসব কর্মের খারাবী হতে, যা আমি করেছি 

এবং যা আমি করিনি তাথেকেও ৷” (ই.ফা. ৬৬৫০, ই.সে. ৬৭০৩) 


Se Ee ee sf Le Lh al Se BS pls EES AS (viviwy-lvay 
US SE dl I) Of le 0H oF CAG 0 FS Ue BEL OH BS CLA ES 5h 
YY Ss 35 od He iL Wy cf OY, cic ery CAT By CLL Sal: ds 


Loe TOE ME HELE MEER LE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দু“আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১২৯ 


৬৭৯২-(৬৭/২৭১৭) হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3% 
বলতেন : “আল্লু-হুম্মা লাকা আস্লামৃতু ওয়াবিকা আ-মান্তু ওয়া ‘আলাইকা তাওয়ান্কাল্তু ওয়া ইলাইকা আনাব্তু 
ওয়াবিকা খ-সামতু আল্প-হুম্মা ইরী আয়ু বি'ইয্যাতিকা লা- ইলা-হা ইল্লা- আন্তা আন্‌ তুযিল্পানী আন্তাল 
হাইয়ুন্লাষী লা- ইয়ামৃতু ওয়াল জিন্নু ওয়াল ইন্সু ইয়ামৃত্ন”, অৰ্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার কাছেই 
আত্মসমর্পণ করেছি, আপনার প্রতিই বিশ্বাস স্থাপন করেছি, আপনার উপরই ভরসা করেছি, আপনার দিকেই ফিরে 
যাচ্ছি এবং আপনার সহযোগিতায়ই শত্রুদের বিপক্ষে যুদ্ধ করেছি। হে আল্লাহ! আপনার সম্মানের নিকট আশ্রয় 
চাচ্ছি। আপনি ছাড়া কোন মা'বুদ নেই । আপনি আমাকে বিভ্রান্তির পথ থেকে বাচান। আপনি চিরনঞ্্রীব সত্তা, যার 
মৃত্যু নেই। আর জিন্‌ জাতি ও মানব জাতি মারা যাবে।” (ই.ফা. ৬৬৫১, ই.সে. ৬৭০৪) 
te Ds wn Cl al ae) & dl er UR aly sh Ec (YYYALAYTAVAY 
U6 Aly ke 8 OE OS BE LO OA of Ce ctl Le ple of Dt Se 

D0 on A lie Ele dail ipl GF) Ue 300 by dl Xb als 
 ৬৭৯৩-(৬৮/২৭১৮) আবূ তাহির (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । (তিনি বলেন,) নাবী 
সৰ যখন ভ্রমণে থাকতেন তখন সকালবেলা বলতেন, “সামি'আ সা-মি'উন্‌ বিহাম্দিল্লা-হি ওয়া হুস্নি বালা-য়িহি 
‘আলাইনা- রব্বানা- স-হিব্না- ওয়া আফ্যিল ‘আলাইনা- ‘আ-য়িযান্‌ বিল্পা-হি মিনান্না-র” অর্থাৎ- “শ্রবণকারী শ্রণ 
করুক এবং আল্লাহর দেয়া কল্যাণ ও নি‘আমাতের উপর আমাদের প্রশংসার সাক্ষী থাকুক। হে আমাদের রব! 
আপনি আমাদের সাথী হোন এবং আমাদের উপর অনুগ্রহ দান করুন। আমি মহান আল্লাহর নিকট জাহান্নাম হতে 
আশ্রয় চাই ।” (ই.ফা. ৬৬৫২, ই.সে. ৬৭০৫) 
LF GE ff LF At LES ch ES cg all Bole CF Al Se EES (vay) - Vat 
del iad : sd ie SES UK A BE a cf A CP GAN St dl GA 
GES CSS AR GS HELD i 3 Hl df Cy Gd 0 ATS ds FS 
Li 4 Hl of Ly cf Cy UM Ly CA Cy LS CL HEL eh ge BS < 
lh sd K se Sy yah ol pt 

৬৭৯৪-(৭০/২৭১৯) উবাইদুন্লাহ ইবনু মু'আয আল ‘আম্বারী (রহঃ) ..... আবু মূসা আল আশ'আরী 

. (রাযিঃ)-এর সানাদে..নাবী 3% হতে বর্ণিত । তিনি এ দু'আর মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করতেন, “আল্প- 

হুম্মাগ্‌ ফির্লী খতীআতী ওয়া জাহ্‌লী ওয়া ইসরা-ফী ফী আম্রী ওয়ামা- আন্তা আ'লামু বিহি মিন্নী, আল্প-হুম্মাগ্‌ 
ফির্লী জিদ্দী ওয়া হায্‌লী ওয়া বতায়ী ওয়া ‘আমৃদী ওয়া কুলু যালিকা ‘ইন্দী, আল্প-হুম্মাগ্‌ ফির্লী মা- কদ্দামতু 
ওয়ামা- আখ্খার্তু ওয়ামা- আস্রার্তু ওয়ামা- আ'লানৃতু ওয়ামা- আনৃতা আ'লামু বিহি মিন্নী আন্তাল্‌ মুকাদ্দিমু 
ওয়া আন্তাল্‌ মুয়াখৃখিরু ওয়া আনৃতা 'আলা- কুল্লি শাইয়িন্‌ কদীর” অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমার পাপ, 
আমার অজ্ঞতা ও আমার কাজের সীমালজ্ঘনকে মার্জনা করে দিন। আপনি এ বিষয়ে আমার চেয়ে সর্বাধিক জ্ঞাত। 
হে আল্লাহ! আমাকে মাফ করে দিন আমার আন্তরিকতাপূর্ণ ও রসিকতামূলক অপরাধ এবং আমার ইচ্ছাকৃত ও 
ভুলক্রমে সব রকমের অপরাধণ্ডলো (যা আমি করেছি)। হে আল্লাহ! মাফ করে দিন যা আমি আগে করে ফেলেছি 
এবং যা আমি পরে করব, যা আমি গোপনে করেছি এবং যা প্রকাশ্যে করেছি। আর আপনি আমার চাইতে আমার 
সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। আপনিই একমাত্র অগ্রবর্তী এবং আপনিই একমাত্র পরবর্তী । আপনি সব বিষয়ের উপর 
ক্ষমতাবান ।” (ই.ফা. ৬৬৫৩, ই.সে. ৬৭০৬) 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-২০ Ki 
Wwww.waytojannah.com 


Contents 
১৩০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ob Aes Bs daall pal Lh ACh Se OU Lh Lot HEE (fea) Ve 
ECE 
৬৭৯৫-(.../...) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ)-এর সানাদে এ সূত্রে অবিকল হাদীস 
বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৬৫৪, ই.সে. ৬৭০৭) 

Ee EN ‘abi ie se shi xl EA i 2 AL EE (YYY./v1) V৭ 
: NA of OF gl ple Ue csnge 0 US te Ox LL of oF al Xe 
G3: SES a ls Gh ios ৯ ৩ এ ol: 0% FE 4 JE SE 
ED cig UA SA UK ob ul Bb SUA as G32 Us ch SA dl, oie 
Lt ee 


৬৭৯৬-(৭১/২৭২০) ইব্রাহীম ইবনু দীনার (রহঃ) ..... অযু হুরাইরার রাম!) থেকে র্গিতি। তিমি বলেন, 
রসূলুল্লাহ 3% বলতেন : “আল্ত-হুম্মা আস্লিহ্‌লী দীনিয়ান্সিষী হওয়া ‘“ইস্মাতু আমরী ওয়া আস্লিহ্‌লী দুন্ইয়াল্লাতী 
ফীহা মা‘আ-শী ওয়া আস্লিহ্‌লী আ-খিরতিন্লাতী ফীহা মা‘আ-দী ওয়াজ ‘আলিল হায়া-তা যিয়া-দাতান্‌ লী ফী কুল্লি 
খইরিন্‌ ওয়াজ “আলিল মাওতা রা-হাতান্‌ মিন্‌ কুল্পি শার্রিন্” অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমার দীন পরিশুদ্ধ 
করে দিন, যে দীনই আমার নিরাপত্তা । আপনি শুদ্ধ করে দিন আমার দুনিয়াকে, যেথায় আমার জীবনোপকরণ 
রয়েছে। আপনি সংশোধন করে দিন আমার আখিরাতকে, যেখানে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আপনি 
মায় আযুফালকে ৃদ্ধি করে দিন পত্কটি ভা কর্ের ল্য এবং আপনি আমার মরণকে ল্ামাার বিয়ে 
দিন সব প্রকার খারাবী হতে” (ই.ফা. ৬৬৫৫, ই.সে. ৬৭০৮) 


Ere ‘s Yr PEA &% Jy ০5! a ন, RS "y) CEA [ৰ (YyYN/vY)- YAY 
af 3 4: Jo cs * lf bn Gl oF cl Xie ur wa : ue EEE 4 UP Ct 
ly aly cy st 
৬৭৯৭-(৭২/২৭২১) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর 
সূত্রে নাবী সু থেকে বর্ণিত । তিনি এ বলে দু'আ করতেন, “আল্প-হুম্মা ইরী আস্আলুকাল্‌ হুদা ওয়াত্‌ তুকা ওয়াল 


‘আফা-ফা ওয়াল গিনা” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট পথনির্দেশ, আল্লাহভীতি, চারিত্রিক উৎকর্ষতা ও 
সচ্ছলতার জন্য দু'আ করছি।” (ই.ফা. ৬৬৫৬, ই.সে. ৬৭০৯) 


dl be ORL te cA Le BS: YG Br EAs cid A ES (fon) WAA 
aly 44330 sb i kdl CY Ue ABs SEY lig GE 


৬৭৯৮-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... ইবনু ইসহাক্‌ (রহঃ)-এর সানাদে এ 
সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। কিন্তু পার্থক্য এটুকু যে, ইবনুল মুসান্না তার বর্ণিত*হাদীসে ০]-এর স্থলে 
iil হারাম থেকে পবিত্রতা) শব্দ বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৬৫৭, ই.সে. ৬৭১০) 


as 0 dl Ao ty Lo Aly ts GES cnt NSE Er (YYYv/vy৮)-1Y৭৭ 
4 AE 0F cel LP did SH UES : OY IG, CAL: GEL 6 S25 53 bil, - 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৩১ 


HE dl JO US US YS UM Y : 05H os 5 Ce dpsed UU of Les snl os 
ST Hdl D5 ies pos Jy Sls LEY Sad Ce dy Sl od al: 0% US Uk 
A es LGN ale On 35d 0 Pel UY Es cl US) te ES UST UE 
MA GEL Y 98D tas SY ob is ESI Y 
৬৭৯৯-(৭৩/২৭২২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ 
ইবনু নুমায়র (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি তোমাদের নিকট 
তেমনই বলব যেমনটি রসুলুল্লাহ 38% বলতেন। তিনি (3) বলতেন : “আল্প-হুম্মা ইনী আ‘উয়ুবিকা মিনাল 
‘আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল কব্রি, আল্প-হুম্মা আ-তি নাফসী 
তাক্‌ওয়া-হা ওয়াযাক্ধিহা- আন্তা খইরু মান্‌ যাক্কা-হা আন্তা ওয়ালী ইউহা- ওয়া মাওলা-হা-, আল্ত-হুম্মা ইন 
আ'উযুবিকা মিন ‘ইলমিন্‌ লা- ইয়ান্‌ফা‘উ ওয়ামিন কলবিন্‌ লা- ইয়াখ্শা‘উ ওয়ামিন নাফ্‌সিন লা- তাশ্বা*উ 
ওয়ামিন দা'ওয়াতিন লা- ইউসতাজা-বু লাহা-” অর্থাৎ “হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অপারগতা, 
". অলসতা, ভীরুতা, বখিলতা, বার্ধক্যতা এবং কবরের শাস্তি থেকে। হে আল্লাহ! আপনি আমার অন্তরে 
পরহেযগারিতা দান করুন এবং একে সংশোধন করে দিন। আপনি একমাত্র সর্বোত্তম সংশোধনকারী এবং 
আপনিই একমাত্র তার মালিক ও আশ্রয়স্থল । হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই এমন ‘ইল্ম হতে যা 
কোন উপকারে আসবে না ও এমন অন্তঃকরণ থেকে যা আল্লাহর ভয়ে ভীত হয় না; এমন আত্মা থেকে যা কক্ষনও 
তৃপ্ত হয় না! আর এমন দু'আ থেকে যা কবুল হয় না।” (ই.ফা. ৬৬৫৮, ই.সে. ৬৭১১) 
ES dl BE C9 LAD cp 0) C9 ATS Le ES a 0 LH ES (vrs) 1Ae 
HE al USD UK UN 2a 05 dl Ae be 5 A ie ES Lai Le LG AY 
CAA YS dN) YY ad Lois ah kd dy ah: 6 AlN 
fd US ule Ay LA Ay Uh AF 1 PAY Ce ba 2 S03) Ral: od Ub 
ILE on By S32 od Hel WG Uy EAD oh "5 te dy Sb 2H oh 5 AL al “dh 
28 od ies ID od Ale tn SY Sel od A 8 i 
৬৮০০-(৭৪/২৭২৩) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, যখন সন্ধ্যা হত তখন রসূলুল্লাহ 3 বলতেন : “আম্্‌সাইনা- ওয়া আম্‌সাল্‌ মুল্‌কু লিল্লা-হি ওয়াল 
হামৃদু লিল্লা-হি লা- ইলা-হা ইল্লান্প-হু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহু”, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং 
আনল্তাহর রাজ্যও, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তিনি ছাড়া কোন মা‘বুদ নেই । তিনি একক সত্তা, তার কোন 
শারীক নেই ৷” 
হাসান (রহঃ) বলেন, আমাকে যুবায়দ (রহঃ) হাদীস বর্ণনা করেন যে, তিনি ইব্রাহীম (রহঃ) হতে এ 
দু‘আটি মুখস্থ করেছেন : “লাহুল মুল্‌কু ওয়ালাহুল হামৃদু ওয়াহুয়া ‘আলা- কুল্লি শাইয়িন কদীর, আল্ল-ছুম্মা 
আসআনলুকা খইরা হা-যিহিল লাইলাতি ওয়া আ‘উযুবিকা মিন্‌ শার্রি হা-যিহিল লাইলাতি ওয়া শার্রি মা- বা‘দাহা- 
আল্প-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিনাল কাসালি ওয়া সূয়িল কিবারি, আল্প-হুম্মা ইন্ী আ‘উযুবিকা মিন ‘আযা-বিন 
ফিন্না-রি ওয়া ‘আযা-বিন ফিল কবরি।” অর্থাৎ, “রাজত্ব তার মালিকানাধীন, সকল প্রশংসা তীরই, তিনিই সকল 
কিছুর উপর ক্ষমতবান। হে আল্লাহ! আমি আপনার নিকট এ রাতের কল্যাণ প্রত্যাশা করি এবং আশ্রয় চাই এ 


Wwww.waytojannah.com 


Contents 


১৩২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


রাতের খারাবী হতে এবং এর পরবর্তী রাতের অনিষ্ট থেকেও । হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই 
' অলসতা থেকে ও অহংকারের খারাবী থেকে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের শাস্তি 
থেকে এবং কবরের শাস্তি থেকে৷” (ই.ফা. ৬৬৫৯, ই.সে. ৬৭১২) 


Of ATS LF cdl AE CH MAY oo ale BG ALS ol th ULE BES (...v0)-1A« 1 
sully Galt: 05 ul 15 BRE Al LS US: UU A AE UE SH SAM AL Ue LN 
ok AG LO Hy Ub AF Gps UU US UG A tS HS AS Y 3d LAY sh hi 
ay Aol o5A 5 Ue te By Sly WEG Ue IEG Bl oh ob Ce IA BL LSD ak sit US 
Bs 8 od lie SD 5 lie ba By BALD SSD sg LA in SY SAT UC 
4 Ed atl ih Cal A J Ll 
৬৮০১-(৭৫/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
যখন সন্ধ্যা হয়ে যেত সে সময় নাবী সু্টু বলতেন : “আম্‌সাইনা- ওয়া আম্‌সাল্‌ মুল্কু লিল্লা-হি ওয়াল হামৃদু 
লিল্লা-হি লা- ইলা-হা ইল্লাল্প-হ ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহু”, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং 
আল্লাহর রাজ্যও সন্ধ্যায় উপনীত হয়েছে। আল্লাহর জন্যই সকল কৃতজ্ঞতা। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মা'বুদ 
নেই । তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই” রাবী বলেন যে, তিনি তার দু'আর মধ্যে বলেছেন, “লাহুল 
মুল্কু ওয়ালাহুল হামৃদু ওয়াহুয়া ‘আলা- কুল্লি শাইয়িন্‌ কদীর, রব্বি আস্আলুকা খইরা মা- ফী হা-যিহিল্‌ লাইলাতি 
ওয়া খইরা মা- বা‘দাহা- ওয়া আ‘“উযুবিকা মিন্‌ শার্রি মা- ফী হাযিহিল লাইলাতি ওয়া শারূরি মা- বা‘দাহা- রব্বি 
আ'‘উয়ুবিকা মিনাল কাসালি ওয়া সূয়িল কিবারি রবিব আ‘উয়ুবিকা মিন্‌ ‘আযা-বিন ফিন্না-রি ওয়া ‘আযা-বিন ফিল 
কব্রি”, অর্থাৎ- “রাজত্ব তীরই, প্রশংসা তারই এবং তিনিই সব বিষয়ের উপর ক্ষমতাবান। হে আমার রব! আমি 
আপনার নিকট কল্যাণ চাই এ রাতের এবং পরবর্তী রাতেরও। আর আমি আপনার নিকট আশ্রয় চাই এ রাত্রের 
খারাবী হতে এবং এর পরবর্তী রাতের খারাবী হতেও । হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট আশ্রয় চাই 
অলসতা, অহঙ্কারের অশুভ পরিণতি থেকে হে আমার প্রতিপালক! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নাম ও 
কবরের শাস্তি হতে।” আর যখন ভোর হতো, তিনি বলতেন : “আস্বাহ্‌না- ওয়া আস্বাহাল মুল্কু লিল্লা-হি”, 

অর্থাৎ “আমরা ভোরে পৌছেছি এবং আল্লাহর রাজ্যও ভোরে পৌছেছে।” (ই.ফা. ৬৬৬০, ই.সে. ৬৭১৩) 

AE Of ADD of BS LF Cle CF OLA BS Ant of 0 08 HES (NYAS Y 
5 Cl NY BE Al UD U6: UU Al A Ue Sh OH DN Ao Ce Se SAT Ce dl 
AL oa SA te dA WEY IS dl YY YF ab Loy ad kh ee 0 EOE 
Ay SEY ss as LED CS Sl oH G3 Cty WS ie SY Sly U3 Le SE 
54h Aes Gl 

2 be 5 5h GA Ae Ue A OF PAY Do SS 33 53 A 3 Lr SS I 
Mh su JS cle A LAM AT, BD AAG YI 4 SY) AY ye OA dl 
৬৮০২-(৭৬/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, যখন সন্ধ্যা হতো তখন রসূলুল্লাহ 3ঠ বলতেন : “আম্্‌সাইনা- ওয়া আম্‌সাল্‌ মুল্কু লিল্লা-হি 


www.waytojannah.com 


Contents 
পর্ব (8৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৩৩ 


. ওয়াল হামৃদু লিল্লা-হি লা- ইলা-হা ইন্তাল্ল-হু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহু, আল্প-হুম্মা ইননী আসৃআলুকা মিন্‌ খইরি 
হাযিহিল লাইলাতি ওয়া খইরি মা- ফীহা- ওয়া আ'উযুবিকা মিন্‌ শার্রিহা- ওয়া শার্রি মা- ফীহা-, আল্প-হুন্মা ইন্নী 
আ‘উয়ুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সূয়িল কিবারি ওয়া ফিত্নাতিদ্‌ দুন্ইয়া ওয়া ‘আযা-বিন ফিল 
 কব্রি”, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় পৌছেছি এবং পৃথিবী আল্লাহর জন্য সন্ধ্যায় পৌহেছে। সকল প্রকার প্রশংসা 
আল্লাহরই । আল্লাহ ছাড়া কোন মা'বৃদ নেই। তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই। হে আল্লাহ! আমি 
আপনার নিকট কল্যাণ চাই এ রাত্রের ও তার পরবর্তী রাত্রের এবং আমি আপনার নিকট আশ্রয় চাই এ রাত্র ও এর 
পরবর্তী রাব্ের খারাবী হতে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই। অলসতা, বার্ধক্য, অহঙ্কারের খারাবী 
দুনিয়ার ফিত্নাহ্‌ ও কবরের শাস্তি হতে ৷” 
হাসান ইবনু ‘উবাইদুল্লাহ (রহঃ) বলেছেন, যুবায়দ (রহঃ) ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সানাদে মারফ্‌' সূত্রে : 
একটু বর্ধিত বলেছেন। তিনি বলেন, “লা- ইলা-হা ইন্মান্স-হ ওয়াহ্‌দাছ্‌ লা- শারীকা লাহু লাছল মুল্কু ওয়ালাহুল 
হাম্‌দু ওয়াহুয়া ‘আলা- কুল্পি শাইয়িন কদীর”, অর্থাৎ “আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বৃদ নেই। তিনি অদ্বিতীয়, তার 
কোন অংশীদার নেই । রাজত্ব তারই, প্রশংসা তারই এবং তিনিই সকল বিষয়ের উপর ক্ষমতাবান” 
| (ই.ফা. ৬৬৬১, ই.সে. ৬৭১৪) 
af be 44 be ee ff Ae UP OHS De 45 CES (vv sfvv) TAY 
EE YN les Bie Lally FE Al EG BY Ye: 0 OK BE Al ID OA 
EEA 
৬৮০৩-(৭৭/২৭২৪) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 
সু বলতেন: “লা- ইলা-হা ইল্লাল্প-হ ওয়াহ্‌দাহু আ ‘আয্যা জুন্দাহু ওয়া নাসারা ‘আব্দাহু ওয়া গলাবাল আহ্যা- 
বা ওয়াহ্‌দাহু ফালা- শাইয়া বা‘দাহু”, অৰ্থাৎ- “আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই । তিনি অদ্বিতীয়, তিনি 
তাঁর সৈনিকদের সম্মান দিয়েছেন এবং তার বান্দাকে সহযোগিতা করেছেন। আর তিনি একাই অসংখ্য কাফির 
বাহিনীর উপর বিজয়ী হয়েছেন। এরপরে আর কোন কিছু নেই৷” (ই.ফা. ৬৬৬২, ই.সে. ৬৭১৫) 
0 pale Chal : U6 3 CH UES p50) 3 Lo ALS Hf ES (vvova)-1A: & 
SHI Sy LG ol Ll 8 FE dl USD dN: UN UP SY be 
ed AL ALY Hb Hs 
৬৮০৪-(৭৮/২৭২৫) আৰু কুরায়ব, মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি ' 
বলেন, রসূলুল্লাহ 3 আমাকে বলেছেন : তুমি বলো- “আল্-হুম্মাহ্‌দিনী ওয়া সাদ্দিদ্নী ওয়ায্‌কুর বিল্ছদা হিদা- 
ইয়াতাকাত্‌ তারীকা ওয়াস্‌ সাদা-দি সাদা-দাস্‌ সাহ্ম”, অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথপ্রদর্শন 
করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন।” তিনি আমাকে আরও বলেছেন, “আপনার হিদায়াতকে সঠিক 
পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।” (ই.ফা. ৬৬৬৩, ই.সে. ৬৭১৬) 
os th bole Ul - 25d OF 5 cl Io EE i 0 BY EEE (diay IAs 
hey KSB EY SS AL 3 Ll oF FE dl UD df Jk: UG ALY ie 
_ ৬৮০৫-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আসিম ইবনু কুলায়ব (রহঃ) এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। তিনি বলেন, রসূলুল্লাহ 3 আমাকে এ রকম বলতে বলেছেন: “আল্প-হুম্মা ইন্নী আস্আলুকাল হুদা 
ওয়াস্‌ সাদা-দ”, অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট হিদায়াত ও সরলপথ প্রার্থনা করছি।” অতঃপর তিনি 
তার মতই হুবহু বর্ণনা করেছেন । (ই.ফা. ৬৬৬৪, ই.সে. ৬৭১৭) 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


pS ey A Lf paid Gl 1 
১৯. অধ্যায় : দিনের শুরুতে ও ঘুমানোর সময়ের তাসবীহ 
— hb oil oN bil, - Ce of OF IN S20 cme 0 AU ES (Yvva/va)~ ~IA 
AA UF Ae OF Op 5K bP lb J le GAN Se 0 Ln te CEL eS: EE 
os a UB BB ose Bs Ela cha bm LK ile ie EX HE a 
El Ss ol Si: BE Lal OG 5 “TE EL a JO ce lye: J La 
Ls ds Ua AHS So 355 dl URL CA 5) oh See ol Cs ed ede CSE esl 


ALK Haas ate 


৬৮০৬-(৭৯/২৭২৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, ‘আমর আন্‌ নাকিদ, ইবনু আবূ উমার (রহঃ) ..... 
জুওয়াইরিয়াহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 ভোরবেলা ফাজ্রের সলাত আদায় করে তাঁর 
নিকট থেকে বের হলেন। এঁ সময় তিনি সলাতের স্থানে বসাছিলেন। এরপর তিনি চাশৃতের পরে ফিরে আসলেন। 
এমতাবস্থায়ও তিনি উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি সে 
অবস্থায়ই আছ। তিনি বললেন, হ্যা । নাবী 3 বললেন, আমি তোমার নিকট হতে রওনার পর চারটি কালিমাহ্‌ 
তিনবার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করা হলে এ কালিমাহ্‌ চারটির ওযনই ভারী 
হবে। কালিমাগুলো এই- “সুবহা-নাল্ল-হি ওয়াবি হামৃদিহি 'আদাদা খল্কিহি ওয়া রিযা- নাফ্‌সিহি ওয়াযিনাতা 
‘আর্শিহি ওয়ামি দা-দা কালিমা-তিহি”, অর্থাৎ- “আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তীর 
মাখলুকের সংখ্যার পরিমাণ, তার সন্তুষ্টির পরিমণ, তার ‘আর্শের ওযন পরিমাণ ও তাঁর কালিমাসমূহের সংখ্যার 
পরিমাণ ।” (ই.ফা. ৬৬৬৫, ই.সে. ৬৭১৮) 


rms UP Os 0 Lon te GE, SS Hs A 8 4 BS (fo) 1A Vv 
HE Al Uo es he: SIG A 0 cle OF oF bot) off Oo A de oh Le tie 
dl URL SE So dl ORL OA 2 125 KS HA La CSS gd 5 RO 


pA 4) 


ASUS Hie Al OL ate HS dl GEL ani Co) 
৬৮০৭-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ (রহঃ) ..... জুওয়াইরিয়াহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ফাজ্রের সলাতের সময় রসূলুল্লাহ 3% তার নিকট আসলেন অথবা ফাজ্রের 
সলাতের পরে সকালে তিনি (কুনু) আসলেন। তারপর রাবী তার হুবহু হাদীস বর্ণনা করেন। কিন্তু তাতে পার্থক্য 
শুধু এই যে, তিনি বলেছেন, “সুবহা-নাল্ল-হি ‘আদাদা খল্কিহি সুবহা-নাল্ল-হি রিযা- নাফ্‌সিহি সুবহা-নাল্প-হি 
যিনাতা ‘আরশিহি সুবহা-নান্প-হি মিদা-দা কালিমা-তিহি”, অর্থাৎ- “আমি আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা 
করছি তীর অসংখ্য মাখলূকের পরিমাণ, তার সন্তুষ্টির সমান, তার ‘আরশের ওযন পরিমাণ এবং তার 
কালিমাসমূহের সংখ্যার সমান।” (ই.ফা. ৬৬৬৬, ই.সে. ৬৭১৯) 


5: YU - EAS oN Lily, ~ LE LF Loy utd by Loe ES (vrs) 1c 
EAE FARTS |e BS ll of OF bls: UN Oh op dt BS Oke th LS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৩৫ 


FH Ll 0 Ch ELS Lise CE, 535 48 CHL i BE a As BY dN Cn 
BE i UE Fk UR Gals UT iy CY FEE ta 205 Ch Ll sa Le 4 al 
fy SL te 155 CEE Sh OU B Gia ob $5 5 SRG SU SE Lee Et 
El ALE SA USE ET 5 EEE HET ET AE Leal Lis 

৬৮০৮-(৮০/২৭২৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃ্শার (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) থেকে 
বর্ণিত যে, ফাতিমাহ্‌ (রাযিঃ) চাক্কি ঘুরাতে গিয়ে তার হাতে ব্যথা অনুভব করলেন। তখন নাবী কঈুঁঠু-এর কাছে 
বন্দি এসেছিল। তাই তিনি বন্দি হতে একজন খাদিমের জন্য নাবী 3%-এর নিকট গেলেন, কিন্তু নাবী 3¥-কে 
পেলেন না। তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সাথে দেখা করে তাকে ব্যাপারটি অবহিত করলেন। অতঃপর যখন 
নাবী ঈ¥ু্ৰঁ আগমন করলেন তখন ‘আয়িশাহ্‌ (রাঘিঃ) তার নিকট ফাতিমাহ্‌ (রাযিঃ)-এর তার নিকট আগমনের 
বিষয়টি অবহিত করলেন। অতঃপর নাবী ফুট আমাদের নিকট আসলেন। এমন সময় আমরা আমাদের শয্যাগ্রহণ 
করেছিলাম । অতঃপর আমরা উঠতে লাগলাম । নাবী ফুট বললেন, “তোমরা তোমাদের যথাস্থানে থাকো। 
অতঃপর তিনি আমাদের দু'জনের মাঝে বসলেন। এমনকি আমি তার পা মুবারকের শীতলতা আমার সীনার মধ্যে 
অনুভব করলাম । অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদের এমন বিষয় শিখিয়ে দিব না, যা তোমরা প্রার্থনা 
করছিলে তার চেয়ে উত্তম? যে সময় তোমরা তোমাদের শয্যাগ্রহণ করবে তখন ৩৪ বার 'আল্প-হু আকবার’, ৩৩ 
বার ‘সুবহা-নাল্ল-হ' এবং ৩৩ বার ‘আল হাম্‌দু লিল্লা-হ' পড়ে নিবে। এটি তোমাদের জন্যে খাদিমের চেয়ে. 
উত্তম ।” (ই.ফা. ৬৬৬৭, ই.সে. ৬৭২০) 


off BE BE br BE ES CB BS At of 09 28 HES fs JA. 4৭ 
Cal Jak Sp 5 yl Se Rt “ils “se “i EL i) EBS, 
EO pet 


৬৮০৯-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয ও ইবনুল মুসান্না (রহঃ) শু'বাহ্‌ 
(রহঃ)-এর সানাদে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। কিন্তু মু'আয-এর হাদীসে 0) (৮ (রাতে) শব্দটি 
রয়েছে। (ই.ফা. ৬৬৬৮, ই.সে. ৬৭২১) 


be 5 OF A AE UP ALE CF OU BS A OF OIRS ESS J) TAY 
3 GF SEY 3 5 4 3 GS Lae BES Coals of 8 G2 2 cD of 5H 5 ne 
be cl of 5 oF 2 bk UD of oh ele UF cd Se US OS 5 Al ie Ue 
RAG be ae UU 20d By ul of OF oF FY eS SS HE hl ie 
Maha MT Mihail YY: 0. HE GA i 

EE EE CMG NTI 
৬৮১০-(.../...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও ‘উবায়দ ইবনু ইয়া*ঈশ 
(রহঃ) ..... ‘আলী (রাযিঃ)-এর সানাদে নাবী 3% থেকে ইবনু আবূ লাইলা সানাদে হাকাম-এর হাদীসের অবিকল 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


হাদীস বর্ণনা করেছেন। হাকাম (রহঃ) তার বর্ণিত হাদীসে এটুকু বর্ধিত বলেছেন যে, ‘আলী (রাখিঃ) বলেছেন, 
নাবী সুঁ্ট্‌ হতে শ্রবণ করার পর থেকে আমি কক্ষনো তা ছাড়িনি। তাঁকে প্রশ্ন করা হলো, সিফ্ফীনের রাতেও কি? 
তিনি বললেন, সিফ্ফীনের রাতে নয়। 
ইবনু আবূ লাইলা-এর সানাদে ‘আতা বর্ণিত হাদীসে তিনি বলেছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, 
“সিফ্‌ফীনের রাত্রেও কি ছেড়ে দেননি?” (ই.ফা, ৬৬৬৯, ই.সে. ৬৭২২) ' 
Fat) EA CD) ul ~~ ~ ১ Ere vata bs Cn rr se (YYYA/AY) = AY) 
ad Ey CAE ALS BG a or CART eg en be pull ty hS 
Canis SEs CS ald pal tn EAC ce Yh: i sie axl U : J 
ial Cask Cn CHL ay HS DE, BSE 
৬৮১১-(৮১/২৭২৮) উমাইয়্যাহ্‌ ইবনু বিসতাম আল ‘আয়শী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত। তিনি বলেন, একবার ফাতিমাহ্‌ (রাযিঃ) একজন খাদিমের জন্য নাবী স%-এর নিকটে আসলেন এবং 
অনেক কর্মের অভিযোগ করলেন। তিনি (বুট) বললেন, “আমার নিকটে তো কোন খাদিম নেই । তিনি বললেন, 
তবে আমি কি তোমাকে এমন বিষয়ের নির্দেশনা করবো না, যা তোমার খাদিমের তুলনায় অতি উত্তম? যখন তুমি 
শয্যাগ্রহণ করবে তখন ৩৩ বার 'সুবহা-নাল্ল-হ', ৩৩ বার ‘আল হাম্দু লিল্লা-হ' এবং ৩৪ বার ‘আল্ল-হু আকবার' 
পড়ে নিবে।” (ই.ফা. ৬৬৭০, ই.সে. ৬৭২৩) 
Ne cee a LAs ED A BS bad Mala 0 LA ABE (fe) AY 
yl 
৬৮১২-(.../...) আহ্‌মাদ ইবনু সা‘ঈদ আদ্‌ দারিমী (রহঃ) ..... সুহায়ল (রাযিঃ) থেকে এ সানাদে হুবহু 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৬৭০, ই.সে. ৬৭২৪) 
Cha Ls po SLL Gl -1Y. 
২০. অধ্যায় : মোরগ ডাকার সময় দু'আ কর মুস্তাহাব 
“ee Us EY: ue is) on Ba ue BL ES cli CY) re se (RAYA 
es BY EL Gb ALh toa LG 3 Ee Lo tl: U6 BRE dA 
ls of CR Lal oa AL 1955 nhl Gos 
| ৬৮১৩-(৮২/২৭২৯) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আৰৃ হুরাইরাহ্‌ (রাষিঃ) থেকে বর্ণিত যে, নাবী সু 
বলেছেন : যে সময় তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে। কেননা সে 
ফেরেশ্তা দেখতে পায়। আর যে সময় তোমরা গাধার বিকট ডাক শুনতে পাবে তখন আল্লাহর নিকট শাইতান 
থেকে আশ্রয় চাইবে । কেননা সে শাইতান দেখতে পায়। (ই.ফা. ৬৬৭১, ই.সে. ৬৭২৫) 
_ £6১ -!Y) 
২১. অধ্যায়: কঠিন বিপদাপদের দু'আ 
- Me OF Billy — Me 03 Al SES Ls EN cE LLL Fes AA 
US BE 1 Uf le OF oF A als EI ie df HS olin LS Hh GS: 16 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৩৭ 


LD SS id dh CDNAS Sh Al SYA yr: A Se Jk 
tS SD Ls a Cs SG 
৬৮১৪-(৮৩/২৭৩০) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশৃশার ও ‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাখিঃ) থেকে বর্ণিত । (তিনি বলেন,) নাবী সু কঠিন বিপদাপদের সময় বলতেন : “লা- ইলা-হা 
ইল্লান্স-হুল ‘আধযীমুল হালীমু লা- ইলা-হা ইল্লাল্প-হু রব্বুল ‘আর্শিল “আযীমি লা- ইলা-হা ইল্মান্স-হু রব্রুস্‌ সামা- 
ওয়া-তি ওয়া রব্বুল আর্যি ওয়া রব্বুল ‘আর্শিল কারীম”, অর্থাৎ- “মহান, ধৈর্যশীল আল্লাহ ছাড়া কোন মা'বৃদ 
নেই। মহান 'আর্শের পালনকর্তা আন্তাহ ছাড়া কোন মা'বৃদ নেই। আকাশমণ্ডলী ও পৃথিবীর রব এবং সম্মানিত 
‘আর্শের রব আল্লাহ ছাড়া কোন মা'‘বূদ নেই ৷” ii ৬৬৭২, ই.সে, ৬৭২৬) | 
0 GE 24 Se alta | be Ss BS At A লা Re 
৬৮১৫-(.../...) আৰু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... হিশাম (রাযিঃ)-এর সানাদে এ ere 
হাদীস বর্ণনা করেছেন। আর মু'আয ইবনু হিশামের বর্ণিত হাদীসটি অধিক পরিপূর্ণ । (ই.ফা. ৬৬৭৩, ই.সে. ৬৭২৭) 


die “ং cn Sas EECA isi ~~ a EA Esl Ns on Cd EE (../..)- TAY 
Se Hs be SES US HE 4 AS le OH oe HED Cal IU Uy: yf 55% te 
“USN egal EY U4 Ge Bt te aod te Us 0 J ph Bias KS 8 
৬৮১৬-(../...) ‘আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ #% এ 
বাক্যগুলোর সাহায্যে দুআ করতেন এবং কঠিন বিপদাপদের সময় এগুলো পড়তেন। তারপর তিনি কাতাদাহ্‌ 
(রহঃ)-এর সানাদে মু‘আয ইবনু হিশামের হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, “রব্রুস্‌ সামা- 

ওয়া-তি ওয়াল আর্যি”, অর্থাৎ- “আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক” । (ই.ফা. ৬৬৭৪, ই.সে. ৬৭২৮) 

Eth cd AE EAE LS 2) ES 0 th LOL ED (de) AN 
Pa Bia 3: HAYDN 6 HE 8) le 5 of AI dd be SI 5 4d 
pA EA LD HY J te 59 44h be Bes 


৬৮১৭-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
যখন কোন গুরুত্বপূর্ণ কর্ম (বিপদ), তার সামনে আসতো তখন তিনি বলতেন .....। এরপর তিনি মু'আয-এর 
বাবার বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন এবং এর সঙ্গে “লা- ইলা-হা ইন্লাক্প-হ রব্বুল ‘আর্শিল কারীম", 


অর্থাৎ- “মহান ‘আর্শের প্রতিপালক আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই” বর্ধিত বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৬৭৫, ই.সে. ৬৭২৯) 


১৯, a) UAL S28 ৬ -!1 
২২. অধ্যায় : ‘সুবহা-নাল্প-হি ওয়াবি হামৃদিহি’-এর ফাযীলাত 
San BS Ga, Wo Ds 0 ue ES > 0M) GS (vray AY 
SE Ll On BE a UL 5 of bP ela 0 5 dg junhl BAe CF dG 
tip Bl UE od ‘1 SES a iia CS UY SEEACE 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-২১ fl 
Wwww.waytojannah.com 


Contents 


১৩৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৮১৮-(৮৪/২৭৩১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ 38%-কে 
প্রশ্ন করা হলো কোন্‌ কালাম সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহ তা'আলা তার ফেরেশতা কিংবা তার 
বান্দাদের জন্য যে কালাম নির্বাচন করেছেন, আর তা হলো, “সুবহা-নাল্ল-হি ওয়াবি হাম্দিহি” অর্থাৎ- “আমি 
আন্তাহ তা'আলার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি" । (ই.ফা. ৬৬৭৬, ই.সে. ৬৭৩০) 

GHA oe dt ie 8 ol Ch 3 BES AS of C2 D8 58 EES C..fao)- AA 

: 3 dl 2 9: 0805 af bp lal S54 Se be Be GI 2 se ob 
AY: 8 ad CIEE Sl dl JD b: li Al ol DA TAL ssl bl) 
2235 dl JE dl Rt 

৬৮১৯-(৮৫/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: হে আবূ যার! আমি কি তোমাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালামটি অবহিত করব 
না? আমি বললাম, হে আল্লাহর রসূল কুট! আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালামটি আমাকে বলে দিন। তারপর 
আল্লাহর প্রশংসা ও পবিত্রতা Bee 2 (ই.ফা. ৬৬৭৭, ই.সে. ৬৭৩১) 

A Seb Cull plod Jb Gl - YY 
২৩. অধ্যায় : : মুসলিমদের অনুপস্থিতিতে তাদের জন্য দু'আর ফাধীলাত 
EBS ies. 0 L2 EL EES ual ss ae Cp Xa 2 (YYTY/ATU IAT « 
Se in U BE dn J rl Gel. fis xk dl Ge on bb ie 
dias Hy EL IE YY A Seby SY PS pL 

৬৮২০-(৮৬/২৭৩২) আহ্‌মাদ ইবনু ‘উমার ইবনু হাফস্‌ আল ওয়াকী“ঈ (রহঃ) ..... আবু দারদা (রাযিঃ) 
থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কোন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য 
দু'আ করলে একজন ফেরেশ্তা তার জবাবে বলে “আর তোমার জন্যও অনুরূপ” । (ই.ফা. ৬৬৭৮, ই.সে. ৬৭৩২) 
HL OU 0h ung BES clas Ls Gah U3 a ts GED Bs CAV TAY) 

BE Al UO pe eli asd Cr SS: J 5 05d Ge GG HS 
in Hy ol : TE Ce POD be 

৬৮২১-(৮৭/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... উম্মু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমার নেতা (স্বামী) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, 


যে লোক তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু'আ করে, তার জন্য একজন নিয়োজিত ফেরেশৃতা ‘আমীন’ 
বলতে থাকে আর বলে, তোমার জন্যও অনুরূপ । (ই.ফা. ৬৬৭৯, ই.সে. ৬৭৩৩) 


E Lh ALD SE ES 5 CR ose UOT coal Sd 03 GEM EE (rvrrfanj—1AYY 
Cie: UG LI 255 CHS, — Cle ch A SE LH AG Oe be SH al be UL 
ON 5: oli SL od Sl: cE pS SIG Sl BASS ds UI oil Ly 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দূ‘আ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৩৯ 


al Se EEL Cll Sels 59 LL pal E325 : 058 OS HEA OB S55 GES: 
hia ST, Cl : 4 Kal LH I 5 AY E23 UK JC BL 
৬৮২২-(৮৮/২৭৩৩) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সাফওয়ান ইবনু ‘আবদুল্লাহ ইবনু সাফওয়ান 
(রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সিরিয়াতে আবূ দারদা (রাযিঃ)-এর ঘরে গেলাম । আমি তাকে ঘরে 
পেলাম না; বরং সেখানে উম্মু দারদাকে পেলাম । তিনি বললেন, আপনি কি এ বছর হাজ্জ পালন করবেন? আমি 
বললাম, জি হ্যা । তিনি বললেন, আল্লাহর নিকট আমাদের কল্যাণের জন্যে দু'আ করবেন। কেননা, নাবী 3% 
বলতেন : একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু'আ করলে তা কবূল হয়। তার মাথার 
নিকটে একজন ফেরেশৃতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করে তখন নিয়োজিত 
ফেরেশতা বলে থাকে “আমীন এবং তোমার জন্যও অবিকল তাই” । (ই.ফা. ৬৬৮০, ই.সে. ৬৭৩৪) 
LB 8 55 BS Ge od JE SU Cl Gl DOS : IE (ryrvf...)-1ATYY 
E 
৬৮২৩-(.../২৭৩২) তিনি (সাফ্ওয়ান) বলেন, এরপর আমি বাজারের দিকে বের হলাম । আর আবু দারদা 
(রাযিঃ)-এর দেখা পেলাম, তখন তিনি আমাকে অনুরূপ কথা নাবী স্% থেকে বর্ণনা করলেন। 
(ই.ফা. ৬৬৮০, ই.সে. ৬৭৩৪) 
of oh AL Se be CU Ls Bs CS As of br 8 HES (fay AYE 
Ose ch dl Se ch Oe be Uy Abe ALY Se UL 
৬৮২৪-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল মালিক ইবনু আবূ সুলাইমান (রাযিঃ) 
থেকে এ সানাদে হুবহু বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, সাফ্ওয়ান ইবনু ‘আবদুল্লাহ ইবনু সাফ্ওয়ান (রহঃ)- 
এর সানাদে । (ই.ফা. ৬৬৮১, ই.সে. ৬৭৩৫) | 
লু oY “> EE 3 ue 
Aly dF) Sey AES BY LS ALALAI U-TYt 
২৪. অধ্যায় : পানাহারের পর ‘আল হামৃদু লিল্লা-হ’ বলা মুস্তাহাব 
sh EB: J - A (un) bil, Hl Fe LS i th 8 5 GES (vvrsfAd)- AY 
J: U8 A op of be B53 of 0 mein be SSIS of OHSS UF Dy LS Sty Kl 
le Leh Hn CO" Ue EG ASG 6b Lf Ad or ca dy BE A ID 
৬৮২৫-(.../..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: অবশ্যই আল্লাহ তা'আলা সে বান্দার উপর সন্তুষ্ট, যে খাদ্য 
গ্রহণের পরে তার জন্য ‘আল হাম্‌দু লিল্লা-হ’ পড়ে এবং পানীয় পান করার পরে তার কৃতজ্ঞতা (স্বীকার) করে 
‘আল হামৃ্‌দু লিল্লা-হ’ বলে । (ই.ফা. ৬৬৮২, ই.সে. ৬৭৩৬) | 
ff 08 BSS GUNN gh Lh GED BS ii OTA AES (fie) TAY 
2535 BE 4 TS U8: I AC 05 dl be Sd OF des br BI 
৬৮২৬-(../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৬৮২, ই.সে. ৬৭৩৭) 


WwwwW.Waytojannah.com 


Contents 


১৪০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ol Ed lh CPS USE 353 HC PTY LGM OH iy - ve 
২৫. অধ্যায় : দু‘আকারীর দুআ গৃহীত হয়; যদি সে তাড়াহুড়া না করে বলে, “আমি দুআ করলাম 
কিন্তু গৃহীত হলো না”- তার বর্ণনা 
Ae sl be te Ale 5 Or; AL se এঁর: J si 0: ~~ Ere (Yvre/1.)- TAY Y 
CIS 5 Ih BG AC LLY LEY + U5 FOG dl IPD UIA dl be AY SH ds 
RLS ib 
৬৮২৭-(৯০/২৭৩৫) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন: তোমাদের কারো দু'আ তখনই গৃহীত হয় যখন সে তাড়াহুড়া না করে। (তাড়াতাড়ি করে 
দু'আ করার পর) সে তো বলতে থাকে, আমি দুআ করলাম; অথচ তিনি আমার দুআ গৃহীত হল না। 
(ই ফা. ৬৬৮৩, ই.সে. ৬৭৩৮) 
Ab ST EHS GD UF cil GHD SA Ch Ct 5 28 AL Ee SHS (AY ATA 
: J Ah Jafy sf Cn OSS ge 0 AN Ke Ta SE Hf ES : U6 leh OH oF 
HE CD SBS SUH Ps HC SDY UGLY BE Al ILO NM: dH AU SA 
od LS 
৬৮২৮-(৯১/...) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের কারো দু'আ তখনই গৃহীত হয় যখন সে তাড়াহুড়া না 
করে। সে বলতে থাকে, আমি আমার প্রভুকে আহ্বান করলাম আর তিনি আমার আহ্বানে সাড়া দেয়া হল না। 
(ই.ফা. ৬৬৮৪, ই.সে. ৬৭৩৯) 
CE - pla OF AS - Al OS hy OF US aby Hf ES (fA 
EC BE 04 BES SF LUA od be Le O51 of LF 35 0 si) 
Hd: Ji TISSHEL AL LD Es OS. IR AC on) Labi BLES HC sah 
ME Ey Mh Sie AL A ad Sl eS Sy 183 
৬৮২৯-(৯২/...) আবু তাহির (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 38% থেকে বর্ণিত। 
তিনি বলেছেন, বান্দার দুআ সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য 
দু‘আ করে এবং (দু‘আয়) তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল সু! (দুআয়) তাড়াহুড়া 
করা কিঃ তিনি বললেন, সে বলতে থাকে, আমি দুআ তো করেছি, আমি দু'আ তো করেছি; কিন্তু আমি দেখতে 


পেলাম না যে, তিনি আমার দু'আ কবুল করেছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে, আর দু'আ করা পরিত্যাগ করে। 
(ই.ফা. ৬৬৮৫, ই.সে. ৬৭৪০) 


Wwww.waytojannah.com 


Contents 


re 7 dh os 


{2 # 
[Sel als] 
পর্ব : কোমলতা 
pL AEG) og Un in of 2Asly srt Lo of ‘kd: UL =Y1 

২৬. অধ্যায় : জান্নাতীদের অধিকাংশই দুঃস্থ-গরীব এবং জাহান্নামীদের অধিকাংশই মহিলা আর 
Be. LO) BSC dala 02 ILS USS AS C3 OSS UES (yyrafar)-1AY 
bln GEL By Ell BS hdl Xo C3 LOL BSE dsl ls Sa 
a Be - LR OFS ts bad ak ff Bsc Ka TEE CES 
ol se cig HE dl JD U6: U8 35 co LL ie ok ue oF Ce Eo 05 Ss 
Be Tied SH HE Yj oe Gh LE 1, SLL LE 1 25 


PUA US ta LG WH SN A ke CLL, 
৬৮৩০-(৯৩/২৭৩৬) হাদ্দাব ইবনু খালিদ, যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনু ‘আবদুল আলা, ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম ও আবূ কামিল, ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: (মি'রাজের রাতে) আমি জান্নাতের প্রবেশদ্বারে দাড়ালাম । প্রত্যক্ষ করলাম, যারা 
জান্নাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই দরিদ্র শ্রেণী, মিস্কীন আর ধনীদেরকে দেখলাম বন্দী অবস্থায় । যারা 
জাহান্নামবাসী হিসেবে পরিগণিত হয়েছে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে। আর আমি 

জাহান্নামের প্রবেশদ্বারে দাড়িয়ে দেখলাম যে, যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদের অধিকাংশই মহিলা জাতি । 
(ই.ফা. ৬৬৮৬, ই.সে. ৬৭৪১) 

so) wl te sg 2 BY ~ Jel est > A) - (TA 

AE Gl Hf ef Soh 8 cally HE LO I: 1% le 5 ci: ON oh 


A ul - ef a a hdr, 
৬৮৩১-(৯৪/২৭৩৭) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । esl 
মুহাম্মাদ 3% বলেছেন, আমি জান্নাতের দিকে উঁকি দিলাম, আর দেখতে পেলাম, তার অধিকাংশই 
লোক । তারপর আমি জাহান্নামের দিকে উঁকি দিলাম, আর দেখতে পেশ জহামমাদীদের অধকাশেই মহল 
জাতি । (ই.ফা. ৬৬৮৭, ই.সে. ৬৭৪২) 


www.waytojannah.com 


Contents 


১৪২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


yl Ee Ea Wal Lai El Ao TE Freee (fo) ATTY 
৬৮৩২-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। 


Ml ৬৬৮৮, ই.সে. ৬৭৪৩) 


pene AEE 
৬৮৩৩-(../...) শাইবান ইবনু ফারুরখ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাবী 3% 
জাহান্নামের দিকে উঁকি দিলেন। অতঃপর আবুল আশহাব আইয়ুব-এর বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেন। 


(ই.ফা. ৬৬৮৯, ই.সে. ৬৭৪৩) 
Co slo) Ul es de of OF Man Cp cal HES Ds Hf EES (fA 
le S35 BEE al Js J: Jb oe unl 


৬৮৩৪-(.../...) আবু কুরায়ব (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন: ..... এরপর সাঈদ (রহঃ) তার অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৬৯০, ই.সে. ৬৭৪৪) 
0s: ‘ Ju 2 i ur EC 5 ul 2 Je g l ie & (YYYAfA2)- IAYS 
te cp! UG ASG Se ts Cin + GOSS hl CALS) 2s Ue S08 Ba dl Ae ch 


B18) -s 


AULA SU HY: U8 FEE Al 4) Of EES Lad 03 Ur Se 

৬৮৩৫-(৯৫/২৭৩৮) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... আবূ তাইয়্যাহ (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, মুতার্রিফ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)-এর দু' স্ত্রী ছিল। তিনি একবার তাদের একজনের নিকট হতে 
আসলেন। তখন অপরজন বলল, আপনি তো অমুকের কাছ হতে আসছেন। তিনি বললেন, আমি ‘ইমরান ইবনু 
হুসায়ন (রাযিঃ)-এর নিকট হতে এসেছি। তিনি আমাদের নিকট হাদীস বর্ণনা করলেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন 
: জান্নাতে মহিলা জাতি সবচেয়ে কম । (ই.ফা. ৬৬৯১, ই.সে. ৬৭৪৫) 


wf be dt Bs ohh th Les ES 0h 6 0 I C3 SES BS, (ej AT 
BEL Ss i a Hes 5) 3 Wb cis : UN pt 


৬৮৩৬-(../...) মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ ইবনু ‘আবদুল হামীদ (রহঃ) ..... আবূ তাইয়্যাহ (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি মুতার্রিফকে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, “সত্যিই তার দু'জন স্ত্রী ছিল” । মু'আয- 
এর হাদীসের মর্মে অবিকল হাদীস । (ই.ফা. ৬৬৯২, ই.সে. ৬৭৪৬) 

Ae 0 OG BEA EG LH ES ACYL Hf OS XE C3 dl SE EES (vyrafat)-1ATY 
dl Ju) sD toe US: JE TE Al Ae Ue bn Sd Ae Uo Ae se be SA) 
CUE hs SLL UE, IE 5 Bs I be Se S301 0 Hel FE 

৬৮৩৭-(৯৬/২৭৩৯) ‘উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল কারীম আবু যুর‘আহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনে, রসূলুল্লাহ 38-এর দু'আর মধ্যে একটি ছিল এই যে, “আল্প-হুম্মা ইন্নী 
আণ’উযুবিকা মিন যাওয়া-লি নি‘মাতিকা ওয়াতা হাউলি ‘আ-ফিয়াতিকা ওয়া ফুজা-য়াতি নিক্মাতিকা ওয়া জামী'ই 
‘সাখাতিকা” অর্থাৎ- “হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই নি‘আমাত দূর হয়ে যাওয়া হতে, তোমার দেয়া 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৪৩ 


সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, তোমার অকস্মাৎ শান্তি আসা হতে এবং তোমার সকল প্রকার: অসন্তুষ্টি 
থেকে” (ই.ফা. ৬৬৯৩, ই.সে. ৬৭৪৭) 


Coe UL be OUR Lf ly OUR ES al 03 Bain ED (rv. fav)- AYA 
se Ll on Es Gas SSG Ue BE al TLD IH: UG 5 cf UU ie sie cL be 
Us a dE 
৬৮৩৮-(৯৭/২৭৪০) সা‘ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 


বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আমি আমার (ইন্তিকালের) পরে পুরুষদের জন্য মহিলাদের ফিতনার চেয়ে 
অধিকতর ক্ষতিকর কোন ফিতনাহ্‌ রেখে যাইনি । (ই.ফা. ৬৬৯৪, ই.সে. ৬৭৪৮) 


PS) SE LD LOL das Lh Sy gal Hae 0b Al BE BD (rvevfaa)j- TATA 
Al te OLE A ES of U6: J UL Lh Dall ES: Bode OH UN dh of Ue 
SKF Cr U5 4 Fal JD be BS Ug OB 0 952 0 5D Ob lg BOC 5D 
lal JED le "lL lil TE 
৬৮৩৯-(৯৮/২৭৪১) ‘“উবাইদুল্লাহ ইবনু মু‘আয আল ‘আম্বারী, সুওয়াইদ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল আলা (রহঃ) ..... উসামাহ্‌ ইবনু যায়দ ইবনু হারিসাহ্‌ ও সাঈদ ইবনু যায়দ ইবনু ‘আম্র ইবনু নুফায়ল 


(রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 38% থেকে বর্ণিত । তিনি বলেছেন, আমি আমার (ইন্তিকালের) পরে মানুষের মধ্যে 
পুরুষদের জন্য নারীদের তুলনায় অধিকতর ক্ষতিকর কোন ফিতনাহ্‌ ছেড়ে যাইনি। (ই.ফা. ৬৬৯৫, ই.সে. ৬৭৪৯) 


Eo Cc AN AS 5 ES YE rs CN A a OF 8 HES (fa) AES 
- ” | ৰ “ “ee PEE NEY 2 wep 2, “ee “»- 
He cll ULL be FS a2 US AD Ob GEL UE Ec eh US 0D ~~ 
Ate ALY 
৬৮৪০-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র, ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম (রহঃ) ..... সুলাইমান আত্‌ তাইমী (রাযিঃ) হতে এ সূত্রে তার অবিকল হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৬৬৯৬, ই.সে. ৬৭৫০) 
Sed BS LL RS; VG So SAL ctl Lf LL EBL (Veta) TALS 
i Uy 0 FE a cr চু GIS ae of UF SSG Es Ul cha: UU LL of OF cds 
EEE HS. 5b sn Ls GY | SH EOE 9 = 2 
. US BS Ob IU oF 22> 
৬৮৪১-(৯৯/২৭৪২) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... আবূ সাঈদ আল খুদ্রী 


(রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে বর্ণিত । তিনি বলেন, অবশ্যই দুনিয়াটা চাকচিক্যময় মিষ্টি ফলের মতো 
আকর্ষণীয় । আল্লাহ তা‘আলা সেখানে তোমাদেরকে প্রতিনিধি নিযুক্ত করেছেন। তিনি লক্ষ্য করতেছেন যে, 


Wwww.waytojannah.com 


Contents 


১৪৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


তোমরা কিভাবে কাজ করো? তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সতর্ক থেকো। কেননা বানী ইসরাঈলদের মাঝে 
প্রথম ফিতনাহ্‌ নারীকেন্দ্রিক ছিল। Sl WV 
ইবনু বাশৃশার (রহঃ)-এর বর্ণিত হাদীসে ):%%-এর স্থানে ১১%] কথাটি আছে। (ই.ফা. ৬৬৯৭, ই.সে. ৬৭৫১) 
JULES) pila Spy iin SEA Ls il - Yv 
২৭. অধ্যায় : তিন গর্তবাসীর ঘটনা এবং সৎকর্মকে ওয়াসীলা করা সংক্রান্ত 

ACE uals UF Ss - Ld ED ddl GE ts Ls SED (wirpi jy -AEY 
Ee Ue oT CTT EE 
ike UA Md Us oli A 1 Bl dh te bye JCal 1: an Reis I 
En) Bh ee 23 Tie oe ols AS Sf SESE GIG SHY tlh: Hl J 
SG CL co ST Hh ps Ob 2 Sb Lh OB UES ys dh igo 
TEAL Ugh tw CRBS 0 Con’) Se Clb clly Cid CB ois LS SOG UN 
Eis Uf ah Hb do ely oh SB US BS Sp UA aly UBS ta 
GIGS Ve dEAM GUL Wie SHB ie Gl EH Bey SUG a hd ol HS 
sal 

Gk CH lb cL JE ns Le Gil fe i OEY Hl: AY I, 
১৮: SH Gh 0 Hy CE Vo Jp Be CG > Ci Dip Hs UF > Sb 
Ce GED By PU Bh Cd 5 HS C6 Lf Ge CLE 3s YY BED EY A GB 
MER 

so a: Ub Abe cd Ch 5 Sk Vaal ial cis 3 lh: SR 
hE: UR Ed BE TH te Gs co 253 0 HE Ce RU Se cin 
: lh 2 GIES HLA YS Bl SB: J USS es A SG Sd LSS: ch oA EY) 
ens HES Oh Cbd of BS Ci Lf 4p CAS ASL WE KA SS GY 
Gh Cdl EN. LL CUE 


৬৮৪২-(১০০/২৭৪৩) মুহাম্মাদ ইবনু ইসহাক আল মুসাইয়্যাবী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 33% থেকে বর্ণিত । তিনি বলেছেন, এক সময় তিন লোক পথে হেঁটে চলতে চলতে 
ঝড়-বৃষ্টি নেমে গেল। তখন তারা একটি পাহাড়ের গর্তে আশ্রয় নিল। ইতোমধ্যে পাহাড় হতে একটি পাথর খণ্ড 
খসে পরে তাদের গর্তে মুখ ঢেকে দিল। ফলে গর্তে মুখ বন্ধ হয়ে গেল! ॥স মুহূর্তে তারা পরস্পরকে বলতে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৯) যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ক্ষমা প্রার্থনা ১৪৫ 


লাগল, নিজ নিজ সৎ ‘আমালের প্রতি খেয়াল করো যা তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ এবং সে সৎ 
কর্মের ওয়াসীলার মাধ্যমে আল্লাহর নিকট দু'আ করতে থাকো। এমন হতে পারে, আল্লাহ তা'আলা তোমাদের এ 
' মহাবিপদ (পাথরটি সরিয়ে) হতে নিষ্কৃতি দিবেন। তখন তাদের একজন বলল, হে আল্লাহ! আমার পিতা-মাতা 
ছিলেন বয়োবৃদ্ধ । আমার একজন স্ত্রী ও ছোট ছোট সন্তান-সন্ততি ছিল। আমি তাদের (জীবিকার) জন্য মেষ-বকরী 
মাঠে চরাতাম । (সন্ধ্যায়) ঘরে ফিরে এসে তাদের জন্য আমি সেগুলোর দুধ দোহন করতাম এবং আমি আমার সন্ত 
নদের পূর্বে প্রথমেই আমার পিতা-মাতাকে দুধ পান করাতাম। একদিন একটি গাছের সন্ধানে অনেক দূরে যেতে 
হলো, ফলে আমার ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। (ফিরে এসে) আমি তাদের (পিতা-মাতা) দু'জনকে ঘুমন্ত 
অবস্থায় পেলাম । তারপর আমি আগের মতই দুধ দোহন করলাম । তারপর আমি দুধ নিয়ে আমার পিতা-মাতার 
মাথার নিকট দাড়িয়ে থাকলাম এবং তাদের ঘুম ভাঙ্গানো ঠিক মনে করলাম না এবং তাদের পূর্বে সন্তানদেরকে 
দুধ পান করানোও পছন্দ করলাম না। সে মুহূর্তে (আমার) সন্তানরা ক্ষুধার তাড়নায় আমার দু'পায়ের কাছে 
কাতরাচ্ছিল। তাদের ও আমার এ অবস্থা চলতে থাকলো । এ অবস্থায় শেষে ভোর হয়ে গেল। যদি তুমি মনে কর 
যে, আমি এ কাজ তোমার সন্তুষ্টি লাডের জন্য করেছি, তাহলে আমাদের জন্য কিছুটা ফাকা করে দাও, যদ্বারা 
আমরা আকাশ দেখতে পাই । অতঃপর আল্লাহ তা'আলা তাতে একটু ফাকা করে দিলেন। তা দিয়ে তারা আকাশ 
দেখতে পেলেন। 

অপর জন বলল, হে আল্লাহ! আমার ঘটনা এই যে, আমার এক চাচাতো বোন ছিল কোন পুরুষ কোন 
নারীকে ভালবাসার মতই তাকে আমি অত্যধিক ডালবাসতাম এবং আমি তাকে একাস্ত কাছে পেতে চাইলাম (যৌন 
আবেদন করলাম) সে তা প্রত্যাখ্যান করল এবং (অবশেষে) একশ’ দীনার বিনিময় চাইল। অতঃপর আমি কষ্ট 
করে একশ' দীনার জমা করলাম। তারপর সেগুলো নিয়ে তার নিকট আসলাম। যখন আমি তার দু'পায়ের 
মধ্যখানে বসলাম, সে সময় তিনি বললেন, হে আল্লাহর বান্দা! আন্পাহকে ভয় করো। বিবাহ ব্যতীত সতিত্ব নষ্ট 
করো না। এ কথা শুনে আমি তৎক্ষণাৎ উঠে দাড়ালাম । তুমি যদি মনে কর যে, শুধুমাত্র তোমার সস্তুষ্টি অর্জনের 
জন্যই আমি এ কাজ করেছি তবে আমাদের জন্য একটু ফাকা করে দাও। তখন তিনি তাদের জন্য আরেকটু ফাকা 
করে দিলেন। 

অন্য লোকটি বলল, হে আল্লাহ! আমি এক ‘ফারাক’ (প্রায় সাত কিলোগ্রাম) শস্যের বিনিময়ে একজন 
মজদুর নিযুক্ত করেছিলাম । সে তার কর্ম শেষ করলো এবং বলল, আমাকে আমার প্রাপ্য দিয়ে দিন। আমি এক 
ফারাক (শস্য) তার সামনে পেশ করলাম। কিন্তু সে তা না নিয়ে চলে গেল। আমি সে শস্য জমিনে চাষ করতে 
থাকলাম । শেষ অবধি তা দিয়ে গরু-বকরী ও রাখাল সংগ্রহ করলাম । পরে সে আমার নিকট আসলো এবং বলল 
আল্লাহকে ভয় করো। আর আমার পাওনা আদায় করতে আমার উপর অবিচার করো না । আমি বললাম, তুমি এ 
(সমস্ত) গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে উপহাস করো না। আমি 
বললাম, সত্যিই আমি তোমার সাথে উপহাস করছি না। এ গরু ও রাখাল নিয়ে যাও । অতঃপর সে তা নিয়ে চলে 
‘ গেল। যদি তুমি জান যে, আমি এ কর্মটি তোমার সম্তষ্টি লাভের জন্য করেছি তাহলে অবশিষ্টাংশ ফাকা করে 
Jo PUL ads oe PG SE Hatt ৬৬৯৮, ই.সে. ৬৭৫২) 


PRO NN EE EO 
SUAS SOC AES ED, of BS ad Uy BS YG EH ih LC Lay SS 
ul EE 2 9 mT OH Re LES EL UAE SH EEL 3 > 


সহীহ মুসলিম (৬ষ্) ফর্মা-২২ www.waytojannah.com . 


Contents 


১৪৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


hg be a of ee cas BE ll Co Cb 0 OP gBl Ue HS OULS ch pile Ue 
B52 CBA SE NY UML ple S23 TOMEI IRS HD UNIS BE 
| GE GB KS Ss AAS 
৬৮৪৩-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর ও ‘আব্দ ইবনু হুমায়দ, সুওয়াইদ ইবনু সা'ঈদ, আবু কুরায়ব ও 
মুহাম্মাদ ইবনু তারীফ আল বাজালী, যুহায়র ইবনু হার্ব, হাসান আল হুলওয়ানী, ‘আবদ ইবনু হুমায়দ (রহঃ)- 
এরা সকলেই ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী টু হতে, মূসা ইবনু ‘উক্বাহ্‌ (রহঃ)-এর সানাদে আবূ 
যামরাহ্‌ (রহঃ)-এর হাদীসের মর্ম অনুযায়ী হাদীস বর্ণনা করেছেন। তাঁরা তাদের হাদীসে বর্ধিত বর্ণনা করেছেন, 
+১১ 15৯5 ‘তারা পায়ে হেঁটে বের হয়েছিল'। সালিহ্‌ (রহঃ)-এর হাদীসে +4 ‘তারা পায়ে হেঁটে 
চলছিল’ বৰ্ণনা রয়েছে। ‘উবাইদুন্লাহ তার হাদীসে ! 5৯:১৯ “তারা বের হলো” বর্ণনা করেছেন! এরপর তিনি কোন 
বিষয় বর্ণনা করেননি। (ই.ফা. ৬৬৯৯, ই.সে, ৬৭৫৩) 
5 8 Hs Ae oF AAD LE Lh Al BEY ay Je 0 LDL BES (fo) AEE 
AL AIS LGA of tt UA cL Hf GUST ASL Ey BES de Ll UG GEL 
HEE US on BA LSE Gir : U6 FRE A UD Cha: UNE SHAKE Hf dl AE 
Bie UR) J JE A U2 Fb OH OF Sl apa sina Cod La, ch ATS 
Ef LE oe CAE UE, YC Ys Saf CARs GE Y cd US Bs TH A OS sal 
JUG Ae Ck BE CL I, bs By Cte VELL HO ogi a ay 
TOES Did in OSE I cas 
৬৮৪৪-(.../...) মুহাম্মাদ ইবনু সাহূল আত্‌ তামীমী, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান ইবনু বাহরাম ও আবূ 
বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ইমাম যুহরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সালিম ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) আমাকে অবহিত করেছেন যে, ‘আবদুগ্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) বলেছেন : আমি রসূল ক্ু-কে বলতে 
শুনেছি, আগেকার উম্মাতের মাঝে তিনজন লোক কোন একদিকে যাত্রা শুরু করেন, অবশেষে সকন্ধ্যাবেলায় এক 
পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন... তারপর নাফি' বর্ণিত হাদীসের একই অর্থবোধক হাদীস বর্ণনা করেন। তবে 
ইবনু ‘উমার বলেন, তাদের মধ্য থেকে একজন বলেন, আমার দুই বৃদ্ধ মাতা-পিতা ছিল। আমি কক্ষনও তাদের 
পূর্বে পরিজনকে সন্ধ্যার খাবার খাওয়াতাম না এবং তিনি (ইবনু ‘উমার) বলেন, (চাচাতো বোনটি) আমার প্রস্তাবে 
রাজী হলো না। পরিশেষে সে অভাব-অনটনে আপতিত হলে আমার কাছে আসল। তখন আমি তাকে একশ' 
বিশটি দিনার দিলাম । আর তিনি বলেন, আমি তার পাওনাটা বৃদ্ধি করার চেষ্টা করলাম। ফলে অনেক ধন-সম্পদ 
হয়ে গেল, এরপর ক্রমশ বৃদ্ধি পেতে থাকল এবং তিনি বলেন, অতঃপর তারা গুহা হতে বের হয়ে চলতে লাগল। 
| (ই.ফা. নেই, ই.সে. ৬৭৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


isl Gls -o. 
পর্ব (৫০) তাওবাহ্‌ 


Cy Ls oe LA ob: Gl -\ 
১. অধ্যায় : তাওবার প্রতি উৎসাহ প্রদান ও তার মাধ্যমে মুক্তি লাভ করা 
i GF | DY HE Eula ala EL ln 0 Lyn Ra (Vivepy AES 
LL Uy 0 G5 Cb Se U9 dU: JA HE Al IL GE BIA of Ee gs 
SE 1s Ll LE iy Bly ice 333 LSA be oie Bk EH A Aly 5S So 
USA LY i od Ld IH 1 CG SY < LE ETS Ld VE bay EI 


৬৮৪৫-(১/২৬৭৫) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু ছুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 
থেকে বর্ণিত । তিনি (কু) বলেছেন, আল্লাহ রব্বুল ‘আলামীন ইরশাদ করেছেন : আমার উপর বান্দার ধারণা 
অনুযায়ী আমি তার সাথে আছি। সে যেখানেই আমাকে স্মরণ করে আমি তার সাথে আছি । আল্লাহর কসম, শূন্য 
মাঠে তোমাদের কেউ হারানো প্রাণী'পাওয়ার পর যে আনন্দিত হয় আন্পাহ তা'আলা বান্দার তাওবার কারণে এর 
চেয়েও বেশি আনন্দিত হন। যদি কেউ একবিঘত সমান আমার দিকে অগ্রসর হয় তাহলে আমি তার দিকে 
একহাত অগ্রসর হই । যদি কেউ একহাত সমান আমার প্রতি অগ্রসর হয়, তাহলে আমি একগজ সমান তার প্রতি 
অগ্সর হই । যদি কেউ আমার দিকে পায়ে হেঁটে আসে তবে আমি তার দিকে দৌড়ে আসি। 

(ই.ফা. ৬৭০০, ই.সে. ৬৭৫৫) 

AD Ae GT Ball ES Lindl od of LLL OF AEE FS JY) AAE 
i CHA: HE al J) U6: JHE od be ERY a od 2 - EER) 
“UE 1 Ss Sl in Sl 

৬৮৪৬-(২/...) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব আল কা‘নাবী (রহঃ) ..... আবু হ্রাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমাদের কোন লোক হারানো প্রাণী পাওয়ার পর যে সমান 
আনন্দিত হয়, তোমাদের তাওবার কারণে আল্লাহ তা'আলা এর চেয়েও বেশি খুশী হন । (ই.ফা. ৬৭০১, ই.সে. ৬৭৫৬) 
of CF ke 09 pl Le BS BD LE BS cad) Ch Lo BS (fe) MAEY 

| ্‌ cs HE FP Sh 


Wwww.waytojannah.com 


Contents 
১৪৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৮৪৭-(../...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) :.... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে 
‘ অবিকল হাদীস বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৭০২, ই.সে. ৬৭৫৭) 
Ea 8 = Uo Lily - als © SEL de of 08 ULE BS (vesfr)-1AEA 
CS: U8 A 0 SO of ak HLS UP el oo nh Ess ke Vy Ul 
Sis: U6 BEE al J) Uo Boo i te Bs hss Bol are A Al a se se 
LD Se RL BS af df ID bn ng ose I CHL A: 06 BEE al I 
oA aE de: 06 AN cS Ul 5 by BEE LG SE, Lb We 


eee er 


CA SI 1k to cmd Sa As CA L2f 2G 2, 
৬৮৪৮-(৩/২৭৪৪) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... হারিস ইবনু 
সুওয়াইদ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, ‘আবদুল্লাহ (রাযিঃ) অসুস্থ ছিলেন। তার সেবা করার জন্য কোন 
এক সময় আমি তার নিকট প্রবেশ করলাম । তখন তিনি আমাকে দু'টি হাদীস বর্ণনা করলেন। একটি নিজের পক্ষ 
হতে এবং অন্যটি রসূলুল্লাহ 3%-এর পক্ষ থেকে । তিনি বলেন, আমি রসূলুন্তাহ 3%-কে এ কথা বলতে শুনেছি 
যে, আল্লাহ তা'আলা তার মু'মিন বান্দার তাওবার কারণে এ ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন, যে লোক ছায়া- 
পানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এবং তার সাথে থাকে খাদ্য পানীয় সহ একটি সওয়ারী। এরপর ঘুম 
হতে সজাগ হয়ে দেখে যে, সওয়ারী কোথায় অদৃশ্য হয়ে গেছে। তারপর সে সেটি খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে 
পড়ল এবং বলে, আমি আমার পূর্বের জায়গায় গিয়ে চিরন্দ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব। (এ কথা বলে) সে মৃত্যুর 
জন্য বাহুতে মাথা রাখল । কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখল, পানাহার সামগ্রী বহনকারী সওয়ারীটি তার কাছে। 
(সওয়ারী এবং পানাহার সামগ্রী পেয়ে) লোকটি যে পরিমাণ আনন্দিত হয়, মু'মিন বান্দার তাওবার কারণে আল্লাহ 
তার চেয়েও বেশি আনন্দিত হন। (ই.ফা. ৬৭০৩, ই.সে. ৬৭৫৮) 


OP 5d Ae ch Hk Lo 5 2 oS BG At of Ss 8G Hl EES (fj AEA 
OAD on Bl BRD ow JE, ALY ig ciel 
৬৮৪৯-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) উক্ত সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তীর 
হাদীসে আছে, মরুভূমির সে ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন। (ই.ফা. ৬৭০৪, ই.সে. ৬৭৫৯) 


SE LCE Bn ced Bo dud Hf ES oak Lh BOY AES (fe. 
UP Sy BEE Al J Uo UAT SHS cdl He RS UN BG Ch COOH Cid: U6 
2 Ph Be Lond ose Bh COA Lf A BGG al U0 U6: JH a 
৬৮৫০-(৪/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... ‘উমারাহ্‌ ইবনু ‘উমায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, আমি হারিস ইবনু সুওয়াইদকে এ কথা বলতে শুনেছি যে, তিনি বলেন, ‘আবদুল্লাহ আমার কাছে দু'টি 
হাদীস বর্ণনা করেছেন। একটি রসূলুল্লাহ 3 হতে এবং অপরটি তার নিজের তরফ থেকে। তিনি বলেন, 


-বসূলুল্লাহ সুর্য বলেছেন : আল্লাহ তার মু'মিন বান্দার তাওবার কারণে বেশি খুশী হন। জারীর-এর হাদীসের 
অবিকল । (ই.ফা. ৬৭০৫, ই.সে. ৬৭৬০) ; 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ্‌ ১৪৯ 


: UJ dam tr ed si [ECE ul EE cs Si x 0 dl IE BL (Yv£o/e)-1Ao) 
a: 5 fl ” - A EE 2 Ea 
Oo Bm ke BG BID TS 3) ne oie HG CORA: OU 5 Oa Cbs 
Ad BELL bad LAN Ae AG Ft CS IE J Li 26 a HI oe by 
GABE A SE Ib Ut 3 UGG i BU UE ES xB EG BGS 
| oe A A OOF Sl 2 959 8 HAs ny FD dh Dns Bl 3 Sl Sh CA sd UG 
“AG Ge om sr 
fal fst Is ys চি ye BS Aa aia dig NAAN "2 
Ad 2B UCL FE All ol SA Nh Ad) Lal Cf Lt 2 Ba UE 
৬৮৫১-(৫/২৭৪৫) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয আল ‘আম্বারী (রহঃ) ..... সিমাক (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা নু“মান ইবনু বাশীর (রাঘিঃ) খুত্বাহ্‌ দিতে গিয়ে বললেন, আল্লাহ তার বান্দার তাওবার কারণে এঁ 
লোক হতেও বেশি আনন্দিত হন যে তার একটি উটের উপর সহায় সম্বল বহন করে সফরে বের হয়েছে। আর 
অবশেষে এক জনমানবহীন মাঠে উপস্থিত হয়। এমতাবস্থায় দুপুর হয়ে যায়। তখন সে নেমে বৃক্ষের তলায় 
বিশ্রাম করতে থাকে। সে গভীর ঘুমে নিমগ্ন হয় এবং তার উটটি চলে যায়। সে সজাগ হয়ে এ টিলায় দৌড়ে 
গেল, অতঃপর সে কোন কিছু দেখতে পেল না । তারপর সে অপর টিলায় দৌড়ে উঠল কিন্তু সেখানেও কোন কিছু 
দেখতে পেল না। তারপর সে তৃতীয় এক টিলার উপরে উঠে, কিন্তু সেখানেও কোন কিছু দেখতে পেল না। 
অবশেষে হতাশ হয়ে সে বিশ্রামাগারে ফিরে গিয়ে সেখানে এসে বসে থাকে। এমন সময় হঠাৎ হাটতে হাঁটতে 
উটটি তার কাছে চলে আসে। অমনি সে তার হাতে এর লাগাম চেপে ধরে। আল্লাহ তার মু'মিন বান্দার তাওবার 
কারণে এ উট প্রাপ্ত লোকের চেয়েও বেশি খুশী হন। 
বর্ণনাকারী সিমাক (রহঃ) বলেন, শা‘বী (রহঃ) বলেছেন, নু“মান এ হাদীসটি নাবী সুন হতে মারফ্‌ হিসেবে 
বর্ণনা করেছেন। তবে আমি (সিমাক) নু“মান (রাযিঃ)-কে হাদীসটি মারফু'ভাবে বর্ণনা করতে শুনিনি। 
. (ই.ফা. ৬৭০৬, ই.সে. ৬৭৬১) 
Ul: SS JE GS: RD 06 SLA Ly Ds 3 1 SS BS (vay -IAoY 
COR U8 ie BEE dl J) U6 : UG IE 0 LA oe 2 Ue sh cf 3G Ch dl SE 
Mb CA FU SS Ge GIDE VG EO Ug Oh Di al aly 25 a 2s cil J 
J Al ISD GU pnt : Gl egy HE BSR ly Gh ES dis Sn Exe Bh 
CSD JE Cr oie Ls CAL Al aly Uf Fe al J 
Al Ue 3G ES Al SE BS "AD UN 
2 oe 3 ols BE 
৬৮৫২-(৬/২৭৪৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও জা‘ফার ইবনু হুমায়দ (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন : এ সম্বন্ধে তোমরা কী বললে যে, এক লোক যার 
নিকট পানাহারের কোন কিছু নেই, এমন মরুভূমিতে উট চলে যায় এবং এর লাগাম মাটিতে টেনে চলতে থাকে, 
অথচ এর উপর রয়েছে সে লোকের পানাহারের সামগ্রী । তারপর সে তা খৌজ করে ক্লান্ত হয়ে পড়ে। আর এহেন 
মুহূর্তে উক্ত সওয়ারী কোন বৃক্ষের তলা দিয়ে যাওয়ার সময় যদি এর লাগাম এঁ গাছের কাণ্ডের সাথে আটকে যায়, 
আর আটকানো অবস্থায় যদি সে লোকটি সেটি পেয়ে যায়, তাহলে এ লোক কি পরিমাণ খুশী হবে? সহাবাগণ 


Wwww.waytojannah.com 


Contents 
১৫০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


বললেন, হে আল্লাহর রসূল 3! সে অত্যন্ত খুশী হবে। অতঃপর রসূলুল্লাহ 3% বললেন: শ্বীয় বান্দার তাওবার 
কারণে সওয়ারী প্রাপ্ত এ লোকের থেকেও আল্লাহ তাআলা অনেক বেশি খুশী হন। 


জা‘ফার (রহঃ) বলেন, “উবাইদুল্লাহ ইবনু ইয়াদ তাঁর পিতা হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৬৭০৭, ই.সে. ৬৭৬২) 


Be og Le ES Yi a 5h As eal Lh LoL Eis (vevw-1Aor 
db: JG AE hy AL Ll Bi AA od 3 Al AE 2 GE BG Mo tn ie 
SAG DY a SAD ce UE LSAT i LY Ts Om oe Hs A Sl Al Bt a UA 
MS fh UG AID bn Oh 5 ll od EALLAl E25 5 Gin Oli SE, Xb Urs ie 
Ft ta sl Ul, sxe CH 2h: COA G2 a U6 25 GAlbss SG Sie Nh Ge A 
Yat 
৬৮৫৩-(৭/২৭৪৭) মুহাম্মাদ ইবনু সাব্বাহ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন : বান্দা যখন আন্তাহর কাছে তাওবাহ্‌ করে তখন আল্লাহ এ 
‘লোকের চেয়েও বেশি আনন্দিত হন, যে মরুভূমিতে নিজ সওয়ারীর উপর আরোহিত ছিল। তারপর সওয়ারীটি 
তার হতে হারিয়ে যায়। আর তার উপর ছিল তার খাদ্য ও পানীয় । এরপর নিরাশ হয়ে সে একটি গাছের ছায়ায় 
এসে আরাম করে এবং তার উটটি সম্বন্ধে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে । এমতাবস্থায় হঠাৎ উটটি তার কাছে এসে 


দাড়ায়। অমনিই সে তার লাগাম ধরে ফেলে। এরপর সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠে, হে আল্লাহ! তুমি 
আমার বান্দা, আমি তোমার রব। আনন্দে আত্মহারা হয়ে সে ভুল করে ফেলেছে। (ই.ফা. ৬৭০৮, ই.সে. ৬৭৬৩) 
HEE al ID Of Ls oh od Uo SIG GD ol USS ME Lp USA BG (...m-1ot 
0 al Al 4 ms cle BEE TY LSA i ode Hs CHL AF : ON 
৬৮৫৪-(৮/...) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাষিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 3 
বলেন, আল্লাহ তা'আলা স্বীয় বান্দার তাওবার কারণে তোমাদের এঁ লোকের চেয়েও বেশি খুশী হন, যে সজাগ 
হয়ে তার এঁ উটটি ফিরে পায়, যা সে মরুভূমিতে হারিয়ে ফেলেছিল। (ই.ফা, ৬৭০৯, ই.সে. ৬৭৬৪) 


AL Ch a BG G50 kG ola ic Me EES Lal LA As (../-)-1AS0 
She BE a or 
৬৮৫৫-(../...) আহমাদ আদ্‌ দারিমী (রহঃ) ..... আনাস (রাখিঃ)-এর সানাদে নাবী ক্রু হতে অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৭০৯, ই.সে. ৬৭৬৫) 


LS Lye esi bi Gl 1 
২. অধ্যায় : ইন্ডিগ্‌ফার ও তাওবার মাধ্যমে গুনাহ মাফ হওয়া প্রসঙ্গে 
Xe 5 2 bali - ‘oA oc 2 be ~~ Ee Dm CN i Fc (YvEA/A)- 1A 
bn Hs Ut LSE CLS Ci: Bh ALS bm UB of of oe ne of EB — 5d 
UR DRG OBS Gl dl GST OHS LS YF U5 HE 4s I HEA 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ্‌ ১৫১ 


৬৮৫৬-(৯/২৭৪৮) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আইয়ূব (রাযিঃ) থেকে বর্ণিত যে, যখন তার মৃত্যু 
সমুপস্থিত তখন তিনি বললেন, রসূলুল্লাহ 3% হতে শুনা একটি হাদীস আমি তোমাদের নিকট হতে গোপন 
রেখেছিলাম । আমি রসূলুল্লাহ $%%-কে এ কথা বলতে শুনেছি যে, যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ 


তা'আলা এমন মাখ্লূক বানাতেন যারা পাপ করতো এবং আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। 
(ই.ফা. ৬৭১০, ই.সে. ৬৭৬৬) 


Al Ae OF hy - Ole ED chy OH UES LAH Des LF Ch EES (..p1-)- TAY 
os al be Le of CBO oi 0 Lon ie ALL 05 BE CS aT oD boa 
A pb dL LS dl BG CO HLS HL: Ub A BRE dl JL te Lal 
hl Wi Lagi 
৬৮৫৭-(১০/...) হারূন ইবনু সাঈদ আল আয়লী (রহঃ) ..... আবু আইয়ুব আল আনসারী (রাযিঃ) থেকে 


বর্ণিত । রসূলুল্লাহ সু বলেছেন: যদি তোমাদের কোন পাপ না থাকতো যা আল্লাহ মাফ করে দেন, তবে অবশ্যই 
আল্লাহ এমন সম্প্রদায় বানাতেন যাদের পাপ হত এবং তিনি তা মাফ করে দিতেন। (ই.ফা. ৬৭১১, ই.সে. ৬৭৬৭) 
GIS DBS LF fe UST GN Le ES dl) 0h LO ES (via) IAA 
AS SS B03 od GA BEE Al J 6: IEA of be all oh Ss te 
DES Al ORL O35 oh SO iS 

৬৮৫৮-(১১/২৭৪৯) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 3 
বলেছেন, যে সত্তার হাতে আমার জীবন, আমি তার কসম করে বলছি, তোমরা যদি পাপ না করতে তবে অবশ্যই 
আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে এমন সম্প্রদায় বানাতেন যারা পাপ করে ক্ষমা চাইতো এবং তিনি তাদের মাফ 
করে দিতেন। (ই.ফা. ৬৭১২, ই.সে. ৬৭৬৮) 


O23 od ES 5 IAG LHLANG BST) agl od ANG DSA alga Salk nly ~r 
EL JRL S09) 
৩. অধ্যায় : সার্বক্ষণিক আল্লাহর যিক্র ও পরকালের বিষয়ে চিন্তা করা ও আল্লাহর ধ্যানে মশগুল 
থাকা এবং কোন কোন সময় তা ছেড়ে দেয়া ও দুনিয়াবী কাজে লিপ্ত থাকা জায়িয 

Ul - 3 Bin - 25 ts Dhl omedl 3 Ch Bs Bs (rve.pvy-1Aod 

- 08 G35 Hh to piel ULE of be LOM ol 5 me be OU ts ks 
UM Ab GAG lh: i Ak UH Uk UGG a — UN BEE al JL SS ie OG 
lh ce Gl Us 6 Bly Jing CSS FE Al JL Se Lo: CHI IHL: Al EL 
Ud: 6 3 U5 3s Gh ltally ST, ELLN Cile BE Al JL die te CA 
Al U4 GAG GHG: cli BE al JD cle UES cS KG Hy Ul CHLIG i a 8 
Gh Us 5 20, A USS ie LS dl ILD GU: CH ah US: dl Jo J 


Wwww.waytojannah.com 


Contents 


১৫২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 
: HE Al ILD OB. VBS Ud mas SHV ELON iE die ie SE I ci 
3 A se OLY CELA KU ds Ge LHS le sk UnsL HU os Ad GAS 
te CH ALLL GUS CLS, 6 
৬৮৫৯-(১২/২৭৫০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তামীমী ও কাতান ইবনু নুসায়র (রহঃ) ..... রসূলুল্লাহ 
3-এর কাতিব হান্যালাহ্‌ আল্‌ উসাইয়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু বাক্র সিদ্দীক 
(রাযিঃ) আমার সঙ্গে দেখা করলেন এবং আমাকে প্রশ্ন করলেন, হে হানযালাহ্‌! তুমি কেমন আছ? তিনি বলেন, 
জবাবে আমি বললাম, হানযালাহ্‌ তো মুনাফিক হয়ে গেছে। সে সময় তিনি বললেন, সুবহানাল্লাহ্‌ তুমি কি বল্‌ছ? . 
হানযালাহ্‌ (রাযিঃ) বলেন, আমি বললাম, আমরা রসূলুল্লাহ সু-এর কাছে থাকি, তিনি আমাদের জার্নাত- 
জাহান্নামের কথা শুনিয়ে দেন, যেন আমরা উভয়টি চাক্ষুষ দেখছি। সুতরাং আমরা যখন রসূলুল্লাহ সু -এর 
সন্নিকটে থেকে বের হয়ে আপনজন স্ত্রী-সন্তান এবং ধন-সম্পদের মধ্যে নিমগ্ন হয়ে যাই তখন আমরা এর অনেক 
বিষয় ডুলে যাই । আবু বাক্র (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! আমারও একই অবস্থা । নিশ্চয়ই আমরা এ বিষয় 
নিয়ে সাক্ষাৎ করবো। তারপর আমি এবং আবূ বাক্র (রাযিঃ) রওনা করলাম এবং এমনকি রসূলুল্লাহ 3ুট-এর 
কাছে গেলাম । আমি বললাম, হে আল্লাহর রসূল 3! হানযালাহ্‌ মুনাফিক হয়ে গেছে। রসুলুল্লাহ 3 বললেন. তা 
কী? আমি বললাম, আমরা আপনার কাছে থাকি, আপনি আমাদের জান্নাত-জাহারামের কথা মনে করিয়ে দেন, 
যেন আমরা তা সরাসরি দেখতে পাই । তারপর আমরা যখন আপনার নিকট হতে বের হই এবং স্ত্রী, সন্তান-সম্ততি 
ও ধন-সম্পদের মধ্যে নিমগ্ন হই সে সময় আমরা এর অনেক বিষয় ভুলে যাই । রসূলুল্লাহ সু বললেন : যে সত্তার 
হাতে আমার জীবন আমি তাঁর কসম করে বলছি! আমার কাছে থাকাকালে তোমাদের যে অবস্থা হয়, যদি তোমরা 
সবসময় এ অবস্থায় অনড় থাকতে এবং সার্বক্ষণিক আল্লাহর যিক্রে পড়ে থাকতে তাহলে অবশ্যই ফেরেশ্তাগণ 
তোমাদের বিছানায় ও রাস্তায় তোমাদের সাথে মুসাফাহা করত । কিন্তু হে হানযালাহ্‌! এক ঘন্টা (আল্লাহর যিক্রে) 
আর এক ঘন্টা (দুনিয়াবী কাজে ব্যয় করবে) অর্থাৎ আস্তে আস্তে (চেষ্টা কর)। এ কথাটি তিনি (স্টু) তিনবার 
বললেন। (ই ফা. ৬৭১৩, ই.সে. ৬৭৬৯) 


TEE [Ecc A ET Asal Sie EE tals er KC ES (AY) IATL 
- J - JBN 64 Ube’ FE Al JD Se LS : ULC te Gs Uke of be IO 
LA KS EG lh 5 - ON - Hh ey GEL CEU ih dh 
4: JE AEG GAG A JG: cli HG Al OG Uh. 8G CG Ba old SU: 
03S il fs MEL ol Alin GUE Hd Ca Cbd SU, 5 Af OE ect il 
a 2 2 2 E) LEE Ise ক . 4 ঢু FE 22 
“GDB ob PSIG LG GES ASD ASSLT SM Hie LS US LC hs 
৬৮৬০-(১৩/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... হানযালাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা 
এক সময় রসূলুল্লাহ 3%-এর কাছে ছিলাম ৷ তিনি আমাদেরকে ওয়ায করলেন এবং জাহান্নামের কথা মনে করিয়ে 
দিলেন। তিনি বলেন, তারপর আমি গৃহে আসলাম এবং সন্তান-সন্ততিদের সাথে খেল-তামাশা করলাম এবং স্ত্রীর 
সাথে ক্রীড়া-কৌতুক করলাম। এরপর আমি বাড়ি থেকে রওনা করলাম। পথে আবু বাক্র (রাযিঃ)-এর সাথে 
দেখা করলাম । আমি তার সাথে এ প্রসঙ্গে আলোচনা করলাম । অতঃপর তিনি বললেন, আমিও তো এমনই করি, 


যেমন তুমি বললে। তারপর আমরা দু'জনই রসূলুল্লাহ 3ু%-এর সাথে দেখা করলাম। অতঃপর আমি বললাম, হে 
আল্লাহর রসূল! হানযালাহ্‌ তো মুনাফিক হয়ে গেছে। তারপর তিনি বললেন, তা কী? তারপর আশস্বি আমার সম্পূর্ণ 


Wwww.waytojannah.com 


Contents | 
পর্ব (৫০) তাঁওবাহ্‌ ১৫৩ 


ঘটনা বর্ণনা করলাম। এরপর আবু বাক্র (রাযিঃ) বললেন, আমিও তো এমনই করি যেমন হানযালাহ্‌ করেছে। 
তিনি বললেন, হে হানযালাহ্‌! কিছু সময় আল্লাহর স্মরণের জন্য এবং কিছু সময় দুনিয়াবী কাজের জন্য । ওয়ায- 
নাসীহাতের মুহূর্তে তোমাদের মন যেমন থাকে, সবসময় যদি তা এ রকম থাকত তবে ফেরেশ্তাগণ অবশ্যই 
তোমাদের সাথে মুসাফাহা করত । এমনকি প্রকাশ্যে রাস্তায় তারা তোমাদের সালাম করত। 
(ই.ফা. ৬৭১৪, ই.সে. ৬৭৭০) 
GH an be OUR LES UES CH Tal BES na OF TRS > Code) ATY 
rs Roh GOES BE La Sip Li : U6 IED GALS ad HES ti ied ULE of bP 
৬৮৬১-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... হান্যালাহ্‌ আত্‌ তামীমী আল উসাইয়িদী আল কাতিব 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা নাবী ু-এর কাছে ছিলাম তিনি আমাদের জান্নাত-জাহান্নামের কথা 
মনে করিয়ে দিলেন। তারপর সুফ্ইয়ান (রাযিঃ) হাদীসটি পূর্বোক্ত হাদীসদ্বয়ের হুবহু বর্ণনা করেছেন। 
| (ই.ফা. ৬৭১৫, ই.সে. ৬৭৭১) 
Uae cL ly dS LST a ad lt 
৪. অধ্যায় : আল্লাহ তা'আলার রহ্মাতের ব্যাপকতা যা তার গোস্বাকে অতিক্রম করেছে 
Se SE of be — AD S37 Sm BS we 454 BES (vovfy y= 1ALY 
4 Ad Bh Fie Gh ais 8 CS Gl i GE CF : UU BE La UEDA of Ue EY 
EO Ol 2) 
৬৮৬২-(১৪/২৭৫১) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3 
বলেন, যখন আল্লাহ তা'আলা মাখলূক সৃষ্টি করলেন তখন তিনি তার কিতাবে লিপিবদ্ধ করলেন এবং তা তীর 
নিকট ‘আর্শের উপরে রয়েছে। (তিনি লিখেছে) আমার গোস্বার উপর রহমাত বিজয়ী থাকবে। 
(ই.ফা. ৬৭১৬, ই.সে. ৬৭৭২) 
be EPS op AN ol UP ALE Oh UB US cc OF PY > (fy ATT 
it OD SE 9 Fe UF HED OP SIA 
৬৮৬৩-(১৫/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে বর্ণিত । 
আল্লাহ তা'আলা বলেছেন, আমার গোস্বাকে আমার রহমাত অতিক্রম করেছে। (ই.ফা. ৬৭১৭, ই.সে. ৬৭৭৩) 
be AD AE SIS op Bn 3 Ul ans th be BS AYA 
kh cle AS 8 CE Gh hl ok Ct BEG Al JSD UH: JS df be Hb 0 se 
at OH AO UY Se Esa 0 
৬৮৬৪-(১৬/...) “আলী ইবনু খাশরাম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন, আল্লাহ যখন মাখলূক সৃষ্টি করলেন তখন তিনি তাঁর কিতাবের মধ্যে নিজের কাছে 


লিপিবদ্ধ করে রেখেছেন। (তাতে তিনি লিখে রেখেছেন) আমর গোস্বার উপর রহমাত বিজয়ী থাকবে। 
(ই.ফা. ৬৭১৮, ই.সে. ৬৭৭৪) 


" সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-২৩ 
WwwwW.waytojannah.com 


Contents 


১৫৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


2 . ce 4 2 লা 

OF OF Lg GOS hy OF US dona 3 2 ALA ED (rvorpiv)-1Ale 
Lay al I: 3% HE A ILD Cas SIA UO TAT ld Cs a bf ie 
SHE AL 32h TB dh aly 3h aN 8 Us Cells Aa Bie Cli oh ie 
Hd US Ul ie GIG BY BS 
৬৮৬৫-(১৭/২৭৫২) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 3-কে এ কথা বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা তাঁর রহ্‌মাতকে একশ’ ভাগ করে 
নিরানব্বই ভাগ নিজের কাছে আটকিয়ে রেখেছেন এবং একভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। রহ্‌মাতের এ অংশ 


হতেই সৃষ্টজীব পরস্পর একে অন্যের প্রতি দয়া করে, এমনকি প্রাণী পর্যন্ত; যে স্বীয় ক্ষুরকে নিজ সন্তানাদির গায়ে 
লাগার ভয়ে তা তুলে নিয়ে থাকে। (ই.ফা. ৬৭১৯, ই.সে. ৬৭৭৫) 
8 0353 — helt Bo: 1 2 Ls AEE, Cod 2h 3 EES (pA AAW 
aly Cah HD Be dl Gr U6 BE Al ILD HEIR of be of CP 50d 2 A 
nly Nie ie Ua sa 
৬৮৬৬-(১৮/...) ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সু বলেছেন : আল্লাহ তা'আলা একশ’ ভাগ রহ্মাত সৃষ্টি করে একভাগ সৃষ্টির মধ্যে 
রেখে দিয়েছেন এবং নিরানব্বই ভাগ নিজের নিকট লুকায়িত রেখেছেন। (ই.ফা. ৬৭২০, ই.সে. ৬৭৭৬) 
fl be ele ie AL KE LES al ES 0 of dl Se Lp LL BS (A YAUAW 
Sy ayy OA C8 aly LED Ge JH LED Be bY: UN BE LA oo SSO 
ASD Cds bas A Al UA de SEN Als Bs UA les UxbLD Ut ols 
LB Lg le le AS 
৬৮৬৭-(১৯/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বৰ্ণিত 
যে, নাবী কঠ বলেন : আল্লাহর একশ’ ভাগ রহ্‌মাত আছে। তন্মধ্যে একভাগ রহ্মাত তিনি জিন, ইনসান, চতুষ্পদ 
- ভজস্তু ও কীট-পতঙ্গের মধ্যে ভাগ করে দিয়েছেন। এ এক ভাগ রহ্মাতের কারণেই সৃষ্ট জীব পরস্পর একে অপরের 
প্রতি দয়া করে এবং এ এক ভাগ রাহ্মাতের মাধ্যমে বন্য পশু নিজ সন্তানের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করে। 
মহান আল্লাহ তার একশ’ ভাগ রহ্মাতের নিরানব্বই ভাগ রহ্‌মাত নিজের কাছে রেখে দিয়েছেন। এর দ্বারা তিনি 
কিয়ামাতের দিন স্বীয় বান্দাদের প্রতি দয়া করবেন। (ই.ফা. ৬৭২১, ই.সে. ৬৭৭৭) 
SH ES ah OU BS BU Ly Se UES cing (3 SY GES (rvorfr) ATA 
AOS es LED ad LS ee 20 Cy BE A UD UN: JH lhl OUL to los UU 
CL SH OAL Ls ies Sil 
৬৮৬৮-(২০/২৭৫৩) হাকাম ইবনু মূসা (রহঃ) ..... সালমান আল ফারিসী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আল্লাহ তা'আলার একশ’ ভাগ রহ্‌মাত আছে। তার মধ্যে একভাগ রহ্মাতের 
দ্বারাই সৃষ্ট জীব পরস্পর একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে। বাকী নিরানব্বই ভাগ রহ্মাত রাখা হয়েছে 
কিয়ামাত দিনের জন্য (ই.ফা. ৬৭২২, ই.সে. ৬৭৭৮) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ্‌ ১৫৫ 


sy! Er al 2 call ৬&০ well Ed) nn aaa ECE (fo) ATA 
৬৮৬৯-(../..) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... মু'তামির-এর পিতা থেকে উপরোক্ত সূত্রে 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৭২৩, ই.সে. ৬৭৭৯) 
Ue OLE od be 2 of Oh T90 be Aged HBSS 0 GL (0) AY. 

” ss Sa 5 oe SEE Ta ET EE Ta BFS aS 
Le Bb LA KAS Le LENT EAA GE L9 GE dl CY FE dl JSD OS: JS LL 
Ca ily Ay Gly se EI GS A LSD 4H 5 ein S23 aN sl Os 

AES 50 WLS AGE 299 OS Bl um ce 
৬৮৭০-(২১/...) ইবনু নুমায়র (রহঃ) ..... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 38% 
বলেছেন : আকাশমণ্ডলী ও জমিন সৃষ্টির সময়ে আল্লাহ তা'আলা একশ’ রহ্মাত সৃষ্টি করেছেন। প্রত্যেকটি 
রহ্‌মাত আকাশ ও জমিনের দূরত্বের সমপরিমাণ । এ একশ' রহ্‌মাত হতে একভাগ রহ্মাত দুনিয়ার জন্য নির্ধারণ 
করেছেন। এর তাগিদেই মা তার সন্তানের প্রতি এতটুকু ম্নৃহপরায়ণা হয়ে থাকে এবং বন্য পশু-পাখী একে 
অপরের প্রতি অনুরক্ত হয়। যখন কিয়ামাত দিবস হবে তখন আল্লাহ তা'আলা এ রহমাত দ্বারা (একভাগকেও 
নিরাব্বই ভাগের সাথে মিলিয়ে একশ’) পূর্ণ করবেন। (ই.ফা. ৬৭২৪, ই.সে. ৬৭৭৯) 
< billy — « dl Je 0 Ly CAGED pt UY Hh HD (vvetfrr)-1AY) 
23: JG Af lbs of Ae UF 0h Ue GLE SS ES Ole Hf BS 32 lt Bo 
Gib Alb 5d CAN dd be CEG NY HS cl Cn Ha 14 cn FEE Al JD sk 
8s Ay SY : Uk re 3 GH Bb HY 3 CA : FEE dl SEED PT 
MGs 05h be ole AI: BG Al UL JB AOS YY oP DE 


কোন শিশুকে পাওয়া মাত্র তাকে কোলে নিয়ে পেটের সাথে জড়িয়ে ধরে তাকে দুগ্ধ পান করাত। এ দেখে 
রসূলুল্লাহ স্ন আমাদের প্রশ্ন করলেন, এ মহিলাটি কি তার সন্তানদেরকে আগুনে ফেলতে রাজি হবে? আমরা 
বললাম, না । আল্লাহর শপথ! সে কোন সময় তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। তখন রসূলুল্লাহ 
3% বললেন, সন্তানের উপর এ মহিলাটির দয়া হতেও আল্লাহ বেশি দয়ালু। (ই.ফা. ৬৭২৫, ই.সে. ৬৭৮০) 
£4 6 82 0 eld Le nh S22 Oy AEE ini C9 323 LES (vvoefyr)- AVY 
taal 2G: U6 FEE al JOH EIA Af te Sl be oD ASN dela Be Lg 
Hf Sta LLAMA Bp CHENG 0 Bl Ss eh CBAC dl Se Ls 
৬৮৭২-(২৩/২৭৫৫) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত রসুলুল্লাহ সুন বলেছেন: আল্লাহর কাছে যে কি পরিমাণ শান্তি রয়েছে, ঈমানদারগণ যদি তা জানত 
তবে কেউ তার কাছে জান্নাতের প্রত্যাশা করত না। এমনিভাবে আল্লাহর কাছে যে পরিমাণ দয়া আছে, 
অরিশ্বাসীরা যদি তা জানত তবে কেউ তার জার্নাত থেকে নিরাশ হত না। (ই.ফা. ৬৭২৬, ই.সে. ৬৭৮১) 


Wwww.waytojannah.com 


Contents 
১৫৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


el Ke C০ EL OSs Of Git is CH dsj Cn EEC (ede AVY 
‘any hi LS Sas UU U6 FE dl JD Lf LOA al CF ESPN or aD sl ce 
LY Ue AL ae A A ary Ex EEF ‘h oS as 13 EHS El 
CGE LD FEAL TEE 
ATER al sly GD U SEs oe U6 fA hd A I 


৬৮৭৩-(২৪/২৭৫৬) মুহাম্মাদ ইবনু মারযুক্‌ বিনতু মাহদী ইবনু মাইমূন (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3 বলেছেন : জনৈক লোক যে জীবনে কক্ষনো কোন প্রকার সাওয়াবের কাজ করেনি, 


যখন সে মারা যাবে তার পরিবার পরিজনকে ডেকে বলল, মৃত্যুর পর তোমরা তাকে পুড়ে ফেলবে সেটার অর্ধেক 
স্থলভাগে বাতাসে উড়িয়ে দিবে এবং অর্ধেক পানিতে নিক্ষেপ করবে। কারণ আল্লাহর কসম! আমাকে যদি আল্লাহ্‌ 
পুনঃ একত্রিত করতে পারেন তাহলে তিনি আমাকে অবশ্যই এমন ‘আযাব দিবেন, যা পৃথিবীর অন্য কাউকে 
কখনো দেননি । তারপর লোকটি যখন ইন্তিকাল করল তখন তার পরিবারের লোকেরা তার নির্দেশ অনুযায়ী তদ্ৰূপ 
করল । তখন আল্লাহ তাআলা স্থলভাগকে আদেশ দিলে সে তার মধ্যস্থিত যা কিছু আছে (ছাই) একত্রিত করলো! 
এরপর পানিতে মিশ্রিত ভাগকে নির্দেশ দিলেন। সেও তার মধ্যস্থিত সব কিছু একত্রিত করে দিল। অতঃপর 
আল্লাহ তা'আলা তাকে প্রশ্ন করলেন, তুমি এমনটি কেন করলে? সে বলল, হে আমার রব! আপনার ভয়ে । আপনি 
তো সর্বজ্ঞ । তখন আল্লাহ তা‘আলা সদয় হয়ে তাকে মাফ করে দিলেন। (ই.ফা. ৬৭২৭, ই.সে. ৬৭৮২) 
Lal = 3) SH IN, Ul £6 5 ALL Lh LE, gd) 0 Lo BS (... fv) AVE 
GA UE cae chs Sol Jf oA od UG J Le UST 5 te BS 4 
LD Cl aki cE U2) GU : OU BE (ll ce LOA of UP SA Xe Lh SD 
5 Arh Ah A 0b GN ESRB SAA Ch ly : I a caf C5 
2 33 STC G5: 40 OB sy 10; I Ila Pe LUG A DO se I 
MA A Rd. HEL — Uf LU MLE : Uh tele Le se BLS Ll IE 2s EE 
৬৮৭৪-(২৫/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে 
নাবী 3% থেকে বর্ণিত । তিনি বলেছেন, এক লোক তার নিজের উপর সীমাহীন পাপ করেছে। এরপর যখন মৃত্যু 
সমুপস্থিত তখন সে তার সন্তান-সম্ততিদেরকে ওয়াসীয়াত করে বলল, আমার ইন্তিকালের পর তোমরা আমাকে 
আগুনে পুড়িয়ে ছাইগুলোকে ভালোভাবে পিষবে। তারপর আমাকে সমুদ্রের মধ্যে বাতাসে ছেড়ে দিবে। আল্লাহর 
শপথ! আল্লাহ যদি আমাকে পেয়ে যান, তবে নিশ্চিতই তিনি আমাকে এমন ‘আযাব দিবেন, যা তিনি আর কাউকে 
দেননি। রসূলুল্লাহ 38% বলেন, সম্তানগণ তার সঙ্গে হুবহু তাই করল । এরপর আনল্তাহ তাআলা মাটিকে বললেন, 
তুমি তার যে ছাই ধারণ করছো তা একত্রিত করে দাও ফলে সে সোজা হঠাৎ দাড়িয়ে গেল। তখন আল্লাহ তাকে 
জিজ্ঞেস করলেন, এ কর্ম করার কারণে কিসে তোমাকে উৎসাহিত করেছে? উত্তরে সে বলল, 1) ৬ এ 


Le 


অথবা এ৪৩০-আপনার ভয়ে । এ কথার প্রেক্ষিতে আল্লাহ সদয় হয়ে তাকে মাফ করে দেন। 
(ই.ফা. ৬৭২৮, ই.সে. ৬৭৮৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ্‌ ১৫৭ 


': U8 BE Al I be SUA of OF SD ED GA IE (ia.. Jy AY 
Ss ee pe BEE a En Sts a ys 
UXT lg TIED USS DE AS GA J 
৬৮৭৫-(../.২৬১৯) অপর এক সানাদে যুহরী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)- এর সূত্রে রসূলুল্লাহ 38% 
থেকে বর্ণিত । তিনি বলেছেন, জনৈক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করেছে। সে বিড়ালটি 
বেঁধে রেখেছিল; অথচ তাকে কোন আহারও প্রদান করেনি এবং জমি থেকে কীট-পতঙ্গ বা ঘাসপাতা খাবার জন্য 
তাকে ছেড়েও দেয়নি । এমনিভাবে বিড়ালটির মৃত্যু হয়। 
যুহরী (রহঃ) বলেন, উপরোল্লিখিত হাদীস দু'টো এ কারণেই আলোচনা করা হয়েছে, যেন মানুষ ‘আমাল 
পরিত্যাগ করে আল্লাহর রহমাতের উপর ভরসা করে বসে না থাকে (পাপরাশিতে ডুবে না থাকে) এবং যেন মানুষ 
আল্লাহর অনুগ্রহ থেকে (‘আযাবের ভয়ে) নিরাশ না হয়ে যায় । (ই.ফা. ৬৭২৮, ই.সে. ৬৭৮৩) 
Js SAE Ec A ts Loe BS LE SCL ll A EE (YYeufY1) = TAY™ 
UT 
Lh Ls B53 bs Ks 
" Ais CAA Cf Gt Rie Ef pd UO 2 BUG : IGGL SD 
EOE TY সুলাইমান ইবনু দাউদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ 38%-কে এ কথা বলতে শুনেছি যে, একজন গোলাম তার নিজের আত্মার প্রতি যুল্ম 
করেছিল অর্থাৎ সীমাহীন পাপ করেছিল। তারপর তিনি ২} 4 " পর্যন্ত মা“মার-এর বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা 


করেছেন। 
তবে বিড়ালের কাহিনী সম্পর্কিত মহিলার হাদীসটি বর্ণনা করেননি । 


তবে যুবাইদী (রহঃ)-এর হাদীসে রয়েছে, তারপর আল্লাহ তা‘আলা- যারা তার সর্বাঙ্গ গ্রাস করেছে তাদের 
বললেন, তার যে যে অংশে তোমরা খেয়ে ফেলেছো, তা সমন্বিত করে দাও । (ই.ফা. ৬৭২৯, ই.সে. ৬৭৮৪) 


hat CCE MEETS EC 3 LY A SE EE (evevfev)- WAVY 

dl A) HTS US Ls DS Sf BE Gl op SSS GS ae Uf ch : 098 3G Se CS 

Ae I - APL cL Uf 13 EOE om LS J ss KA CCE sy 0 0s I 

- SE 0 ie 5 A Uo U8 al Se Af CE pl dS SRB - J 4 

Uk: 8 LiL : I Feld Le le BLS La hl IE 9H BS 1h Wa iia « 5 - Jb 
SE Po 


৬৮৭৭-(২৭/২৭৫৭) ‘উবাইদুল্লাহ ইবনু মুণআয আল ‘আম্বারী (রহঃ) ..... আবূ সা‘ঈদ আল খুদরী (রাযিঃ) 
থেকে বর্ণিত । নাবী 3% হতে বর্ণনা করলে, (তিনি বলেছেন,) আগের যুগের এক লোক ছিল। আল্লাহ তা'আলা 
তাকে অনেক সন্তান এবং অনেক প্রাচুর্য দিয়েছিলেন। সে তার সন্তান-সন্ততিদের বলল, আমি যা তোমাদের 


Wwww.waytojannah.com 


Contents 


১৫৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


আদেশ করব অবশ্যই তোমরা তা করবে নচেৎ আমি অন্য কাউকে আমার ধন-সম্পদের উত্তরাধিকার করে দিব। 
আমি যখন মরে যাবো তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে ফেলবে। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় যে, 
সে এও বলেছে যে, তারপর আমাকে পিষে বাতাসে উড়িয়ে দিবে। কারণ আল্লাহর কাছে আগে আমি কোন 
সাওয়াব পাঠাইনি। আল্লাহ তা'আলা আমাকে সাজা দেয়ার উপর শক্তি রাখেন। রসূলুল্লাহ 3% বলেন, এ বিষয়ে 
সে তার সন্তানদের থেকে স্বীকারোক্তি গ্রহণ করল । এরপর তারা তার পিতার ক্ষেত্রে তেমনি করল । আমার রবের 
কসম! এরপর আল্লাহ তা'আলা তাকে প্রশ্ন করলেন, এ কর্ম করার বিষয়ে কিসে তোমাকে উৎসাহিত করেছে? সে 
বলল, আপনার ভয়ে । এ কথা শুনে আল্লাহ তাকে আর কোন ‘আযাব দেননি । (ই.ফা. ৬৭৩০, ই.সে. ৬৭৮৫) 
EB A dd JE No 3 ais ES 5H HA LS 3 ESS (PATTAYA 
Le SET SE SDE ing SSE EE AA EG ASHE IE 
PRR FET FE RED EEC woo ECC CE EE 
MAN JU dl AED A oe SEO AGE els OLE Mn os 
wpe ks TE dl So AG HSE GLO 3 Al Sie 6G HL acl Pa 
Ab LEC Be of EGE NGS A Se St Cally BE 
৬৮৭৮-(২৮/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল হারিসী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনুল মুসান্না 
(রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত । তারা সকলেই শু'বার সানাদের ন্যায় উক্ত হাদীসটি শু'বার হাদীসের 
অবিকল বর্ণনা করেছেন। শাইবান-এর হাদীসে 4 4 ৮এর স্থলে “2 -) (আল্লাহ তাকে দান করেছেন) বর্ণিত 
আছে। 
আর আত্‌ তাইমীর হাদীসের মধ্যে 13৯ 4! ১১০ ৫:  -এর স্থলে 135 4 ১১০ ')%% 2 বর্ণিত 
আছে। কাতাদাহ্‌ (রহঃ)-এর ব্যাখ্যায় বলেন, সে আল্লাহর কাছে কোন বিষয়ই একত্রিত করেনি। শাইবান-এর 
হাদীসে আছে, [5 4 ২০ 05} ৬, এবং আবু ‘আওয়ানার হাদীসে আছে [১১5 4! ১১০ 4 ৬, বা অক্ষরের 
ইলে যত অয হয় ৬৭৩১, ই.সে, ৬৭৮৬) 


#22 


Ly Goi oS ds os Lin Jy lb 

৫. অধ্যায় : বার বার পাপ করা ও তাওবাহ্‌ করার কারণেও তাওবাহ্‌ গৃহীত হওয়ার বর্ণনা 

4 Ae ch GEL be AL ty WS BS U2 3 SN Le ED (vera) -1AVA 
OA EEA GE 
tf ad GS sxe SS: sss SUE JE oo Hel Ll: JE WS He LS : Jb 
oe AEE, RATS JE Sl se. Sy Si i ss 
IG ES Hel DD: JE Cb 0 5 Sb, LY SELES ESS 
“dab Sis Tels ot Sh OB 55 GO SE RS OS sxe Al: od 

Ek C Ler yt gf Ly UH SONY: Sl Se UN 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ্‌ .!' ১৫৯ 


৬৮৭৯-(২৯/২৭৫৮) “আবদুল আ'লা ইবনু হাম্মাদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% 
থেকে বর্ণিত । তিনি (ই) স্বীয় রব আল্লাহ রাব্বুল ‘আলামীন হতে বর্ণনা করেন । তিনি বলেন, জনৈক বান্দা পাপ 
করে বলল, হে আমার রব! আমার পাপ মার্জনা করে দাও । তারপর আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা পাপ 
করেছে এবং সে জানে যে, তার একজন রব আছে, যিনি পাপ মার্জনা করেন এবং পাপের কারণে ধরেন। এ কথা 
বলার পর সে আবার পাপ করল এবং বলল, হে আমার রব। আমার পাপ ক্ষমা করে দাও । তারপর আল্লাহ 
তা‘আলা বললেন, আমার এক বান্দা পাপ করেছে এবং সে জানে যে, তার একজন রব আছে যিনি পাপ মার্জনা 
করেন এবং পাপের কারণে শাস্তি দিতে পারেন। তারপর সে পুনরায় পাপ করে বলল, হে আমার রব! আমার পাপ 
মাফ করে দাও । এ কথা শুনে আল্লাহ তাআলা পুনরায় বলেন, আমার বান্দা পাপ করেছে এবং সে জানে যে, তার 
একজন প্রভু আছে, যিনি বান্দার পাপ মার্জনা. করেন এবং পাপের কারণে পাকড়াও করেন। তারপর আল্লাহ 
তা'আলা বলেন, হে বান্দা! এখন যা ইচ্ছা তুমি ‘আমাল করো। আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি। 
বর্ণনাকারী ‘আবদুল আ‘লা বলেন, “এখন যা ইচ্ছা তুমি ‘আমাল করো” কথাটি আল্লাহ তা'আলা তৃতীয়বারের পর 
বলেছেন, না চতুর্থবারের পর বলেছেন, তা আমি জানি না। (ই.ফা. ৬৭৩২, ই.সে. ৬৭৮৭) 


on AS Er Ee tod : oD et th Lx > xl ls Ju (fo) AA. 
yl Se tl Ee 
৬৮৮০-(../...) আবূ আহ্‌মাদ (রহঃ) ..... ‘আবদুল আ'লা ইবনু হাম্মাদ আন্‌ নার্সী (রহঃ) হতে উপরোক্ত 

তুঢ়ে তবিজিল হা সরলা করছেন।'ছ ফা ৬৭৩২, ই.সে. ৬৭৮৮) 

5 Al 5 0 GY Be ala BS aI 5 AS FS 0 Se AS Ue Jr) AA 
Uta J Ld - JS - Te of Se AAS i 4 JE Lali dy US: HLL 
Sy AL 0 AS PS Ci US OS ee YY: 45% FE a Lr SONA 
MELE UT gx oie Sg ly ois CU Bh le SDS 
৬৮৮১-(৩০/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আৰু ছরাইরাহ্‌ (রাযিঃ) SE © Bt আমি - 
রসূলুল্লাহ 3%-কে ‘এক লোক পাপ করল’ এ মর্মে একটি হাদীস বর্ণনা করতে শুনেছি। এরপর রাবী হাম্মাদ ইবনু 


He es BECTON SE PEARL BAS ১১ _5|-কথাটি তিনবার বর্ণিত আছে এবং 


তৃতীয়বারের পর রয়েছে- ‘আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম !' তাই এখন সে যা ইচ্ছা তা ‘আমাল করুক । 
(ই.ফা. ৬৭৩৩, ই.সে. ৬৭৮৯) 


ya 0h 32 cr [EAC ok i La EL sl SS +), Laaia Lots ES (vyoa/ry)- 1AAY 
Lib Ss PAY: U8 BE lh fo ce of oe SS Ce ECO 
oi bn Lath AS 2 bol E99 JL ES LL SE bol OSH 


৬৮৮২-(৩১/২৭৫৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3 বলেন, 
রাতে আল্লাহ তা'আলা তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার নিকট তাওবাহ্‌ করে 
এমনিভাবে দিনে তিনি তার নিজ হাত প্রশস্ত করেন যেন রাতের অপরাধী তার নিকট তাওবাহ্‌ করে। এমনিভাবে 
দৈনন্দিন চলতে থাকবে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত । (ই.ফা. ৬৭৩৪, ই.সে. ৬৭৯০) 


Wwww.waytojannah.com 


Contents 


১৬০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


BS ALLOY Sp ALA EE ys AEE Ee re Fee (fe) AAT 
৬৮৮৩-(.../...) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... শু‘বাহ্‌ (রহঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৭৩৫, ই.সে. ৬৭৯১) 
EASA pa ay lS dl EE Gb -1 
৬. অধ্যায় : আল্লাহর আত্মমর্যাদা এবং অশ্লীল কাজ হারাম হওয়ার বর্ণনা 
LSE J, Us + GEL NM oat sy SEY Le 0 ULE BES (ra. fr0)-1AAE 
Sl of Oh BE a JA) JU: OA AE Le Ny of be LEY ce nh BG: 
es Sb Ee tal > YS I be dl bn 8 Sf Lal ALE LL E  ioe d on El 
“ob LS 
৬৮৮৪-(৩২/২৭৬০) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহর তুলনায় আত্মপ্রশংসা বেশি পছন্দকারী 
কেউ নেই । এজন্যই তিনি নিজে নিজের প্রশংসা করেছেন। এমনিভাবে আল্লাহর তুলনায় বেশি আত্মমর্যাদাবোধ 
সম্পন্নও কেউ নেই ৷ এজন্যই প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার অশ্লীলতাকে তিনি হারাম ঘোষণা করেছেন। 
(ই.ফা. ৬৭৩৬, ই.সে. ৬৭৯২) 
HEE sr AH BE Yds Sf fs Al Se £2 Lo BES (...frr)j- AAS 
Se Ue Ht UF LES op dlls Ho 0 al Se BS A bil, — Ae dt 
SY Oy Uy ie ek Ce AAA 0 A dl Ca Ef Sf Ge BE al JA UG: UN a 
als dl Cu cal ad CS 
৬৮৮৫-(৩৩/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ কুরায়ব ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ . 
(রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন : আল্লাহর চেয়ে বেশি 
আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর কোন সত্তা নেই। এজন্যেই প্রকাশ্য-গোপনীয় সকল প্রকার অশ্লীলতাকে তিনি হারাম 


ঘোষণা করেছেন এবং আল্লাহ তা'আলা থেকে আত্মপ্রশংসা বেশি পছন্দকারীও আর কোন সত্তা নেই । 
(ই.ফা. ৬৭৩৭, ই.সে. ৬৭৯৩) 


Up dt UE ke CY LO BG: JU Tt Cs cll 2p LO ES (fr AAS 
bn He A 4 cf: 9% 2c Cd He Chala: U8 Ny Mf Cas: Ee os 90 
BY 055 Ly ie Jeb Ce Salih OA Ty ah Con SAL SM Se UU A 2d 5 U6 cdl se 
LL AM dl Ca Ed Sl 
৬৮৮৬-(৩৪/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। 
রসূলুল্লাহ 3% বলেন, আল্লাহর চেয়ে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর কেউ নেই। এ কারণেই প্রকাশ্য ও 


গোপনীয় সকল প্রকার অশ্রীলতাকে তিনি হারাম করে দিয়েছেন। এমনিভাবে আল্লাহ থেকে অধিক আত্মপ্রশংসা 
পছন্দকারীও কেউ নেই । এ কারণেই তিনি তার স্বীয় সত্তার প্রশংসা করেছেন। (ই.ফা. ৬৭৩৮, ই.সে ৬৭৯৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ্‌ ১৬১ 


Ce J ‘AD Ee ESSE BF be lo SL Bo (.. fre) MAAY 
LE ot te te ad de be cg so fe Bo ago I Lo 
Hh Hl ie 9 Fe BE HS FE dl JA) 6: U6 2c Of Bl ie 
Il te Bl on DD SB Son mAh dba HS Ll cL 
Ln fs FES I 
৬৮৮৭-(৩৫/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ, বায় ইবনু হার্ব ও ইলহাক ইবনু ইন্রাহীম (রহঃ) 1s 
‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন, আল্লাহর চেয়ে বেশি 
আত্মপ্রশংসা পছন্দকারী কেউ নেই। এজন্যই তিনি তাঁর স্বীয় সত্তার প্রশংসা করেছেন। এমনিভাবে আল্লাহর চেয়ে 
বেশি আত্ম-মর্যাদাবোধ সম্পন্নও কোন লোক নেই। এজন্যই তিনি সকল প্রকার অশ্লীলতাকে হারাম করেছেন। 
আল্লাহর চেয়ে বেশি পরিমাণে ওযর-আপত্তি ্রহণকারীও আর কেউ নেই। এজন্যই তিনি কিতাব নাযিল করেছেন 

এবং রসূল পাণঠিয়েছেন। (ই.ফা. ৬৭৩৯, ই.সে. ৬৭৯৫) 

dl 0 cE be die 0 DS s LeU ES A se BES (tari) AAA 
0s 59 Aly BRE dl JO ON: EEA od te dk 3 oS FS 0: Jb ULE 
RES IRE fA TIES eG Casals 
৬৮৮৮-(৩৬/২৭৬১) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসুলুল্লাহ সু বলেছেন আল্লাহ তা'আলা স্বীয় আত্মমর্যাদাবোধ প্রকাশ করেন এবং মু'মিনগণও স্বীয় 


আতুৰ্াদাবোধ প্রকাশ করে। আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে যখন মু'মিন আল্লাহ কর্তৃক হারাম কর্মে 
অগ্রসর হয়। (ই.ফা. ৬৭৪০, ই.সে. ৬৭৯৬) 


A gl En? sad tf Fol I hy A sl Far 533 08 On, MEE 


৬৮৮৯-(../২৭৬২) ইয়ানুইয় (রহঃ), nt OEE (রাষিঃ$) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ সু -কে এ বলতে শুনেছি যে, আল্লাহর চেয়ে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর কেউ নেই। 


(ই.ফা. ৬৭৪০, ই.সে. ৬৭৯৬) 

SL Lh US 3 Ec EE FRE Bl + Naas 2 ES (YY. y IAAL. 
df SS ELS YD Be - BE Ll pk TS od Te Ee dF 8 of Go PSB 
LUA Ee KS Hs LAS ID 


৬৮৯০-(../২৭৬১) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ ছুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি নাবী 
সু থেকে হাজ্জাজের বর্ণনার অনুরূপ বর্ণনা করেছেন। Hk SN bs NOT -এর কথা উল্লেখ 
নেই । (ই.ফা, ৬৭৪১, ই.সে. ৬৭৯৭) 


be lin LF ak Eh ks BS CAE 8 A 0 LSS GE (vavfrvy- AS 
a be EU En AE Rye 
“sr 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-২৪ 


www.waytojannah.com 


Contents 
১৬২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৮৯১-(৩৭/২৭৬২) মুহাম্মাদ ইবনু আবূ বাক্র আল মুকাদ্দামী (রহঃ) ..... আসমা (রাযিঃ) থেকে বর্ণিত 
যে, নাবী ¥ু্ঠ বলেছেন: আল্লাহ তা'আলা হতে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর কেউ নেই । 
(ই.ফা. ৬৭৪২, ই.সে. ৬৭৯৮) 


e eal fe - Za ~~ cal Kor [EC ns CY i & (YYiNMrAJ-AAY 
AE Lf ly 5G Casal : Ub BEG Al UL 0 GTA ff be 
৬৮৯২-(৩৮/২৭৬১) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন: মু'মিন আত্মমর্যাদা হিফাযাত করে। আল্লাহ তা'আলা সর্বাধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন । 


(ই.ফা. hee ইসে. 0%) 
EIA SB AE EL ob i So BS dal Eh LL BS, (fe) MALY 
yl Fe 
৬৮৯৩-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আলা (রহঃ) হতে এ সূত্রে বর্ণনা করেছেন। 


| | (ই.ফা. ৬৭৩৪৪, ই.সে. ৬৮০০) 
CELL Gnd ELAN CP os Ah Aly —Y 

৭. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “নিশ্চয়ই সৎকর্ম গুনাহসমূহকে দূর করে দেয়।” 
(সূরাহ্‌ হুদ ১১: ১১৪) 

‘55 ue USS 5a LA Ls ad Sls Ef i LAS ES (Yvaivfra)- ASE 
Sac 4 ie be OU od LAE ES dy BS als 8 bil, - EO) 
Wy, Xe Lh ial 3p oT - Ju - BSS HE Gn BL 4 on FLA 
ul OXON OG IE Ds: 1 Sn sd Gs SAS Ct SE CaS slo ul Sh cn 
CE te ly be CAT UH dl JAD Go 
৬৮৯৪-(৩৯/২৭৬৩) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন আল জাহদারী (রহঃ) 
eee ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত । (তিনি বলেন,) এক লোক কোন মহিলাকে চুম্বন করে। 
তারপর সে নাবী 3ু-এর কাছে এসে এ বিষয়টি বর্ণনা করল। রাবী বলেন, তখন আয়াত নাযিল হলো : “সলাত 
প্রতিষ্ঠা করবে দিনের দু’ প্রান্তে এবং রাতের কিয়দংশে। নিশ্চয়ই সৎকর্ম গুনাহসমূহকে দূর করে দেয়। যারা 
উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য এক উপদেশ”- (সূরাহ্‌ হুদ ১১: ১১৪) বর্ণনাকারী বলেন, তারপর লোকটি 


বলল, হে আল্গাহর রসূল! 'এ বিধান কি একমাত্র আমার জন্য? তিনি বললেন, আমার উম্মাতের যে কেউ এ 
‘আমাল করবে তার জন্যও (এ বিধান) ৷ (ই.ফা. ৬৭৪৫, ই.সে. ৬৮০১) 


0 of cL Hl EBS cal te Catal ES cuted Xe 2 Loa Go C. J£-)-AALo 
LE GS eS i Cg i 0 a ond SY KS BE Lal A RD Hf a 
5 PA Bas HSE GF dl JHE - I - SNS 
৬৮৯৫-(৪০/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ‘লা (রহঃ) ..... ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
জনৈক লোক নাবী ু্ঁ-এর কাছে এসে বলল, সে জনৈক মহিলাকে চুম্বন করেছে বা স্বীয় হাত দ্বারা ছুঁয়েছে কিংবা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ্‌ ১৬৩ 


এ রকম কোন কিছু করেছে। এ বলে সে যেন এর কাফ্‌্ফারার ব্যাপারে রসূলুল্লাহ 3-এর নিকট জানতে চাচ্ছেন। 
বর্ণনাকারী বলেন, তারপর আল্লাহ তা'আলা উপরোক্ত আয়াত নাযিল করলেন। অতঃপর তিনি ইয়াযীদের হাদীসের 
হুবহু বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৭৪৬, ই.সে. ৬৮০২) 


ন Jb yl ie al ie ur C22 &5 ADs “ yn aS KE (fj AA 
Se id GU od BAe Lod lsh C3 Te 3 Lal gh Es fl ow Bo FL 
৬৮৯৬-(৪১/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সুলাইমান আত্‌ তাইমী (রহঃ)-এর সানাদে উক্ত 


সূত্রে বর্ণনা করেন যে, জনৈক লোক যিনায় জড়িয়ে পড়া ব্যতীত এক মহিলার সঙ্গে কিছু অসৌজন্যমূলক আচরণ : 


করল। এরপর সে ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর কাছে আসলো । ‘উমার (রাযিঃ) তার এ কর্মটিকে মারাত্মক 
অন্যায় মনে করলেন । অতঃপর সে আবু বাক্র (রাযিঃ)-এর নিকট আসলো । তিনিও কর্মটি কঠিন অপরাধ মনে 
করলেন। পরিশেষে সে নাবী 3-এর নিকট আসলো। তারপর বর্ণনাকারী হাদীসটি ইয়াযীদ এবং মু“তামির 
(রাযিঃ)-এর হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৭৪৭, ই.সে. ৬৮০৩) 


- 3 bil - Ls of 5 8 3s ne Lt Hy cis 3 3 BES (fer) MAAY 
SIN lle SE A LE ns UE SOMATA ELF SOS MS Als SH 
Ah all of al cle Al UDG: 8 BG LY OE: IEA 


ea cee 


J CCSD GOSS SAL Cod LAY YY Bl Ce WS Sl ib Sia gy Ll 
AIS LN : JE ALAS A Lb: Cs Cn 2 
৬৮৯৭-(৪২/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আৰু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ 
(রহঃ) ..... "আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, এক লোক নাবী কঈু-এর কাছে এসে বলল, হে 
আল্লাহর রসূল 3! মাদীনার এক প্রান্তে এক মহিলাকে কাবু করার জন্যে চেষ্টা তদবীর করেছি। সহবাস 
ব্যতিরেকে তার সাথে আমি একান্তে মিলিত হয়েছি। আমিই সে লোক। আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা সিদ্ধান্ত 
দিন। তখন ‘উমার (রাযিঃ) তাকে বললেন, আল্লাহ তো তোমার অন্যায়কে লুক্কায়িত রেখেছেন। তুমিও যদি 
তোমার স্বীয় বিষয়টি গোপন রাখতে! রাবী বলেন, কিন্তু নাবী ন তাকে আর কোন জবাব দেননি। এরপর 
লোকটি উঠে যেতে লাগল । এমতাবস্থায় নাবী কঠ এক লোককে তার পিছনে পাঠালেন। যেন সে তাকে ডেকে 
আনে। অতঃপর তিনি তার সামনে এ আয়াতটি তিলাওয়াত করলেন : “সলাত প্রতিষ্ঠা করবে দিনের দু' প্রান্তে 
এবং রাতের কিয়দংশে। অবশ্যই নেককর্ম অসৎকর্মকে দূর করে দেয় । যারা উপদেশ গ্রহণ করে, এ হলো তাদের 
জন্য এক উপদেশ ৷” তখন লোকেদের মধ্য হতে জনৈক লোক বলল, হে আল্লাহর নাবী! এ বিধান কি তার জন্য 
নির্দিষ্ট? জবাবে তিনি বললেন, না; বরং সকল মানুষের জন্যই এ বিধান কার্যকর । (ই.ফা. ৬৭৪৮, ই.সে. ৬৮০৪) 


EEE FE ’ - aa = af aa" Sah se Asc 58 
dt RS load Al Ae 09 PSS Ul gH UES call 0 Lod UES (fr) AAA 
hn BE Ll of Al Ae Ue SIMS ALS Ue CACY PAY Cala + UB SA CH Sm Ue 


Wwww.waytojannah.com 


Contents 
‘ ১৬৪ ' সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


YF: 5 AE Uf LAS YR BLOND Gt ls ELS 3 SE AAS ff Pe 
le 

৬৮৯৮-(৪৩/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নাবী সু 

হতে আবূ আহ্‌ওয়াস-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, তবে এ হাদীসের মধ্যে আছে, তখন 
মু‘আয ((রাযিঃ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল 3%! এ হুকুম কি শুধু তার জন্য, না আমাদের সবার জন্য 


সার্বিকভাবে প্রযোজ্য? জবাবে তিনি বললেন, না; বরং তোমাদের সবার জন্য সার্বিকভাবে প্রযোজ্য । 
(ই.ফা. ৬৭৪৯, ই.সে. ৬৮০৫) 


GEL te la ES ovale Lh Ie BES CAD Ge OF ULSD ES (rafts) TAA 
Sic eed YG: J HE LA od 0: J od ie Gl A SAA 0 
SABIAN: Sol ak Cli BEE Al IA Ea clad Sal wns - J - ‘ 
Ce SUG 5: IG EL Sal CLAS ar: U6 al TS - 5 lS ci 
৬৮৯৯-(৪৪/২৭৬৪) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, এক লোক নাবী কুন-এর কাছে এসে বলল, হে আল্লাহর রসূল! আমি ‘হদ্দ’ যোগ্য অপরাধ করে ফেলেছি। 
অতএব আপনি আমার উপর তা’ প্রয়োগ করুন। রাবী বলেন, তখন সলাতের সময় হলো এবং লোকটি রসুলুল্লাহ 
বু-এর সাথে সলাত আদায় করল । সলাত আদায় হয়ে গেলে লোকটি বলল, হে আল্লাহর রসূল 3%! আমি ‘হদ্দ' 
যোগ্য অন্যায় করে ফেলেছি। তাই আপনি আল-কুরআনের বিধানানুসারে আমার উপর ‘হদ্দ' কার্যকর করুন। 
তখন রসূলুল্লাহ 3 বললেন, ছু কামানের দয জুলাছ খাছায করছ? লোরি ত রাগ, হ্যা । রসূলুল্লাহ 3% 

বললেন, তোলা জা থা] বহ ((591 ৬৭৫০, ই.সে. ৬৮০৬) 

ES Yu - a3) ily, - HEGEL GT BT Aaa oe IR Er (rvieftey-11. « 
wf BE Al LD US: U8 cl BS aks Bo, oe ts Loe BS ay) te 
EES i Ld EE LIGIG BUND L: JR HE YL 55 OT a 
Ua Cli Sah cals ie CAL 2 lV el 3 AOSD: UO ofS FEE a 
LE BRS Al JAD cry Tas Cm BE Al UD I LEG: Cl Hf 6: HE AD 
J Le Lb VS Ll od AULD GB BE A ILD MN GE MAIC 
pall CLAL CS A OG in CRA Com SIS BE 2 U0 SIG: Ll 
A US 0%: 6 At UL Gd: OH ec San Cot fh UU Al dD UG sh UN 
CSS — 6° - FS A ie 5 dl oN POE 
৬৯০০-(৪৫/২৭৬৫) নাস্র ইবনু ‘আলী আল জাহ্‌যামী ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু উমামাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সর্ট মাসজিদে বসা ছিলেন এবং আমরাও তার সাথে বসে ছিলাম । 
তখন জনৈক লোক এসে বলল, হে আল্লাহর রসূল 3! ‘হন’ যোগ্য অন্যায় করে ফেলেছি। অতএব আপনি 
আমার উপর ‘হদ্দ' কার্যকর করুন। তখন রসূলুল্লাহ 3 নীরব থাকলেন। সে আবার বলল, হে আল্লাহর রসূল 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ্‌ ১৬৫ . 


স্টু! আমি ‘হদ্দ' যোগ্য অন্যায় করে ফেলেছি । তাই আপনি আমার উপর ‘হদ্ম’ কার্যকর করুন । এবারও রসূল 38 
নীরব থাকলেন। লোকটি তৃতীয়বার পুনরাবৃত্তি করল। এমন সময় সলাত শুরু হলো। সলাত শেষ হয়ে গেলে 
রসূলুল্লাহ 3 ফিরে এলেন। রাবী আবূ উমামাহ্‌ (রাযিঃ) বলেন, লোকটি রসূলুল্লাহ 3ুু-এর পশ্চাদ্ধাবন করল। 
আবু উমামাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ বু লোকটিকে কি উত্তর দেন তা দেখার জন্য তিনি সলাত শেষে ফিরে 
এলে আমিও তার অনুসরণ করলাম । তারপর প্রশ্বকারী লোকটি রসূলুল্লাহ সু-এর নিকট গিয়ে আবার বলল, হে 
আল্লাহর রসূল! আমি আমার উপর ‘হদ্দৃ’ হওয়ার মতো অপরাধ করে ফেলেছি । তাই আমার উপর ‘হদ্দ” কার্যকর 
করুন। আবূ উমামাহ্‌ (রাযিঃ) বলেন, এরপর রসূলুল্লাহ 3 বললেন : ঘর হতে বের হবার সময় খেয়াল করেছো 
কি? তুমি কি ভালভাবে উষূ করোনি? সে বলল, হ্যা, নিশ্চয়ই, হে আল্লাহর রসূল! এরপর রসূলুল্মাহ 3 জিজ্ঞেস 
করলেন, তুমি কি আমাদের সাথে সলাত আদায় করোনি? সে বলল, হ্যা, হে আল্লাহর রসূল । তখন রসূলুল্লাহ 38% 
তাকে বললেন, আল্লাহ তা'আলা তোমার '‘হদ্দ’ মাফ করে দিয়েছেন। কিংবা বললেন, তোমার পাপ মাফ করে 
দিয়েছেন। (ই.ফা. ৬৭৫১, ই.সে. ৬৮০৭) 


AG hs jy BD AS dg El - ~A 

৮. অধ্যায় : হত্যাকারীর তাওবাহ্‌ খহণযোগ্য হওয়ার বর্ণনা; যদিও বহু হত্যা করে থাকে 

Ee 6-H [50 billy - ob ts LS iu th LS ED (vafeny-14.) 
: U8 FE als GSS nc of te Ga off UF S38 Le fl HS pln 9 SL 
JE 8G owl) ce U5 put A phe ip ILS Ck ody is UH UD HG U6 tas 
Af all OB FSB 4 JSS Ak Ny: OG 0555 Cn Bd Jk Ud Cy LG HY: 
0 A IG CG et : OG 9455 te U8 ls He OLY: JE AE J) sk JH gw Sl 
Gh aad db Hed Bl Sol Bt os Ul Uy LB ES mf cd Bh tas 
A DL Tat SL 33 LAL ip HM Gohl Lai li so Ss al 
Al Bi VS es HAY li KSC CE Al od Sl Di UG G0: ASN ASH lid 
£2 A Sh CO Cl OB Sh C5 Ce 1 U8 el SES fe dB 
MS Kee al a ANI od 

sie sb cig 6 Cd 43 G5: ELS UGG: 5505 UN 


৬৯০১- (৪৬/২৭৬৬) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবু সা‘ঈদ আল খুদ্রী 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী 3 বলেছেন: তোমাদের আগেকার লোকেদের মধ্যে এক লোক ছিল। 
সে নিরানব্বই লোককে হত্যা করেছে। তারপর জিজ্ঞেস করল, এ দুনিয়াতে সবচেয়ে প্রজ্ঞাবান লোক কে? তাকে 
এক ‘আলিম দেখিয়ে দেয়া হয়। সে তার নিকট এসে বলল যে, সে নিরাব্বই লোককে হত্যা করেছে। এমতাবস্থায় 
তার জন্য কি তাওবাহ্‌ আছে? ‘আলিম বলল, না। তখন সে ‘আলিমকেও হত্যা করে ফেলল। সুতরাং সে 
- ‘আলিমকে হত্যা করে একশ’ সম্পূর্ণ করল। অতঃপর সে পুনরায় জিজ্ঞেস করল, এ দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী কে? 
" তখন তাকে জনৈক ‘আলিম লোকের সমঙ্ধান দেয়া হলো। সে ‘আলিমকে বলল যে, সে একশ!’ ব্যক্তিকে হত্যা 


Wwww.waytojannah.com 


Contents 


১৬৬ সহীহ মুসলিম (৬ খণ্ড) 


করেছে, তার জন্য কি তাওবাহ্‌ আছে? ‘আলিম লোক বললেন, হ্যা। এমন কে আছে যে ব্যক্তি তার মাঝে ও তার 
তাওবার মাঝে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে? তুমি অমুক দেশে যাও । সেখানে কিছু লোক আল্লাহর ‘“ইবাদাতে নিমগন 
আছে। তুমিও তাদের সাথে আল্লাহর ‘ইবাদাতে লিপ্ত হও। নিজের ভূমিতে আর কক্ষনো প্রত্যাবর্তন করো না। 
কেননা এ দেশটি ভয়ঙ্কর খারাপ । তারপর সে চলতে লাগল । এমনকি যখন সে মাঝপথে পৌছে তখন তার মৃত্যু 
আসলো। এবার রহ্মাতের ফেরেশৃ্তা ও ‘আযাবের ফেরেশ্তার মধ্যে তার ব্যাপারে বাক-বিতণ্ডা দেখা গেল। 
রহ্মাতের ফেরেশ্তারা বললেন, সে আন্তরিকভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে তাওবার উদ্দেশে এসেছে। আর 
‘আযাবের ফেরেশ্তারা বললেন, সে তো কক্ষনো কোন সৎ কাজ করেনি। এমতাবস্থায় মানুষের আকৃতিতে এক 
ফেরেশ্তা আসলেন । তারা তাকে তাদের মাঝে মধ্যস্থতা বানালেন। তিনি উভয়কে বললেন, তোমরা উভয় স্থান 
পরিমাপ কর (নিজ ভূখণ্ড ও যাত্রাকৃত ভূখ্ড)। এ দু'টি ভূখণ্ডের মধ্যে যা সর্নিকটবর্তী হবে সে অনুযায়ী তার 
ফায়সালা হবে। তারপর উভয়ে পরিমাপ করে দেখলেন যে, সে এঁ ভ্খণ্ডেরই বেশি নিকটবর্তী যেখানে পৌছার 
জন্যে সংকল্প করেছে। অতঃপর রহ্মাতের ফেরেশ্তা তার রূহ কবয করে নিলেন। 
কাতাদাহ্‌ (রহঃ) বলেন, হাসান (রহঃ) বলেছেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে, যখন তার মৃত্যু 
এলো, তখন সে বুকের উপর ভর দিয়ে কিছু এগিয়ে গেল। (ই.ফা. ৬৭৫২, ই.সে. ৬৮০৮) 
yi ~~ “i BIL Ue Xt [EA uw EA ig Sd EE 2 al EE ES (EY) NAY 
tM RE El Bes LE LSE 5 Gl oF dG ns df be al GLa 
Lh ie EOS LG A BAN HAT Sf CL: OCG Cary ob 0 ta 2S UR 
3 LAL SLB lay Sl Sl AUN Bohl a df OS CH LAN FAVS GH 
al te fd ts ia A Sah 55 oY OSG lh ASS Ln KS 
৬৯০২-(৪৭/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয আল ‘আম্বারী (রহঃ) ..... আবূ সা'ঈদ আল খুদ্রী (রাযিঃ) 
থেকে বর্ণিত যে, নাৰী 3 বৰ্ণনা করেন, জনৈক ব্যক্তি নিরানব্বই লোককে হত্যা করে বলাবলি করে বেড়াতে 
লাগল, তার কি তাওবাহ্‌ ('র সুযোগ) আছে? অবশেষে সে এক বিশিষ্ট ‘আলিমের নিকট এসে এ ব্যাপারে জানতে 
চায়। ‘আলিম বলল, তোমার জন্য তাওবাহ্‌ ('র সুযোগ) নেই । তখন সে ‘আলিমকে হত্যা করল। তারপর সে 
পুনরায় লোকদের জিজ্ঞেস করতে থাকলো। তারপর সে এক জনপদ হতে অন্য জনপদের দিকে যাত্রা করলো 
যেখানে কিছু সৎ লোকের বসবাস ছিল। অতঃপর যখন সে রাস্তায় ভ্রমণরত ছিল তখন তার মৃত্যু এসে গেল। 
তখন সে বুকের উপর ভর করে সম্মুখে এগিয়ে গেল। তারপর সে মারা গেল। তখন রহ্মাতের ফেরেশ্তা ও 
‘আযাবের ফেরেশ্তা তার সম্পর্কে বাক-বিতণ্তায় জড়িয়ে পড়লো। তখন দেখা গেল যে, সে সৎ লোকদের 
জনপদের দিকে এক বিঘত পরিমাণ বেশি নিকটবর্তী রয়েছে। তাই তাকে তাদেরই অন্তর্ভুক্ত করা হলো। 
(ই.ফা. ৬৭৫৩, ই.সে. ৬৮০৯) 
ALY ig SIS Ue Abt US Ge od OY EG OU Lo LOL BES (CA UY 
LB Uo ods gars Of oh df dl ASE 43 VS BEL 9 Le Pp ISS 
৬৯০৩-(৪৮/...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... কাতাদাহ্‌ (রাযিঃ) এ সানাদে মু“আয ইবনু মু‘আয-এর 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এ হাদীসে বর্ণনা করেছে যে, তখন আল্লাহ এ ভূমির প্রতি আদেশ করলেন 


যেন তা দূরবর্তী হয়ে যায় এবং এ ভূমির প্রতি আদেশ করলেন যেন তা নিকটবর্তী হয়ে যায়। 
(ই.ফা. ৬৭৫৪, ই.সে. ৬৮১০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ্‌ : .. ১৬৭ 


53 al Le SS 0 RUE HES de 0 Ee 3 BS (vavft)-14. 
1 bse a OS od Ry Fe di lS LU Ls OS WY BE al ILD SH: UN une ff CF 
AU Ce OSG Ni : J Wr es 
৬৯০৪-(৪৯/২৭৬৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 


কু বলেছেন, কিয়ামাত দিবসে আল্লাহ তা'আলা প্রত্যেক মুসলিমের নিকট একজন খ্রীস্টান বা ইয়াহুদী দিয়ে 
বলবেন, এ হচ্ছে তোমার জন্যে জাহান্নামের অগ্নি হতে মুক্তিপণ । (ই.ফা. ৬৭৫৫, ই.সে. ৬৮১১) 


Sf GEG Es pla UES cole 0 Ole US dot of bs 8 Hf ES (fo) 140 
BE 20 co 2 be 5d Ae 0 Te CES EU gt UA ES 45 of Ch Sen ye 
a5 Ae 0h yb HELL J “Bs bss I BE dt J YALL I 24 YU 
SES): 5 - A EG: JE FRE Al JN or SW en SRA YAY gh a 


AH Te ce KS Ho HEL Ss Ly 
৬৯০৫-(৫০/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) :.... আবূ বুরদার পিতা আবু মূসা (রাযিঃ) থেকে 
বর্ণিত । নাবী কটু বলেন, যখনই কোন মুসলিম মারা যায় তখন আল্লাহ তা'আলা তার স্থানে একজন ইয়াহুদী বা 
খ্রীস্টান লোককে জাহান্নামে প্রবেশ করান। তারপর ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) আবু বুরদাহ্‌ (রাযিঃ)-কে 
যিনি ভিন্ন কোন মা‘বুদ নেই সে আল্লাহর শপথ দিয়ে তিনবার প্রশ্ন করলেন যে, তার পিতা কি সত্যিই এ কথাটি 
রসুলুল্লাহ 3 হতে শুনে তার কাছে বর্ণনা করেছেন? তিনি শপথ করে বললেন, হ্যা, অবশ্যই । এ কথাটি সাঈদ 
আমার কাছে বর্ণনা করেনি। রাবী বলেন, “উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) তাকে কসম দিয়েছেন সা'ঈদ এ 
কথা বলেননি এবং ‘আওন-এর কথাটিও অস্বীকার করেননি।” (ই.ফা. ৬৭৫৬, ই সে, ৬৮১২) 


Sh Ae cf all Ae 0 od 5 Lot Gall th GES EC (fo) 14. A 
CEE MAE i IS ALY ie ES Bn cota Ul 


৬৯০৬-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনুল মুসার (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে এ 
সূত্রে ‘আফ্ফান-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে এ হাদীসে রয়েছে ‘আওন ‘উত্বার ছেলে। 
(ই.ফা. ৬৭৫৭, ই.সে. ৬৮১৩) 


ELE 0 A> BL A) of 0 Le ch Ae 0 52 Os LOL HS (fo NAV 
Lod U8 BE i co asf be 4S yf CF cn BOE be id SY Ae 
U3 SILA 38 ce Voy HB WL Ind JE 35s Cdl On Ul Lh 
EE EAA 

Ll che GY CO 3 JN 

125: SHIGE LA of la SS Uf: OB 5d He Cr Pb 4 BOIS ff 
৬৯০৭-(৫১/...) মুহাম্মাদ ইবনু ‘আম্র ইবনু ‘আব্বাদ ইবনু জাবালাহ্‌ ইবনু আবু রাওৃওয়াদ (রহঃ) ..... আবূ 
বুরদাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে তার পিতা হতে বর্ণিত। নাবী 3% বলেছেন, কিছু মুসলিম পাহাড়সম পাপ নিয়ে 


Wwww.waytojannah.com 


Contents 


১৬৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


কিয়ামাতের মাঠে আসবে এবং আল্লাহ তাআলা তাদের পাপ মার্জনা করে দিবেন। আর তা ইয়াহ্‌দী ও 
খ্ৰীস্টানদের উপর রেখে দিবেন। রাবী হাদীসের শেষের কথাটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। 

রাবী আবূ রাওহ (রহঃ) বলেন, কার পক্ষ থেকে সন্দেহের উদ্বেক হয়েছে, তা আমি জানি না। 

আবু বুরদাহ্‌ (রহঃ) বলেন, এ হাদীসটি আমি ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ)-এর কাছে বর্ণনা করার 
পর তিনি আমাকে প্রশ্ন করলেন, তোমার পিতা এ হাদীসটি রসুলুল্লাহ 3 হতে সরাসরি শুনে তোমার কাছে বর্ণনা 
করেছে কি? আমি বললাম, হ্যা । (ই.ফা. ৬৭৫৮, ই.সে. ৬৮১৪) 
be CALLS Ltn Lo AD Ls Jed Bo A 08 8 BS (rvinor) 11 
SG od 9% BE dl JD Cals HS LE ON PD UN: UN Se 0 Oo LF SS 
5s PLES AS Ue Lash CS IR 5 3 oe LEN LG Casal of : UH Ha: UN 
Sf Wiel ds BY A Be WS: U8 GAUL: UT Oh: UH 
LS Cl V3 GOED gt) she be SER HEN, UGH Ly ELD ple Shh 0 

৬৯০৮-(৫২/২৭৬৮) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সাফ্ওয়ান ইবনু মুহরিয (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, এক লোক ইবনু ‘উমার (রাষিঃ)-কে প্রশ্ন করলেন, নাজওয়া (আল্লাহ ও বান্দার গোপন কথা) সম্পর্কে 
আপনি রসূলুল্লাহ 3% থেকে কিভাবে শুনেছেন? তিনি বললেন, আমি রসূলুল্লাহ কু্%ু-কে এ কথা বলতে শুনেছি, 
কিয়ামাতের দিনে মু'মিন ব্যক্তিকে তার প্রভুর নিকটবর্তী করা হবে। তারপর আল্তাহ তা'আলা তার উপর পর্দা 
ঢেলে দিবেন এবং তার পাপের ব্যাপারে তার থেকে জবানবন্দি নিবেন। তিনি প্রশ্ন করবেন, তুমি তোমার পাপ 
সম্বন্ধে জান কি? সে বলবে, হে রব! আমি জানি। এরপর তিনি বলবেন, তোমার এ পাপ দুনিয়ায় আমি লুক্কায়িত 
রেখেছিলাম । আজ তোমার এ পাপগুলোকে আমি মাফ করে দিলাম। এরপর তার নেকীর ‘আমালনামা তার কাছে 
দেয়া হবে। এরপর কাফির ও মুনাফিক লোকদেরকে উপস্থিত সকল মানুষের সম্মুখে ডেকে বলা হবে, এরাই তারা 
যারা আল্লাহ তা'আলার উপর মিথ্যারোপ করেছে। (ই.ফা. ৬৭৫৯, ই.সে. ৬৮১৫) 

Malay Mla 0 eS Li Ss CL 4 
৯. অধ্যায় : কা'ব ইবনু মালিক (রাযিঃ) ও তাঁর দু সাথীর তাওবার বিবরণ 


of else CT OF 3h OF dl AE 09 8 Ly Tl ally Sf ES (yvaa/or)-14. ৭ 
So A 08 5% BE 4 UL 6 HUN Cs SH Re CAG OA ot ts 0 
pl Pl ES 33 

SY UN GS 0 al Se Lf A os CAS 0 dl SE LS AS Se AAS ls tO 


of BE 2 4 be Cl So ds LEY MC GS ces i one 4 bn XS 


285508 SY GUE E55 8 BE al J be UGH: AL CA CLS JM Yk 5 


Usalls 2 HE A) 0 ESS UY le lS of ots hs 8 EE CGS 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ্‌ ১৬৯ 


SE 2 FOE Es 5 jo 2 of Be GG RGD Ee co 0 8 Die 
HE iT HS 5 HE SH Lead af Uy LY! se GS Cm HEY 
ow be Sd Jo SHS db S55 0 BE Al J be CS bm po 
UD WE A CEE oo 15 GED US Ci LD BAD GE AS 
2 AEG Ad eal SE V3 Pye SES TG Ia VE SEL 2p > 0 BE 
by — BIE US LS V9 HS FE Al J Ce Os ১ hears AISLE I 
al ie LSS SULTS ps 0b OSS CHS St BD 8: LS I5 Us BS 
l JD G23 dl BH Lb ars DE eb Com B55 Ss PE il J) [23 3 
SEG ob dH 2 ol belies Fd iS sl cli Axe Usa HE 
Ls, bse PEE di J Dl OL LE co 0 SE MS IT Eg 3 
25d SE BIS E: A SIS BE ee 
Sl a CORY CE A SB CG 5 HSE un UL Spd HE 
50 GS fhe Cop OYE A TY od cs HES SFO ES 
BEATA esl s LE As TEE ls co FEE ILD GAS Hy ES be 8 
5 Bo 2 Abe 2 Es HI LE dl ISD GU: LL oh bn 2D U6. AL ts LS 
CGI A Dro ES yo br Cal GS ICO: J 
La LES 5 2 3g SS "ia is df 8 FE 4 UD UB a 3s 55 Cie RD sh 
eA 5d oe 5 fl SS EE 
CH bs UD B58 be DI 5 SB BA U0 OE: AL Lh LS JU 
Ul: OB Ck Al i sl 3 I BS so bwin Eh SE EH ps Uk 0h 
in LAI tari AI Bd Se co UG ye EO CSE UM S S BE 4 ID 
Sil Lk bos Emails i iE 
Eo) UD Hie BH lis al 1S A OSS LH CIES LSS UE be BS 
EIS SL Uk Bd BIO 0 RO Fs Re Kobe FE 
ON TOE CHELl 3 US H Als Ud UB 5 C4 LE So od Chk CUS : J 
Ss aE ie EAL ASS i ol tw 0h Se EL df AOD GS 
সহীহ মুসলিম (৬ষ্) ফর্মা-২৫ 
Wwww.waytojannah.com 


Contents 


১৭০ _ সৃহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


AbD BLS ES ah Ts 2 18h EC Lf coe 3 al ST J cpl 
Si Cay De OS Le aly A Ee 48 3 ol 3 UE SS Be Sa SS Lf Le 
dl 2h cB iB GLa Ch: FG dl J UN Se AS bo ie IA YS SH Li 
Ene Ss IHS LA ap C sry a os Sb AL ol be JE iy ch. "as 
acl US HS US AL Lf a Vl Cs BE dl TAD A CEES 
HE dl J 

B08 - wk CS Bg al 0 A BI YS oh Cb: J 
08 Le a UR Oh Cf Ce he IU OSD a 2 5 9A ie fd: ATE 
DES 8 ~ ph “a Std oie fA OH - : 6 - 
EER tm cath 0 - Ed Cod 5 ed SF cae He) 

Ae US te ote El UY LSE ip oath HE al IL 

EY ASG 8 Ud Ua Hl nh dh 0 CSE 2 U1 - = MULE 
Cl 8 Uf Of lies Co of Ey UE stp C0 HS Cock wh he Bl Lf 
BE dl 125 os BH Gy Vy GE ad Lyk Sa Al EDA iG kl ch 
sll 2 oy dL Sy Ss Ah: eh 8 UG al SG on 3 9 Lie Al 
Jb 2 pe nl ES Ci Vi Ld DES la sc CH 5 i 2b elo 
ol pl El C2 0 AG BS od HE Ie SG Cf Cod Be in tole 
2 dnl of CAS On aly DL SEG: 4 obi Says 5 Ce lh ale cli 
RS GE SEY EE OG AGE Cd CLS ALG Chl CEL; 
J gs 

{RB pol pl che gl HSS te EB She AAT 
ML be Us ES HE LS dN GE = Je AL 0h A she US th 
J Jy Ml ss Hho BS cet Bf EG 5h A SG Of; 3 133 0% Ug cig ce 
Wd Os Us CL 5 oe Cal on UG Cm i: JN Sy bs Sib fae Ys 
4: 0% acl BE ai J) UD NLA O28 Le UA cin lh cb 
4 Gel JY : U6 td es ful: ti 6 HA IAS HY Sb FE al 0 


Wwww.waytojannah.com 


Contents 
" পর্ব (৫০) তাওবাহ্‌ ১৭১ 


si Adie 388 MAL AY: EET %- Mh Baile cd Lf - ATES 
SAID: A BE Al ID Ll oh Se Ha SU — J - S81 3 Bl ls 
2h EH die § bly Sr 3 Ub SUL LS Wh BES OF Le be il 0 Hu 
Jk 43 od OS Coal im UE HG I LANG fk dA SCA 

8d ch Se 3 C3 i of 8 BE Al UL) Cl Sj: onl bn of JB: JX 
Gy 38 a 40 Ub HC os Co BE a UL U3 GELS: al - 4 - 35 Uf 
eo: OLS US JH to Uy cis - 6 - Gls Jo Uy G3 
se OG GEG U8 be 28 rk ce Bi mid Ce Pil a ce - J - WSs 
Life Eh ELD Uy Ua le Cin oli be CHC 5 be Un Fe KS SON 
Hf dey ls 5 1 - U6 - AL SG: S52 ul 15 gl ce od Ele 
EAS 

AS LN A lh Se cha bm Gi A 2 Li FEE A 3 OH IN 
cial OS I ds A tn fs UA Bo LS) Li Lele 
Ly SO BY CELE LL En a fa Shs G5 ob UB hi iw tS 
EE OD lk FE al 20 te Alf cH Uli. EE TE 

of ba BE 2 0 Bh dl CHS co be A Bf OY: 55 HE 0 
ie 0 A LAW dy calla 2 dS BM Se Sk ol Co Sd 
EE ale 

55 2: Jy pit be dn BH AG THE 2 Js so Sk: hs J 
be 5: UH ta die be Hd UF Grail : lth U6. EL, Be Ue 1 
Mh LS US, - Ji - Sk Ls Rey LS Ln TEL LY BE Bl I USS "dl die 

al de doi BI f ES te Of Al IID: el A BS ML Ol; UN 
A Bl NT Ch J. dS 4 DL On Wh: HE Al J U6 HE A 
Jy esl yf 5 be US SLA SL CY BY a IDG: Ci, — U6 - BS 
A ES He Sh Ge 0 BDL add Cn Sf Lp CAA - 6- Lbs 


Wwww.waytojannah.com 


Contents 


১৭২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Bl AS) BS oli Me A iis t SEE HN TOR Mr de Ui 
se Bl Gb Hp 29 52 dl IIE: ON RU dl abs RN oo lS 3 ol HE 
8 B Hie Bh Eh bo IE Le 3h ow ES ELS FE Ch LAN, Capaldi 
SAD Ly Lal baie cH 1 6 1 Ch Oly es * Fo) Lo ie Sie 
£2 93989 B18 LET Ch Mf OP EL GE DAI 4 Ld Qed pele CC 

()৭:৭405) ola 


feo be oh 8 PEEL SUD il A SY 5 bh Las tw isle dl al Ce ly : Link J 
2 J be 2 15556 Cl J a CY 1S Co lh CK pl A ofS HE UD 
U2) Hl Hee a pl ie Lindl ped Hl NS aly UAL Al UE, DY HC 
2 Yd OU He TA OB Hee TAA LS CAS ® Css 155 Lo HR Bes HAUS 
[41-40 : 4 4550 GD 0 co 

4 155 Ce FE Al US Hein O Cosh af 2d oe Sin Mf Es Uc: Us UN 
ED EE J UG 33 dl Sd CS UA BEE 4 20 ET ia AE Hea 
El EES GO 2S A CY SA ce CESS ls Cs 5 Cs dis Bh x 
Ais B88 A eV, Bf al Lhe 
৬৯০৯-(৫৩/২৭৬৯) বানী ‘উমাইয়্যার আযাদকৃত গোলাম আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু 
‘আবদুল্লাহ ইবনু ‘আমূর ইবনু সার্হ মাওলা বানী উমাইয়্যাহ্‌ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
অতঃপর রসূলুল্লাহ 3% তাবুকের যুদ্ধে শারীক হন। তার উদ্দেশ্য ছিল, সিরিয়ার আরব খ্রীস্টান ও 

 রোমকরা। 

ইবনু শিহাব বলেন, আমাকে ‘আবদুর রহমান ইবনু ‘আবদুল্লাহ ইবনু কা‘ব ইবনু মালিক (রহঃ) অবিহিত 
করেছেন যে, প্রকৃতপক্ষে ‘আবদুল্লাহ ইবনু কাব বলেছেন, কা'ব ইবনু মালিক (রাখিঃ) অন্ধ হয়ে যাওয়ার পর তার 
সন্তানদের মাঝে তিনি ছিলেন তার. চালক । তিনি বলেন, আমি কা‘ব ইবনু মালিক (রাযিঃ)-কে তাবৃক যুদ্ধে 
রসূলের সাথে অংশগ্রহণ না করার ইতিবৃত্ত স্বীয় মুখে বর্ণনা করতে শুনেছি। কাব ইবনু মালিক (রাখযিঃ) বলেছেন, 
রসূলুল্লাহ 3% যত যুদ্ধ করেছেন, তাবুক যুদ্ধ ছাড়া এর সব ক’টির মাঝেই আমি তার সাথে অংশগ্রহণ করেছিলাম । 
কিন্তু বাদ্র যুদ্ধে আমি তাঁর সাথে অংশগ্রহণ করতে পারিনি। তবে যারা তাদের যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের 
কাউকেও দোষারোপ করেননি। তখন তো রসূলুল্লাহ 3% ও মুসলিমগণ কেবলমাত্র কুরায়শ কাফিলার উদ্দেশে বের 
হয়েছিলেন। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম ও কাফিরদের অনির্ধারিত সময়ে একত্রিত করে দিলেন। 
‘আকাবার রাত্রে যখন রসূলুল্লাহ 3-এর সাথে আমরা ইসলামের উপর অঙ্গীকার নিচ্ছিলাম, সে রাত্রে আমি 
রসূলুল্লাহ 3%-এর কাছে উপস্থিত ছিলাম। যদিও বাদ্র যুদ্ধ মানুষের কাছে সবচেয়ে বেশী প্রসিদ্ধ, তথাপি 


‘আকাবাহ্‌ রাত্রির পরিবর্তে বাদ্র যুদ্ধে অংশগ্রহণ করা আমার নিকট বেশি প্রিয় নয়। তাবুক যুদ্ধে রসূলুল্লাহ 3 - 
এর সাথে অংশগ্রহণ না করার খবর হচ্ছে এই যে, (যখন এ যুদ্ধ সংঘটিত হয়েছিল) তখন আমি যেমন শক্তিশালী 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ, ১৭৩ 


ও স্বচ্ছল ছিলাম, তেমন আর কখনো ছিলাম না। আল্লাহর শপথ! এর পূর্বে দু'টি সওয়ারী কখনো একত্রে জমা 
করতে পারিনি। কিন্তু এ যুদ্ধের সময় দুটি সওয়ারী একত্রিত করেছিলাম ৷ রসূলুল্লাহ 3 এ অভিযানে যান প্রচণ্ড 
গরমের মধ্যে । মরুভূমিতে দীর্ঘসফরে যাত্রা করলেন। বহু সংখ্যক শত্রুর সম্মুখীন হতে যাচ্ছিলেন। তাই তিনি 
বিষয়টি মুসলিমদের সামনে স্পষ্ট করে তুললেন, যাতে তারা যুদ্ধের জন্যে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নিতে পারে। 
তাদের উদ্দেশ্য সম্পর্কেও রসূলুল্লাহ সু তাদেরকে অবহিত করেছেন। তখন রসূলুল্লাহ 3্-এর সাথে মুসলিমের 
সংখ্যা ছিল বেশি এবং তাদের নাম একত্র করেনি কোন সংরক্ষণকারী কিতাবে অর্থাৎ- রেজিস্ট্রারে। 

কাব বলেন, সুতরাং যে লোক অনুপস্থিত থাকতে সংকল্প করে সে কমপক্ষে এ চিন্তা করতে পারত যে, তার 
অনুপস্থিতি বিষয়টি গোপন থাকবে, যতক্ষণ না আল্লাহর তরফ থেকে তার ব্যাপারে ওয়াহী অবতীর্ণ হয়। এ যুদ্ধ 
সংঘটিত হয়েছিল, যখন গাছের ফল পাকছিল এবং বৃক্ষের ছায়া ছিল আনন্দদায়ক । আর আমিও ছিলাম এসবের 
প্রতি আকৃষ্ট ৷ পরিশেষে রসূলুল্লাহ 3 ও মুসলিমগণ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গহণ করলেন। আমিও তাদের 
সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশে বাড়ী হতে সকালে বের হতাম, কিন্তু কোন কিছু সিদ্ধান্ত 
না করেই ফিরে আসতাম এবং মনে মনে বলতাম, আমি তো যুদ্ধে যেতে সক্ষম, যখনই সংকল্প করি। আমার 
ব্যাপারটি এভাবেই চলতে থাকল । এদিকে লোকজন সত্যিই প্রস্তুতি চালিয়ে যেতে লাগল । 

পরিশেষে রসূলুল্লাহ 3 ভোরে রওনা হলেন এবং তার সাথে মুসলিমগণও রওনা হয়ে গেল। কিন্তু আমি 
কোন প্রস্তুতির হণ করিনি। পরদিন ভোরে আমি বের হলাম। তবে কোন প্রস্তুতি না নিয়েই ফিরে আসলাম। 
এভাবে আমার সময় দীর্ঘায়িত হতে লাগল। এদিকে লোকজন দ্রুতগতিতে অগ্রসর হয় আর মুজাহিদীনের দল বহু 
দূরে চলে যায়। তখন আমি চিন্তা করলাম যে, আমিও রওনা হয়ে তাদের সঙ্গে একত্রিত হয়ে যাই। হায় 
আফসোস! আমি যদি তা করতাম । তবে আমার ভাগ্যে তা নির্ধারিত হয়নি । অতএব রসূলুল্লাহ 38%-এর যুদ্ধে চলে 
যাওয়ার পর আমি যখন লোকালয়ে বের হতাম তখন এ সম্পর্কে আমাকে দুঃখ দিত যে, আমি অনুসরণীয় নমুনা” 
দেখতে পেতাম না, কেবলমাত্র এমন এক লোক যাদের উপর নিফাকের অভিযোগ রয়েছে অথবা সে সকল অক্ষম 
লোক যাদের আল্লাহ তাআলা মাযুর হিসেবে অবকাশ দিয়েছেন। এদিকে তাবৃক পৌছার পূর্বে রাস্তায় রসূলুল্লাহ 
3 আমার কথা মোটেই আলোচনা করেননি। কিন্তু তাবৃক পৌছার পর লোকেদের মধ্যে বসা অবস্থায় রসূলুল্লাহ 
3% জিজ্ঞেস করলেন, কাব ইবনু মালিক কি করছে? তখন বানু সালামাহ্‌ গোত্রের এক লোক বলল, হে আল্লাহর 
রসূল 3! তার লালজোড়া চাদর এবং তার অহঙ্কার তাকে দূরে রেবেছে। 

তখন মু'আয ইবনু জাবাল (রাধিঃ) বললেন, তুমি অনেক খারাপ কথা বলছ। আল্লাহর শপথ, হে আল্লাহর 
রসূল কু! আমরা তো তাকে ভালই জানি । রসূলুল্লাহ 3 নীরব থাকলেন। ইতোমধ্যে রসূলুল্লাহ 3 শুভ্র পোশাক 
পরিহিত এক লোককে ধূলা উড়িয়ে আসতে দেখে বললেন, আবূ খাইসামাই হবে। দেখা গেল, তিনি আনসারী 
সহাবা আবূ খাইসামাহ্‌ (রাখিঃ) আর তিনি সে লোক যিনি এক সা* খেজুর সদাকাহ্‌ করেছিলেন যার জন্য 
মুনাফিকরা তার দুর্নাম রটনা করেছিল। 

কা'ব ইবনু মালিক (রাধিঃ) বলেন, রসূলুল্লাহ 3 তাবুক হতে ফিরে (মাদীনাহ্‌ অভিমুখে) রওনা হওয়ার 
সংবাদ আমার নিকট পৌছার পর আমার উপর চিন্তার ছাপ পড়ে গেল। আমি মনে মনে মিথ্যা ওযর কল্পনা করতে 
লাগলাম এবং এমন কথা ভাবতে লাগলাম যা বলে সকালে আমি তাঁর রাগ হতে বীচতে পারি। আর এ বিষয়ে 
আমি বুদ্ধিমান আপনজনেরও সহযোগিতা নিতে লাগলাম । পরিশেষে যখন আমাকে বলা হলো যে, রসূলুল্লাহ 3% 
পৌছেই যাচ্ছেন, তখন আমার অন্তর হতে সকল বাতিল কল্পনা দূরে সরে গেল। এমনকি আমি বুঝতে পারলাম 
যে, কোন কিছুতেই আমি তাঁর কাছ থেকে মুক্তি পাব না। তাই আমি তার নিকট সত্য বলারই ইচ্ছা করলাম । 
রসূলুল্লাহ সুন সকাল বেলা সফর থেকে আগমন করলেন। তাঁর রীতি ছিল, সফর থেকে ফিরে প্রথমে তিনি 
মাসজিদে আসতেন এবং সেখানে দু'রাক‘আত (সলাত) আদায় করে মানুষের সঙ্গে সাক্ষাতের জন্যে বসতেন। 


WwwwW.Waytojannah.com 


sjuoaluon 


১৭৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


এবারও যখন তিনি বসলেন, তখন যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা এসে অজুহাত দেয়া শুরু করল এবং এর 
উপর কসম খেতে লাগল। এ সমস্ত লোক সংখ্যায় আশির বেশি ছিল। রসূলুল্লাহ 3 তাদের প্রকাশ্য অজুহাত 
গ্রহণ করলেন এবং তাদের হতে বাই*‘আত নিয়ে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন। আর তাদের অন্ত 
র্নিহিত অবস্থা আল্লাহর উপর ছেড়ে দিলেন। পরিশেষে আমি উপস্থিত হয়ে সালাম করলাম। তখন তিনি ক্রুদ্ধ 
লোকের হাসির মতো মুচকি হাসলেন। তারপর তিনি বললেন, এসো । আমি এসে তাঁর সম্মুখে বসলাম। তখন 
তিনি আমাকে প্রশ্ন করলেন, কিসে তোমাকে পিছনে ফেলে দিয়েছিল? তুমি কি সওয়ারী কিনে ছিলে না? তিনি 
বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল 3! আল্লাহর শপথ, আমি যদি আপনি ছাড়া কোন দুনিয়াদারী মানুষের 
নিকট বসতাম তবে আপনি দেখতেন যে, অবশ্যই আমি কোন অজুহাত পেশ করে তার গোস্বা হতে বের হতাম। 
কারণ আমাকে বাকশক্তির ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু আল্লাহর শপথ! আমার দৃঢ় ধারণা, আজ যদি আমি মিথ্যা 
কথা বলি যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হন, তবে শীঘ্রই আল্লাহ তা'আলা আপনাকে আমার প্রতি অসম্তু্ট 
করবেন না। আর যদি আমি সত্য কথা বলি এবং এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন, তবে এতে আল্লাহর 
তরফ হতে আমি কল্যাণজনক পরিণামের প্রত্যাশা রাখি। আল্লাহর শপথ! আমার কোন ওযর-আপত্তি ছিল না। 
আল্লাহর শপথ! আপনার (অভিযান) হতে পিছনে থাকার সময়ের চেয়ে কোন সময় আমি অধিক ক্ষমতাসম্পন্ন ও 
অধিক ধন-সম্পদের অধিকারী ছিলাম না। রসূলুল্লাহ 3 বললেন, নিশ্চয়ই এ লোক সত্য কথা বলেছে। এরপর 
তিনি বললেন, তুমি চলে যাও, যতক্ষণ না আল্লাহ্‌ তা'আলা তোমার সম্বন্ধে কোন সিদ্ধান্ত দেন। তারপর আমি চলে 
গেলাম । তখন বানু সালামাহ্‌ গোত্রের কিছু লোক দৌড়িয়ে আমার নিকটে এসে বলল, আল্লাহর কসম! আমরা তো 
ইতোপূর্বে তোমাকে আর কোন অন্যায় করতে দেখিনি। যারা পশ্চাতে রয়ে গিয়েছিল, তারা যেমন রসূলুল্লাহ. 3 - 
এর কাছে ওযর পেশ করেছে সেভাবে ওযর পেশ করতে কি তুমি অক্ষম ছিলে? অতএব রসুলুল্লাহ কু্টু-এর 
ইস্তিগফারই তোমার পাপের জন্য যথেষ্ট হত । 

তিনি বলেন, আল্লাহর কসম। এভাবে তারা আমাকে এত ভর্তসনা করতে লাগল যে, রসূলুল্লাহ স্ট-এর 
নিকট আবার গিয়ে আমার স্বীয় উক্তি মিথ্যা প্রতিপন্ন করার ইচ্ছা হতে লাগল। আমি লোকদের বললাম, আমার 
মতো আর কারো এমন অবস্থা হয়েছে কি? তারা বলল, হ্যা, আরো দু’ জন তোমার মতো করেছেন। তুমি যা 
বলেছ তারাও অবিকল বলেছেন এবং তোমাকে যা বলা হয়েছে তাদেরও তাই বলা হয়েছে। আমি বললাম, তারা 
কারা? তারা বলল, তারা হলেন, মুরারাহ্‌ ইবনু রাবী'আহ্‌ ‘আমিরী এবং হিলাল ইবনু উমাইয়্যাহ আল ওয়াকিফী 
(রাযিঃ) ৷ কা'ব বলেন, তারা আমার কাছে এমন দু’ লোকের কথা বর্ণনা করল, যারা ছিলেন নেক্‌কার, বাদ্র যুদ্ধে 
অংশ গ্রহণকারী । এঁরা দু'জনই ছিলেন নমুনা স্বরূপ । কা'ব (রাযিঃ) বলেন, যখন তারা ওঁ দু’ লোকের কথা বর্ণনা 
করল, তখন আমি স্বীয় অবস্থার উপর থেকে গেলাম । 

এদিকে রসুলুল্লাহ সুঁঠ যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের মধ্য থেকে শুধু আমাদের তিন জনের সাথে 
মুসলিমদের কথা বলতে নিষেধ করে দিলেন। এরপর লোকেরা আমাদের পরিহার করল অথবা বলেছেন, 
আমাদের সাথে তাদের ব্যবহার বদলে গেল। এমনকি পৃথিবীও যেন অপছন্দ করতে লাগল, (মনে হলো) যে ভূমি 
আমি চিনতাম, এ যেন তা নেই এমনি করে পঞ্চাশ রাত কাটালাম । আর আমার দু' সাখী ছিলেন হীনবল, তাই 
তাঁরা নিজ নিজ গৃহে নীরবে বসে রইলেন এবং কাদতে লাগলেন। আর আমি তাদের মাঝে কম বয়স্ক ও সবল 
ছিলাম। আমি রাস্তায় বের হতাম, সলাতে শারীক হতাম এবং বাজারেও হাঁটাহাঁটি করতাম। কিন্তু কেউ আমার 
সাথে কোন কথা বলত না । রসূলুল্লাহ 3% সলাত আদায়ের পর স্বীয় স্থানে বসাবস্থায় আমি তাঁর নিকট আসতাম, 
তাকে সালাম করতাম এবং মনে মনে ভাবতাম, তিনি সালামের জওয়াব প্রদান করে তীর ওষ্ঠযুগল নাড়িয়েছেন 
কি-না? তারপর আমি তার কাছে দাড়িয়ে সলাত আদায় করতাম এবং গোপন চাহনির মাধ্যমে আমি তীর দিকে 
লক্ষ্য করতাম। যখন আমি সলাতে নিমগন হতাম তখন তিনি আমার প্রতি দৃষ্টি দিতেন। কিন্তু আমি যখন তার 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ : ১৭৫ 


দিকে তাকা তখন তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিতেন। আমার প্রতি মুসলিমের এ রূঢ় আচরণ যখন দীর্ঘায়িত 
হয়ে গেল তখন আমি গিয়ে আবূ কাতাদাহ্‌ (রাযিঃ)-এর বাগানের দেয়াল টপকিয়ে তার কাছে গেলাম । তিনি 
ছিলেন আমার চাচাতো ভাই এবং আমার খুবই প্রিয় ব্যক্তি। উপরে উঠেই আমি তাঁকে সালাম করলাম। কিন্তু 
আল্লাহর কসম! তিনি আমার সালামের কোন জবাব দিলেন না। আমি তাকে বললাম, হে আবূ কাতাদাহ্‌! আমি 
তোমাকে আল্লাহর শপথ করে জিজ্ঞেস করছি, তুমি কি জান না যে, আমি আল্লাহ ও তাঁর রসূল সু -কে ভালবাসি? 
তিনি কোন জবাব দিলেন না। আমি আবার তাঁকে শপথ করে জিজ্ঞেস করলাম । এবারও তিনি কোন জবাব দিলেন 
না। তারপর পুনরায় আমি তাকে শপথ করে জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি বললেন, আল্লাহ ও তার রসূল 3-ই 
ভাল জানেন। এ কথা শুনে আমার দু'চোখ দিয়ে পানি ঝড়তে লাগল। পরিশেষে পিছন ফিরে আমি আবার প্রাচীর 
টপকিয়ে ফিরে এলাম । . 
. তারপর আমি কোন একদিন মাদীনার বাজার দিয়ে হাঁটতেছিলাম, তখন মাদীনার বাজারে শাক-সবজি 
বিক্রির উদ্দেশে আগত সিরিয়ার কৃষকদের মাঝখান থেকে একজন বলতে লাগল, এমন কোন লোক আছে কি, যে 
আমাকে কা'ব ইবনু মালিকের ঠিকানা বলতে পারে? লোকেরা ইঙ্গিতে আমাকে দেখিয়ে দিলে সে আমার কাছে 
আসলো এবং গাসৃসান সম্রাটের তরফ হতে আমাকে একটি চিঠি দিল। আমি লেখাপড়া জানতাম । তাই আমি তা 
' পড়লাম । এতে লেখা ছিল, “আমি জানতে পারলাম যে, তোমার সাথী মুহাম্মাদ তোমার প্রতি অন্যায় আচরণ 
করছে। অথচ আল্লাহ তা'আলা তোমাকে নীচু গৃহে জন্ম দেননি এবং ধ্বংসাত্মক স্থানেও নয়। সুতরাং তুমি 
আমাদের কাছে চলে এসো । আমরা ত্রোমার সাথে ডাল আচরণ করব।” এ চিঠি পড়া মাত্র আমি বললাম, এটাও 
এক রকমের পরীক্ষা । তখন এ চিঠিটি নিয়ে আমি চুলার কাছে গেলাম এবং আগুনে তা পুড়িয়ে দিলাম। চল্লিশ 
দিন অতিক্রান্ত হলো। এখনও এদিকে কোন ওয়াহী আসছে না। এমতাবস্থায় রসুলুল্লাহ সন -এর এক বার্তাবাহক 
আমার কাছে এসে বললেন, রসূলুল্লাহ 38% আপনাকে আপনার সহধর্মিণী থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। 
আমি তাকে প্রশ্ন করলাম, আমি কি তাকে তালাক্‌ দিব, না অন্য কিছু করব? তিনি বললেন, না তালাক্‌ দিতে হবে 
না। বরং তুমি তার হতে আলাদা হয়ে যাও এবং তার সঙ্গে মিলন করো না। তিনি বলেন, আমার অপর সাথীদের 
কাছেও এমন খবর পাঠানো হলো। কা'ব (রাযিঃ) বলেন, তারপর আমি আমার সহধর্মিণীকে বললাম, তুমি 
তোমার পিতার বাড়ী চলে যাও এবং যে পর্যন্ত আল্লাহ তা'আলা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত না দেন ততদিন 
সেখানেই অবস্থান করবে। কা'ব (রাযিঃ) বলেন, এরপর হিলাল ইবনু উমাইয়্যাহ্‌ (রাযিঃ)-এর সহধর্মিণী রসূলুল্লাহ 
3%-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল 3%! হিলাল ইবনু উমাইয়্যাহ্‌ একজন বয়োঃবৃদ্ধ লোক। তার 
কোন সেবক নেই । আমি যদি তার সেবা করি, আপনি কি তাতে আপত্তি করেন? তিনি বললেন, না। কিন্তু সে 
তোমার সঙ্গে সহবাস করতে পারবে না। এ কথা শুনে হিলাল (রাযিঃ)-এর সহধর্মিণী বললেন, আল্লাহর শপথ! 
কোন কাজের ব্যাপারেই তার মনে কোন স্পন্দন নেই এবং আল্লাহর কসম! এঁ ঘটনার পর হতে অদ্যাবধি সে 
প্রতিদিন কেঁদে চলছে। 
তিনি বলেন, আমার পরিবারের কেউ বললেন, আচ্ছা তুমিও যদি রসূলুল্লাহ সু হতে তোমার সহধর্মিণীর 
ব্যাপারে অনুমতি নিয়ে নিতে। তিনি তো হিলাল ইবনু উমাইয়্যার স্ত্রীকে তাঁর স্বামীর সেবার অনুমতি দিয়েছেন। 
আমি বললাম, না, আমি স্ত্রীর ব্যাপারে অনুমতি প্রার্থনা করব না। কারণ আমি যুবক মানুষ । আমি আমার স্ত্রীর 
ব্যাপারে অনুমতি চাইলে না জানি রসূলুল্লাহ 3 কি বলেন। এ অবস্থায় আরো দশ রাত কাটালাম । এভাবে 
রসূলুল্লাহ যখন থেকে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে বারণ করেছিলেন, তখন থেকে আমাদের পঞ্চাশ রাত 
পূর্ণ হয়। কা'ব বলেন, পঞ্চাশতম রাত্রের ফাজ্রের সলাত আমি আমার ঘরের ছাদের উপর আদায় করলাম । 
এরপর যখন আমি এঁ অবস্থায় বসা ছিলাম, যা আল্লাহ আমাদের ব্যাপারে আলোচনা করেছেন, “অর্থাৎঁ- আমার 
মন সংকীর্ণ হয়ে গেছে এবং প্রশস্ত পৃথিবী আমার নিকট সংকুচিত হয়ে পড়েছে”, তখন আমি একজন 


Wwww.waytojannah.com 


Contents 


১৭৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ঘোষণাকারীর শব্দ শুনলাম, যিনি সালা পর্বতের চূড়ায় উঠে উচ্চ আওয়াজে বলছেন, হে কা'ব ইবনু মালিক! 
তোমার জন্যে সুসংবাদ। কা'ব বলেন, তখন আমি সাজ্দায় অবনত হলাম এবং আমি বুঝতে পারলাম যে, প্রশস্ত 
তা আগমন করেছে। 

কাব বলেন, এদিকে ফাজ্রের সলাতের পর রসূলুল্লাহ 3% লোকেদের নিকট ঘোষণা করলেন যে, আল্লাহ 
তা‘আলা আমাদের তাওবাহ্‌ গ্রহণ করেছেন। তখনই লোকেরা আমাদের.সুখবর দেয়ার জন্যে ছুটে গেলেন এবং 
আমার সঙ্গীদ্বয়কে সুখবর পৌছানোর জন্যে কিছু লোক তাদের কাছে গেলেন। আর আমার দিকে একজন ঘোড়ার 
উপর আরোহণ হয়ে রওনা হলেন এবং আসলাম সম্প্রদায়ের আরেক লোকও রওনা হলেন। আর তিনি পাহাড়ের 
উপর উঠে ঘোষণা দিলেন। আর ঘোড়ার চেয়েও শব্দের গতি অতি দ্রুত ছিল। এরপর যার সুখবরের শব্দ আমি 
শুনেছিলাম- তিনি আমার কাছে আসলে আমি আমার পরিধেয় কাপড় দু'টো সুখবরের উপঢৌকন স্বরূপ তাকে 
দিয়ে দিলাম। আল্লাহর শপথ! সেদিন এঁ দু'টো কাপড় ছাড়া আমি আর কোন কাপড়ের মালিক ছিলাম না। 
অতএব আমি দু'টো কাপড় ধার নিয়ে তা পড়লাম । তারপর রসূলুল্লাহ 3-এর সাথে দেখা করার জন্যে আমি 
রওনা দিলাম। আমার তাওবাহ্‌ গ্রহণের মুবারকবাদ জানানোর জন্য লোকেরা দলে দলে আমার সাথে দেখা করতে 
লাগল এবং বলতে লাগল, আল্লাহর মার্জনা তোমার জন্য মুবারক হোক। এমতাবস্থায় আমি মাসজিদে ঢুকে 
দেখলাম, রসূলুল্লাহ 3 মাসজিদেই উপবিষ্ট আছেন এবং তীর পাশে লোকজন রয়েছে। তখন তাল্হাহ্‌ ইবনু 
‘উবাইদুল্লাহ (রাযিঃ) দণ্ডায়মান হলেন এবং দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং তিনি আমাকে 
মুবারকবাদ জানালেন। আল্লাহর শপথ! মুহাজিরদের মাঝে তখন তিনি ছাড়া আর কেউ (আমাকে দেখে) 
দীড়াননি। 

রাবী বলেন, কাব তালহার এ সদ্ধ্যবহারের কথা ভুলে যাননি। 

কাব ইবনু মালিক (রাযিঃ) বলেন, এরপর আমি যখন রসূলুল্লাহ 38%-কে সালাম করলাম তখন তার মুখায়ব 
আনন্দে উচ্ছাসিত ছিল। তিনি বললেন, তোমার মা তোমাকে জন্ম দেয়ার পর থেকে যতদিন অতিবাহিত হয়েছে, 
তার মধ্যে তোমার জন্যে এ মুবারক দিনটির সুখবর ৷ কাব (রাযিঃ) বলেন, আমি তাকে প্রশ্ন করলাম, তা কি 
আপনার তরফ থেকে, হে আল্লাহর রসূল 3%! না মহান আল্লাহর তরফ থেকে? তিনি বললেন, না, বরং মহান 
আল্লাহর পক্ষ থেকে। আর রসূলুল্লাহ কনট যখন আনন্দিত হতেন, তখন তার মুখায়ব এমন উজ্জবল হতো যেন তা .. 
এক টুকরো চাদ । কা'ব (রাযিঃ) বলেন, আমরা তাঁর মুখায়ব দেখেই তা উপলব্ধি করতে পারতাম । | 

তিনি বলেন, আমি যখন তার সম্মুখে বসলাম তখন বললাম, হে আল্লাহর রসূল 38! আমার তাওবার 
শুকরগুজার হিসেবে আল্লাহ ও তার রসূলের জন্য সদাকাহ্‌ করে আমি সকল প্রকার ধন-সম্পদ থেকে মুক্ত হওয়ার 
মনস্থ করেছি। তখন রসুলুল্লাহ 3% বললেন : কিছু সম্পদ তোমার নিজের জন্যে রেখে দাও। এ-ই তোমার জন্য 
সবচেয়ে ভাল। আমি বললাম, তাহলে আমি খাইবারে প্রাপ্য অংশটুকু রেখে দিব। কা'ব (রাযিঃ) বলেন, তারপর 
আমি বললাম, হে আল্লাহর রসূল 3%! সত্য কথাই আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে; তাই যতদিন জীবন থাকে আমি 
শুধু সত্যই বলব। তিনি বলেন, আল্লাহর শপথ! আর কোন মুসলিম ব্যক্তিকে সত্য বলার জন্য এমন পুরস্কৃত 
করেছেন বলে আমার জানা নেই । আল্লাহর শপথ! রসূলুল্লাহ 3%-এর সঙ্গে এ আলোচনা করার পর অদ্যাবধি 
স্বেচ্ছায় আমি কখনো মিথ্যা কথা বলিনি। আমার প্রত্যাশী, অবশিষ্ট জীবনেও আল্লাহ তা'আলা আমাকে মিথ্যা 
থেকে রক্ষা করবেন। কাব (রাযিঃ) বলেন, আমার তাওবাহ্‌ কবুলযোগ্য হওয়ার ব্যাপারে আল্লাহ তা'আলা তখন 
নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেছিলেন : “আল্লাহ দয়াপরবেশ হলেন নাবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের 
প্রতি, যারা তার অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এক দলের হৃদয়-বক্রের উপক্রম হয়েছিল। 
পরে আল্লাহ তাদেরকে মার্জনা করলেন। তিনি তাদের প্রতি দয়াশীল এবং অপর তিন ব্যক্তি যাদের সিদ্ধান্ত গ্রহণ 
বিলস্বিত করা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিশাল হওয়া সত্বেও তাদের জন্যে সংকুচিত তয়েছ্শ্যি এবং তাদের 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ ১৭৭ 


জীবন তাদের জন্য অতিষ্ঠ হয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল যে, আল্লাহ ছাড়া কোন আশ্রয়স্থল নেই। পরে 
তিনি তাদের প্রতি অনুঘহপরায়ণ হলেন, যাতে তারা তাওবাহ্‌ করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে 
মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের শামিল হও”- (সূরাহ্‌ আত্‌ তাওবাহ্‌ ৯: ১১৭-১১৯) । 
কা'ব (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! রসূলুল্লাহ 3%-এর কাছে সেদিন সত্য কথা বলার জন্যে আল্লাহ 
তা'আলা আমার প্রতি যে নি‘আমাত দান করেছেন, তেমন নি'আমাত ইসলাম কবূলের পর আল্লাহ তাআলা 
আমার উপর আর কক্ষনো করেননি। রসূলুল্লাহ 3ু%-এর নিকট সেদিন আমি মিথ্যা বলিনি। যদি বলতাম তবে 
নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম, যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল মিথ্যাবাদীগণ। ওয়াহী নাযিলকালে আল্লাহ 
তা'আলা মিথ্যাবাদীদের এমন কঠোর সমালোচনা করেছেন, যা আর কাউকে করেননি। তিনি বলেছেন, “তোমরা 
তাদের কাছে ফিরে এলে তারা আল্লাহর কসম করবে, যেন তোমরা তাদেরকে এড়িয়ে চলো। কাজেই তোমরা 
তাদেরকে এড়িয়ে চলবে তারা অপবিত্র, তাদের কৃতকর্মের প্রতিদান জাহান্নাম তাদের আবাসস্থল । তারা তোমাদের 
কাছে হলফ করবে যাতে তোমরা তাদের প্রতি তুষ্ট হও। তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ ফাসিক 
(সত্যত্যাগী) লোকেদের উপর সন্তুষ্ট হবেন না”- (সূরাহ্‌ আত্‌ তাওবাহ্‌ ৯: ৯৫-৯৬) । কা'ব (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 
$-এর নিকট কসম করার পর রসূলুল্লাহ বন যাদের ওযর গ্রহণ করেছিলেন, যাদের বাই'আত করেছিলেন এবং 
যাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন তাদের থেকে আমাদের তিনজনের ব্যাপারটিকে দেরী করা 
হয়েছিল । আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসা পর্যন্ত রসূলুল্লাহ ঈুঁঠু আমাদের ব্যাপারটিকে স্থগিত রেখেছিলেন। তাই 
আল-কুরআনে আল্লাহ্‌ তা'আলা বলেছেন : “আর তিনি মাফ করলেন অপর তিনজনকেও যাদের সিদ্ধান্ত স্থগিত 
রাখা হয়েছিল।” |'515 শব্দের অর্থ “যুদ্ধ হতে আমাদের পশ্চাতে থাকা” নয়। বরং এর অর্থ হচ্ছে, রসূল 3 
কর্তৃক “আমাদের বিষয়টিকে স্থগিত রাখা।” এঁ সকল লোকেদের চেয়ে যারা রসূলুল্লাহ 3ন্ট-এর সামনে কসম 
করেছিল এবং ওযর উপস্থিত করেছিল; অতঃপর তা গৃহীত হয়েছিল । (ই.ফা. ৬৭৬০, ই.সে. ৬৮১৫) 


OF 0p ake Lo coil ES cll 0 CRS ES cps) Ly Lod AE (feo) 
Hg (GADD OF O53 ALL lt 
৬৯১০-(.../...মূহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ)-এর সানাদে ইউনুস (রহঃ)-এর 


অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৭৬০, ই.সে. ৬৮১৬) 
dl Ae C0 LOL BE als 0 ATS OF TG RED A LY Be ES (fo) 14)) 
OF 5 0 A AE Lh GAD Ke OT GA LL 09 LOL Le LF GA Al LL 
Ls 2553 MIL 9 TS Ci + UN a Cm oi STS lls C5 5 Ch YE HS A 
dl ISD US LS co BS Hy Spl SUG OGLE 8 HE AJA) te ili 
EIA Mb HS A Us ST NTS 0 Uli F0 

HE GA SAL LES UGA A Soe KS 

৬৯১১-(৫৪/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু ‘আবদুল্লাহ ইবনু কাব ইবনু 
মালিক (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘উবাইদুল্লাহ ইবনু কা'ব ইবনু মালিক (রাযিঃ) যিনি (তার বাবা) কা'ব 
(রাযিঃ) অন্ধ হয়ে যাবার পর তাকে আনা নেয়া করতেন। তিনি ('উবাইদুল্লাহ) বলেছেন, তাবুক যুদ্ধে রসূলুল্লাহ 
3%-এর সাথে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকার সম্পর্কে কা'ব ইবনু মালিক (রাযিঃ)-কে আমি এ কথা বলতে 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-২৬ 
Wwww.waytojannah.com 


Contents 


১৭৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


শুনেছি। অতঃপর তিনি অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে অতিরিক্ত রয়েছে যে, রসুলুল্লাহ 3 যেদিকে 
যুদ্ধ করার জন্যে যেতেন সাধারণতঃ তিনি আলোচনায় এ স্থানের কথা আলোচনা না করে অন্য জায়গার কথা 
আলোচনা করতেন। তবে এ যুদ্ধের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছিলেন। 

যুহরীর ভ্রাতুষ্পুত্রের এ হাদীসের মধ্যে আবূ খাইসামার কথা এবং নাবী 3ু-এর সাথে তার সাক্ষাতের কথা 
আলোচনা নেই । (ই.ফা. ৬৭৬১, ই.সে. ৬৮১৬) 


Al SE A= cla EES fel Ls HLA EG inns Ep ls EA (fo) = HAY 
USS 5S 0 A AE ho Lo oC 0 5S 5 de LF GAD Ke GOS GAS FP - 
ool Si U5 BE 4 JD EL PDS AE 2 Ll UE PL Cl bm 5 SG 
UIE £58 od BE Al IMD CP ABS HA SSS eile Tag Cull Sly Al Ary AL Ch CS 
TE OU CUTER TRIE EE CE FREE 
Jy HN] 8e le 033453 DS nls FRE dl Ju) 1589 £3 JU SN GUN OEE He bs 
Jie LN 
৬৯১২-(৫৫/...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... ‘উবাইদুল্লাহ ইবনু কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। কাব 
(রাযিঃ) চক্ষু রোগে আক্রান্ত হবার পর ‘উবাইদুল্লাহ তাকে পরিচালনা করতেন। তিনি তার কাওমের মাঝে 
সবচেয়ে প্রজ্ঞাবান লোক ছিলেন এবং রসূলুল্লাহ 3-এর সহাবাদের হাদীস বেশি হিফাযাতকারী ছিলেন। তিনি 
বলেন : যে তিনজন লোকের তাওবাহ্‌ আল্লাহ গ্রহণ করেছিলেন, আমার পিতা কা'ব ইবনু মালিক (রাযিঃ) এ তিন 
লোকের অন্যতম ছিলেন। আমি তাকে বলতে শুনেছি, রসূলুল্লাহ 3 যত যুদ্ধ করেছেন এর মধ্যে তিনি দু*টি ছাড়া 
আর কোন যুদ্ধে রসূলুল্লাহ 3% থেকে পেছনে থাকেননি। তারপর তিনি পূর্বের অনুরূপ ঘটনাটি বর্ণনা করেছেন। 
তবে এতে রয়েছে যে, রসূলুল্লাহ 3 বহু সৈন্য সামন্ত নিয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের সংখ্যা দশ 

হাজারের চেয়েও বেশি ছিল। কোন তালিকায় তাদের নাম লিখে রাখা ছিল না। (ই.ফা. ৬৭৬২, ই.সে. ৬৮১৭) 

iI Li doy BY) Sa dl — 

১০. অধ্যায় : মিথ্যা অপবাদ দেয়া এবং অপবাদ রটনকারীর তাওবাহ্‌ গৃহীত হওয়া 

SH 0 nig CORT Ud 9 dl Re CA ge Lh IEE EES (wep 
JE ES 3) CH I A Ch Key gil) Ch LOLs LAB Lal 0 GE BS c Ls 
O43 J A CFs Se Yo i =~ Ey GEL LL US BS Se CT SUAS 
Gl, uo on Li E55: 8" 52 ন: Ch be I GA oF bh ay 
a: 196 Le dy Of Gd OU om BEE Lo p50 Le eo te 3 of He 0 dl se 
Ss Cala Cf, ai ie WE 2 UK Hi U2 io Ble RG Ey 19 Cee tbh 
E99 LAE Lf 1083 Uo GES pens Unis GES pl 20h bie ly K te CS 
ER Cae EDS OEM Us 5 EA Ve EDS CF I 13 BEE dl UD OK : cli FE 
EPS: EY 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ ১৭৯ 


ky BEE al J ee CRUSE tt Uh EOL UIE B55 8 CG CHE ~ : Las i 
15 be BE BIO EN nc 3 Th 332 5 SA Boe pl CS 
Lh Xa SIE SS BB 35 Gm cl J A OF Ad Cn U5 OH, 
CLA CS Lh 3 DE pe pie BB Ge SL J dH ls ie Gt 
sl Gm ok Rg EE Bret OSE 155 Call bat Hy LU DS gio 
5 od DESI 9 CE) cis 
Ci gals oe A OL UY oh rts 4 Ho Des 4 Wis UY tC oi - : ed 
Es OS ah a Hal Be BUD Ky LS LD Ei ES Lgl SL 
ck 23 CK GH lj LLG Tm To gh es OAs Hel ind Hl Ts ‘LL LS) ie 
Sid 3 Uke Uy CL oe oe de BLS UU O38 Si BA ; 
lo OL I Sh Se Se EL ERG Al p13 be le SBE Bl 
ol bn Ey SHELL Le Coll CO UH TG UE Sy lS bm oi 
ED EU Lo 00 TE Ok te Cnc Ty Ls Gs Ce Ay gly ofes LS} 
35 5 tse 15 CS GD UH 8 a 1% SG VAS G5 se Ub 
CIEL ch Lh Ok 3 Ld 5 dl Se TIE ff GH UE ot db Eh Lhe sob 
oS RI AS Din sok DA Ys Syl Al J 5 Osim DAYS Viet xd Led Ce 
4 I UES CY El bm he SS hl ly BE al ILO be AY fH SS 
CLR CRB USF CEA DAL Al Vy cs DN SS I: 0% 2 HLS BO 
on lah El SL OH Ay Sd SE YY EDS YG CE A poll UB phi fl 
chi fo CEL Uh Se GEE if hy SE LE 55 8 TM A? EOS 
Cs SE 5 of TE ye 5 i i Cy Ee 5 5 A SD of SS 
Hd GL i Eh om 8 IS oa) off 9G Gil lh of Ae of BE els 
ish: 6. LS Se SS LA li ky: UTE Eke Un: Uh d phe 
od Cae CSG iy) Af J USL : CH TUG CG ol: UB PC AS Hl 
GO: ok Ss BS: UU Ld BG al U2 i OS oh ol SDR Ul pa 
cli od cid BE al IL 0 OH. Les i TSC Hb Sd he 0: a i 


Wwww.waytojannah.com 


Contents 


১৮০ সহীহ মুসলিম (ওষ্ঠ খণ্ড) 


5 


Se Rony HH wis UH gh we AB: Ald tA SLL CIE GE 
leno ME IE ck - ll - Wie CK Y) HL ls Ce do 
HE Al Io 5 Sf CEL Epi A YES Ay SY catd Bh ds 
LE Mls d= HES I GL Sb SRO, Ab of 0 ee 
GOB be Ho 30h 6 BS ls TE be BS pl BE 4 I ce Bb A bs 
Gr SL Sle dl 5 5: J ab of ae Ul JIS YY BS Vy EB A dl dS 
be fl Bn ish : Ea FE A JD CS - cl - ES LOH LS Ys XS 
AG tal 10 Ui UY Gall Bx Ay : os A TRIE te dh tc 
HE dl Jo 2B - : cl - 8 oat 8 Ul one be HE UA 4০ ০ ৬ 

Gh cle As BE a JD NH - : i - Js od os se be SE Si oo 
SH 5 YN Rl se Cie Ue Ak 5 al 5 Bl SO ion OSG be Caltdh ie 

GLa Bas £3 LL Eb. | ol se US US UG VHS YY Ae cio Le RE KS 
Ed EUS G3) te OS lo EE US Al Cw OSU LAD Ue SU: 
Bod 58 BIL RED USS EDS Se AG Ee Cr SL - : cE - LU 
A be 8 AG SD C5 SL LU all le 2% Ty ABE Y Al Saad CIS: SU 0 Dd 
OA tall J CSL oe LS Gs OS ALE Al Jal CARS : UE 0 Ad JB SLs 0 
cD als BE Al UA UH ah cle B56 BEE Al UTS EH df 8 EIA 
GS Ah Bl oi BS oh Ul Yr Es EY UR th SK - cl - cE FE 
ct Sf Ul ge UAL UA UGG G2 GG lh Lf lls ss sok dnl Yo ES 
HE Al UA) Ee JS al lo USS UG — ll SE CLES Ud 55 La da ke 
sob al BB ABS Ves SSL HC AHL ie ISH HM Ob Bh 
OFS 1S de 5k Sf ae Us Uh: 05S Ok Co HE a US) Se - CI - 
Bb LE Sod OB AB 59 Bl Gl Sy pial wi Uo Bl IL i wie 
CL A al Ue oR ots bai Es SG A OL) ch Cll: Cd ote bi Tl 
LA Clik BEG ASAD IH Ce gC ly : J MTs HEA ILO nl: 
al Bs HN Uy Clk BG Al JAD IH CG CAN : HE HE IAS cf 5 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫০) তাওবাহ : ১৮১ 


Cbs HE) Hash SK Si Ee SS ci Sl 0 Tk Le ras Ay 
dd Bs dy Lb iS Ciel oy By as Y Ly dl Bs Uy Ln dE cd 
Lule SEL Ars Oe Saih gh Hf UN CS YY SRG ST, AU AN ds HL 


NE Ls TE Ld = B= A Le SG CES ft 
Lf be om 8 AL US Ally SB LA a 8 U4 Dll csi Cals LST wHlE cio 
eH EB UD 3 HE BID SFY AS ES Ty cH ld U8 Fe dl; 
le I 5 UB 2 Bf mith Al te EDR Ys LES BE A IAD AD Cal: cd 
8 SA Ow AD Bn ie LOL GS SH Se SEI Cn BS US CSL BEE 
US ta) oy BEE al JL be Ga CH cl te JH GH THB be SLD oh 
Ay: C5 2 ash: of SHE oho Sin Cf Lae GG : U6 ee LS DY 
BYU 2 OB U9 Fe dl USE - cl RTA UH GHA BY LAY SHS 
UR - CG STG SUN Sh Ux Fe 8 USE SU O26 ve 30 5d Cie 
«LE 6 GH S15 Le le SAY Al 05 Se AIR ple ce GUS: 3 
dv od CEA A EH Uf DL He Lakh 5 BH YP 9 Fe dH 
TIES FTES BE 

Al ES SB 2 oda AOU Cdl LE IM ge Ch UES 

JE, SE G5 OS 5 Bi his of RD. dH Aste dds: 5 

SHY 

te Ugo be HE Al ESD 2 5s Cl Us BO 2 Bl dso US : Lise i 
TIS YY cide UAV, G05 gan Al Bl IIMD b: SE ti Lgl 

Cl ci poly 4 Cd BEE Ld ELS i ld S56 hl Lie cl 
LRN STA Sl oe BY cel Cg: GA IN lh ad CW TES SBS i HS 

AS ALE O59 S52 sf 
৬৯১৩-(৫৬/২৭৭০) হাব্বান ইবনু মূসা, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হান্যালী, মুহাম্মাদ ইবনু রাফি' ও 


‘আবদ ইবনু হুমায়দ (রহঃ), সাঈদ ইবনু মুসাইয়্যাব, ‘উরওয়াহ্‌ ইবনু যুবায়র, ‘আলকামাহ্‌ ইবনু ওয়াক্কাস এবং 
‘উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্বাহ্‌ ইবনু মাস‘উদ (রাযিঃ) থেকে বর্ণিত । তীরা সকলেই রসূলুক্লাহ 3% - 


Wwww.waytojannah.com 


Contents 
১৮২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর এ কাহিনীটি বর্ণনা করেছেন, অপবাদ রটনাকারীরা তীর সম্পর্কে যে অপবাদ 
দিয়েছিল । তারপর রটানো অপবাদ হতে আল্লাহ তাকে নির্দোষ বর্ণনা করলেন। রাবী যুহরী (রহঃ) বলেন, তারা 
সবাই আমার কাছে হাদীসের এক এক অংশ বর্ণনা করেছেন। তাদের কেউ কেউ অন্যের চেয়ে উক্ত হাদীসের 
কঠোর সংরক্ষণকারী ছিলেন এবং তা ভালভাবে বর্ণনা করতে সক্ষম ছিলেন। তীরা আমার কাছে যা বর্ণনা 
করেছেন, তাদের প্রত্যেকের বর্ণনা আমি যথাযথভাবে আয়ত্ব করে নিয়েছি। একজনের হাদীস অন্যের হাদীসকে 
সত্যায়িত করে। তারা সকলেই উল্লেখ করেছেন যে, নাবী স-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ সিদ্দীকা (রাযিঃ) বলেছেন যে, 
রসুলুল্লাহ 38% যখন সফরে যাওয়ার সংকল্প করতেন তখন তিনি তার স্ত্রীদের মধ্যে লটারী করতেন। যার নাম 
আসত তাকেই তিনি তার সাথে সফরে নিতেন। 

‘আয়িশাহ্‌ (রাষিঃ) বলেন, এক যুদ্ধ-সফরে রসূলুল্লাহ 3% লটারী করলেন এবং এতে আমার নাম উঠল। 
আমি রসূলুল্লাহ 3%-এর সাথে সে যুদ্ধে শারীক হই । পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর এ যুদ্ধে আমি শারীক 
হয়েছিলাম । আরোহী অবস্থায় আমাকে ভিতরে রাখা হতো এবং অবতরণের সময়ও হাওদার ভিতর থাকতাম। 
পরে রসূলুল্লাহ 3% যুদ্ধ হতে অব্যাহতির পর ফিরে এসে মাদীনার কাছাকাছি জায়গায় পৌছার পর এক রাতে তিনি 
রওনা হবার আদেশ দিলেন। লোকজন যখন রওনা হবার ব্যাপারে ঘোষণা দিল, তখন আমি দাড়িয়ে চলতে 
লাগলাম; এমনকি আমি সৈন্যদেরকে ছাড়িয়ে দূরে চলে গেলাম। এরপর আমি প্রাকৃতিক প্রয়োজন (প্রস্রাব 
পায়খানা) সেরে আরোহীর নিকট এলাম এবং নিজ বক্ষে হাত দিয়ে দেখলাম, যিফারী পুতির প্রস্তুত আমার হারটি 
হারিয়ে গিয়েছে। তাই আগের স্থানে ফিরে গিয়ে আমি আমার হারটি সন্ধান করলাম। (এতে আমার দেরী হয়ে 
গেল।) এদিকে হাওদা বহনকারী লোকজন এসে দ্রব্য-সামগী উঠিয়ে আমার বহনকারী উটের উপর রেখে দিল। 
তারা ধারণা করেছিল, আমি হাওদার ভিতরেই আছি । 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তখনকার মহিলারা হালকা-পাতলা গঠনেরই হতো । না বেশি ভারী, না বেশি 
মোটা ৷ কেননা তারা কম খানা খেত । তাই উঠানোর সময় হাওদার ওজন তাদের কাছে সাধারণ অবস্থা হতে 
ব্যতিক্রম মনে হয়নি। অধিকন্তু তখন আমি অল্প বয়সী ছিলাম । পরিশেষে লোকেরা উট দাড় করিয়ে পথ চলতে 
শুরু করে দিল। সৈন্যদের রওনা হয়ে যাবার পর আমি আমার হার খুঁজে পেলাম । এরপর আমি আগের স্থানে 
ফিরে এসে দেখলাম, তথায় কোন জন-মানুষের শব্দ নেই আর সাড়া দেয়ার মতো কোন লোকও তথায় নেই। 
তখন আমি সংকল্প করলাম, আমি যেখানে বসা ছিলাম সেখানেই বসে থাকব এবং আমি ভাবলাম, লোকেরা যখন 
খুঁজে আমাকে পাবে না তখন নিশ্চয়ই তারা আমার খোজে আমার নিকট ফিরে আসবে । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, 
আমি আমার সে স্থানে বসা অবস্থায় ঘুম এলো আর আমি ঘুমিয়ে পড়লাম । সাফ্‌্ওয়ান ইবনু মুয়াত্তাল আস্‌ সুলামী 
আযষ্‌ যাক্‌ওয়ানী নামক এক লোক ছিল। আরামের উদ্দেশে সৈন্যদের পেছনে শেষ রাত্রে সে আগের জায়গায়ই 
রয়ে গিয়েছিল। পরে সে রওনা হয়ে প্রত্যুষে আমার স্থানে পৌছল । দূর থেকে সে একটি মানব দেহ দেখতে পেয়ে 
আমার কাছে এলো এবং আমাকে দেখে সে চিনে ফেলল । কেননা পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সে আমাকে 
দেখেছিল। আমাকে চিনে সে “ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রজি*উন” পড়লেন তীর “ইন্না- লিল্লা-হ .....” 
এর শব্দে আমার ঘুম ছুটে গেল। অকস্মাৎ আমি আমার চাদর দিয়ে স্বীয় মুখমণ্ডল আবৃত করে নিলাম ৷ আল্লাহর 
শপথ! সে আমার সাথে কোন কথা বলেনি এবং “ইন্না- লিল্লা-হ .....” পাঠ ব্যতীত তার কোন কথাই আমি 
শুনিনি। এরপর সে তার উট বসিয়ে নিজ হাত বিছিয়ে দিলেন আমি তার উটের উপরে উঠলাম । আর সে পায়ে 
হেঁটে আমাকে সহ উট হাঁকিয়ে নিয়ে চলল। যেতে যেতে আমরা সৈন্য দলের কাছে গিয়ে পৌর্ছঁলাম। তখন তারা 
দ্বিপ্রহরের প্রচণ্ড রোদের মধ্যে সওয়ারী থেকে নেমে ভূমিতে অবস্থান করছিল। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমার 
(অপবাদের) সম্পর্কে জড়িত হয়ে কতক লোক নিজেদের ধ্বংস ডেকে এনেছে আর এ সম্পর্কে যে প্রধান ভূমিকা 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ ১৮৩ 


গ্রহণ করেছিল তার নাম ‘আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল। পরিশেষে আমরা মাদীনায় পৌছলাম। মাদীনায় 
পৌছার পর এক মাস যাবৎ আমি অসুস্থ ছিলাম। এদিকে মাদীনার মানুষজন অপবাদ রটনাকারীদের কথা 
গভীরভাবে পর্যালোচনা করে দেখতে লাগল । এ সম্পর্কে আমি কিছুই বুঝতে পারিনি। তবে এ অসুস্থ অবস্থায় 
রসূলুল্লাহ 38%-এর তরফ থেকে পূর্বের ন্যায় স্নেহ না পাওয়ার ফলে আমার মনে সন্দেহের উদ্রেক হয়েছিল। 
রসুলুল্লাহ 3% ঘরে ঢুকে কেবল সালাম করে বলতেন, এই তুমি কেমন আছো? এ আচরণ আমাকে সন্দেহে ফেলে 
দিল । আমি সে (মন্দ) বিষয়টি সম্পর্কে জানতাম না। তারপর কিছুটা সুস্থ হবার পর আমি মানাসি' প্রান্তরের দিকে 
বের হলাম। আমার সাথে মিসতাহ্‌-এর আম্মাও ছিল। তা আমাদের শৌচাগার ছিল। আমরা রাতে বের হতাম 
এবং রাতেই চলে আসতাম । এ হলো আমাদের গৃহের নিকট শৌচাগার নির্মাণের পূর্ববর্তী সময়ের ঘটনা । তখন 
আগের দিনের আরব মানুষের মতো মাঠে গিয়ে আমরা শৌচকার্য সারতাম। আর আমরা ঘরের কোণে শৌচাগার 
তৈরি করা পছন্দ করতাম না। অতএব আমি এবং মিসতাহ্‌-এর মা যেতে লাগলাম । সে ছিল আবু রুহম ইবনু 
মুত্তালিব ইবনু ‘আবৃদ মান্লাফ-এর কন্যা এবং তার মা ছিল আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ)-এর খালা সাখ্র ইবনু 
'আমির-এর মেয়ে । তীর সন্তানের নাম ছিল মিসতাহ্‌ ইবনু উসাসাহ্‌ ইবনু ‘আব্বাদ ইবনু মুত্তালিব। মোটকথা, 
আমি ও বিনতু আবূ রহ্‌ম (মিসতাহ্‌-এর মা) নিজ নিজ শৌচকার্য সেরে ঘরের দিকে রওনা হলাম । তখন মিসতাহ্‌- 
এর মা স্বীয় চাদরে পেঁচিয়ে হৌচট খেয়ে মাটিতে পড়ে যায়। আর সে বলে উঠে মিসতাহ্‌ ধ্বংস হোক। তখন 
আমি বললাম, তুমি অন্যায় কথা বলেছো । তুমি কি বাদ্র যুদ্ধে অংশগ্রহণকারী লোককে বকছ? সে বলল, হে 
অবলা নারী! মিসতাহ্‌ কি বলেছে, তুমি কি শোননি? আমি বললাম, সে কি বলেছে? ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, 
তারপর সে অপবাদ রটনাকারীরা যা বলেছে, সে সম্পর্কে আমাকে সংবাদ দিল। এতে আমার অসুস্থতা কয়েকগুণ 
বৃদ্ধি পেল । আমি যখন ঘরে ফিরে আসলাম, তখন রসূলুল্লাহ 3% আমার ঘরে প্রবেশ করে আমাকে সালাম দিলেন 
এবং বললেন, এই তুমি কেমন আছো? তখন আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কি আমাকে আমার বাবা-মায়ের 
বাড়ীতে যাওয়ার অনুমতি দিবেন? ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তখন আমি আমার বাবা-মায়ের ঘরে গিয়ে এ 
বিষয়টির খৌজ করার সংকল্প করেছিলাম । রসূলুল্লাহ 3% আমাকে অনুমতি দিলেন। আমি আমার মাতা-পিতার 
নিকট চলে আসলাম । তারপর আমি আমার মাকে বললাম, আম্মাজান! লোকেরা কী কথা বলছে? তিনি বললেন, 
মা! এদিকে কান দিয়ো না এবং একে মন্দ মনে করো না। আল্লাহর শপথ! কারো যদি কোন সুন্দরী সহধর্মিণী 
থাকে ও সে তাকে ভালবাসে আর এঁ মহিলার কোন সতীনও থাকে তবে সতীনরা তার দোষচর্চা করবে না এমন 
খুব কমই হয়। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, এ কথা শুনে আমি বললাম, সুবহানাল্লাহ! লোকেরা এ কথা রটাতে শুরু 
করেছে? এরপর কেঁদে কেঁদে আমি সারা রাত কাটালাম । এমনকি সকালেও অশ্রু বন্ধ হলো না। আমি ঘুমোতে 
পারিনি । প্রভাতে আমি কাদছিলাম। এদিকে আমাকে তালাক দেয়ার ব্যাপারে পরামর্শ করার জন্য রসূলুল্লাহ 3% 
‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) এবং উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ)-কে ডাকলেন। তখন ওয়াহী স্থগিত ছিল। 
তিনি বলেন, উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর বিবীদের সতীত্ব এবং তাদের সাথে রসূলুল্লাহ 3ু- 
এর ভালবাসার ক্ষেত্রে যা জানতেন সে দিকেই তিনি রসুলুল্লাহ 3ু%-কে ইশারা করলেন। তিনি বললেন, হে 
আল্লাহর রসুল 3! ‘আয়িশাহ্‌ আপনার সহধর্মিণী, ভাল ছাড়া তাঁর সম্পর্কে কোন কথাই আমাদের জানা নেই। 
আর ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) বললেন, আল্লাহ তো আপনার উপর কোন সংকীৰ্ণতা চাপিয়ে দেননি। 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) ব্যতীতও অনেক স্ত্রীলোক রয়েছে। আপনি যদি দাসী (বারীরাহ্‌)-কে প্রশ্ন করেন তবে সে সত্য 
বলে দিবে। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 33 বারীরাহ্‌ (রাযিঃ)-কে ডেকে বললেন, হে বারীরাহ্‌! 
সন্দেহমূলক কোন কর্মে ‘আয়িশাকে তুমি কখনো দেখেছ কিঃ বারীরাহ্‌ (রাযিঃ) তাকে বললেন, এঁ সত্তার কসম! 
যিনি আপনাকে সত্য নাবী হিসেবে পাঠিয়েছেন, আমি যদি তীর মাঝে কোন কিছু দেখতাম তবে নিশ্চয়ই এর ক্রুটি 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


আমি উল্লেখ করতাম । তবে সে একজন অল্প বয়সী কন্যা। পরিবারের জন্যে আটার খামীর রেখেই সে ঘুমিয়ে 
থাকতো আর বকরী এসে তা খেয়ে ফেলতো। এ ক্রটি ছাড়া বেশি কোন ক্রটি ‘আয়িশার মাঝে আছে বলে আমার 
জানা নেই। তিনি বলেন, অতঃপর রসুলুল্লাহ 3 মিষ্বারে দাড়িয়ে ‘আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল হতে 
প্রতিশোধ আশা করলেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তিনি মিম্বারে দীড়িয়ে বললেন, হে মুসলিম সমাজ! আমার 
পরিবারের ব্যাপারে যে লোকের পক্ষ হতে কষ্টদায়ক বাক্যের খবর আমার নিকট পৌছেছে তার প্রতিশোধ গ্রহণ 
করার মতো কোন লোক এখানে আছে কি? আমি তো আমার স্ত্রীর ব্যাপারে উত্তম ছাড়া অন্য কোন কথা জানি না 
এবং যে লোকের ব্যাপারে তারা অপবাদ রটনা করছে তাকেও আমি সৎলোক বলে জানি। সে তো আমাকে ছাড়া 
আমার ঘরে কখনো প্রবেশ করতো না। এ কথা শুনে সা'দ ইবনু মু'আয আল আনসারী (রাযিঃ) দীড়ালেন এবং 
বললেন, হে আল্লাহর রসূল 3%! আমি আপনার তরফ হতে প্রতিশোধ নিবো । অপবাদ রটনাকারী লোক যদি 
আওস গোত্রের হয় তবে আমি তার গর্দান উড়িয়ে দিব। আর যদি সে আমাদের ভ্রাতা খায্রাজ গোত্রের হয় তবে 
আপনি আমাদেরকে আদেশ দিন। আমরা আপনার আদেশ পালন করব। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তখন 
খাযরাজ সর্দার সাদ ইবনু “উবাদাহ্‌ (রাযিঃ) দাড়ালেন। তিনি একজন নেক্‌কার লোক ছিলেন। তবে তখন বংশীয় 
আত্মমর্যাদা তাকে মূর্খ বানিয়ে ফেলেছিল। তাই তিনি সা'দ ইবনু মু'আযকে বললেন, তুমি মিথ্যা বলছো। আল্লাহর 
শপথ! তুমি তাকে হত্যা করবে না। তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না। এ কথা শুনে সা'দ ইবনু ম্যায় 
(রাযিঃ)-এর চাচাতো ভাই উসায়দ ইবনু হুযায়র (রাযিঃ) দাড়িয়ে সা‘দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ)-কে বললেন, তুমি 
মিথ্যা বলছো । আল্লাহর শপথ! নিশ্চয়ই আমরা তাকে হত্যা করব। নিশ্চয়ই তুমি মুনাফিক । তাই মুনাফিকদের 
পক্ষে কথা বলছো। এ সময় আওস ও খাযরাজ দু' গোত্রের লোকেরা একে অপরের উপর উত্তেজিত হয়ে উঠল। 
এমনকি তারা যুদ্ধের ইচ্ছা করে বসলো। অথচ রসূলুল্লাহ 3% তখনও তাদের সম্মুখে মিষ্বারে দাড়ানো অবস্থায় 
ছিলেন। রসূলুল্লাহ 3% তাদেরকে থামিয়ে শান্ত করলেন। তারা নীরব থাকলো এবং তিনি নিজেও আর রলোন কথা 
বললেন না। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, সেদিন আমি সারাক্ষণ কান্নাকাটি করলাম। অবিরত ধারায় আমার 
অক্রুপাত হচ্ছিল। রাত্রে একটুও আমার ঘুম আসলো না। অতঃপর সামনের রাতেও আমি কেঁদে কাটালাম। এ 
রাতেও অঝর ধারায় আমার অশ্রপাত হলো এবং একটুকুও নিদ্রা যেতে পারলাম না। এ দেখে আমার আব্বা- 
আম্মা মনে করছিলেন যে, কান্নায় আমার কলিজা টুকরো টুকরো হয়ে যাবে। আমি কাঁদতে ছিলাম, আমার আব্বা- 
আম্মা আমার নিকটে বসা ছিলেন। এমন সময় একজন আনসার মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি 
তাকে অনুমতি দিলাম । সে এসে বসে কাদতে লাগল । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমাদের যখন এ অবস্থা এমন 
সময় রসূলুল্লাহ 3% আমাদের কাছে প্রবেশ করলেন এবং আমাদেরকে সালাম করে বসলেন । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
বলেন, অথচ আমার সম্বন্ধে যা বলাবলি হচ্ছে তারপর থেকে তিনি কখনো আমার কাছে বসেননি। এমনিভাবে এক 
মাস অতিক্রান্ত হলো। আমার সম্পর্কে তার কাছে কোন ওয়াহী আসলো না। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 
3% বসে তাশাহৃহুদ পড়লেন। এরপর বললেন, যা হোক হে ‘আয়িশাহ্‌! তোমার ব্যাপারে আমার কাছে এমন এমন 
খবর পৌছেছে। যদি তুমি এ বিষয়ে নিস্পাপ এবং পবিত্র হও, তবে শীঘই আল্লাহ তা'আলা তোমার পবিত্রতার 
বিষয়ে ঘোষণা করবেন। আর যদি তোমার দ্বারা কোন পাপ হয়েই থাকে তবে তুমি আল্লাহর কাছে মার্জনা প্রার্থনা 
এবং তাওবাহ্‌ করো। কেননা বান্দা পাপ স্বীকার করে তাওবাহ্‌ করলে আল্লাহ তার তাওবাহ্‌ গ্রহণ করেন। 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3% যখন তার কথা সমাপ্ত করলেন, তখন আমার অশ্রুঝরা বন্ধ হয়ে গেল। 
এমনকি তারপর আর এক ফোটা অকশ্রুও আমি অনুভব করলাম না। তারপর আমি আমার পিতাকে বললাম, 
রসূলুল্লাহ সর্ট যা বললেন,' আমার তরফ হতে তার উত্তর দিন। তিনিও বললেন, আল্লাহর শপথ! রসূলুল্লাহ 3% - 
এর কি উত্তর দিব, আমার তা অজানা । এরপর আমি আমার মাকে বললাম, আমার তরফ হতে রসুলুল্লাহ 3-কে 


Wwww.waytojannah.com 


Contents 
"পৰ্ব (৫০) তাওবাহ | ১৮৫ 


উত্তর দিন। তিনি বললেন, আল্লাহর যপখ! রসূলুল্লাহ 3-কে কি উত্তর দিব, আমি তা জানি না। আমি বললাম, 
তখন আমি ছিলাম কম বয়সী কিশোরী কুরআন মাজীদও অধিক পাঠ করতে পারতাম না। এ অবস্থা দেখে 
আমিই তখন বললাম, আল্লাহর শপথ! আমি জানি, আপনারা এ অপবাদের কথা শুনেছেন, মনে তা গেঁথে গেছে ' 
এবং আপনারা তা বিশ্বাস করে নিয়েছেন। কাজেই এখন যদি আমি বলি, আমি নিষ্কলুষ তবে এ বিষয়ে আপনারা 
আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি মেনে নেই, যে সম্পর্কে আল্লাহ জানেন যে, আমি নিষ্পাপ, তবে 
আপনারা তা বিশ্বাস করবেন। আল্লাহর শপথ! আমার ও আপনাদের জন্য (নাবী) ইউসুফ (‘আঃ)-এর পিতার 
কথার দৃষ্টান্ত ছাড়া ভিন্ন কোন দৃষ্টান্ত আমার দৃষ্টিতে পড়ে না। তিনি বলেছিলেন, “কাজেই পরিপূর্ণ ধৈর্যই উত্তম, 
তোমরা যা বলছো সে ব্যাপারে একমাত্র আল্লাহই আমার আশ্রয়স্থল ।” 

তিনি [‘আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেন, অতঃপর আমি মুখ ফিরিয়ে নিলাম এবং বিহ্বানায় শুয়ে পড়লাম । 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! আল্লাহ তো এঁ সময়েও জানেন যে, নিশ্চয়ই আমি নিষ্পাপ এবং 
নিশ্চয়ই আল্লাহ তা'আলা আমার পবিত্রতা উন্মোচন করে দিবেন। কিন্তু আল্লাহর শপথ! আমি মনে করিনি যে, 
আল্লাহ তা'আলা আমার এ ব্যাপারে ওয়াহী অবতীর্ণ করবেন, যা পড়া হবে। কেননা আমার ব্যাপারে পড়ার মতো 
আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত অবতীর্ণ করা হবে আমার অবস্থা তার চেয়ে বেশি নিম্নমানের বলে আমি মনে 
করতাম । তবে আমি প্রত্যাশা করেছিলাম যে, স্বপ্নের মধ্যে রসূলুল্লাহ স্্ঠ এমন কোন বিষয় দেখবেন যার মাধ্যমে 
আল্লাহ তা'আলা আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন। ‘আয়িশাহ্‌ সিদ্দীকা (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! 
রসূলুল্লাহ 3 তখনো তীর জায়গা ছেড়ে যাননি এবং গৃহের লোকও কেউ বাইরে যায়নি। এমতাবস্থায় আল্লাহ 
তা'আলা তার নাবীর উপর ওয়াহী অবতীর্ণ করেন। ওয়াহী অবততীর্ণের প্রাক্কালে নাবী স¥ু%-এর উপর যে 
যন্ত্রণাদায়ক অবস্থা দেখা দিত তার অনুরূপ অবস্থা দেখা দিলো। এমনকি তার প্রতি অবতীর্ণকৃত বাণীর ওযনের 
কারণে প্রচণ্ড শৈত্যপ্রবাহের দিনেও তীর শরীর হতে মুক্তার মতো বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তো । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
বলেন, রসূলুল্লাহ 3 থেকে এ যন্ত্রণাদায়ক অবস্থা চলে গেলে তিনি হাসতে লাগলেন এবং প্রথমে যে কথাটি 
বললেন তা হলো : হে ‘আয়িশাহ্‌! সুসংবাদ গ্রহণ করো । আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছেন। এ কথা শুনে 
আমার মা আমাকে বললেন, তুমি উঠে রসূলুল্লাহ 3-কে সম্মান প্রদর্শন করো। আমি বললাম, আমি তাঁর প্রতি 
সম্মান প্রদর্শন করবো না এবং আল্লাহ ব্যতীত আর কারো প্রশংসা করবো মা । তিনিই আমার পবিত্রতার ব্যাপারে 
আয়াত নাযিল করেছেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আল্লাহ তা'আলা আমার পবিত্রতার ব্যাপারে দশটি আয়াত 
(সুরাহ্‌ আন্‌ নূর ২৪ : ১১-২১) অবতীর্ণ করেছেন। “যারা অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল, 
একে তোমরা তোমাদের জন্যে ক্ষতিকর মনে করো মা; বরং এ তো তোমাদের জন্যে কল্যাণকর!" ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আত্মীয়তার বন্ধন ও দারিদ্র্যের কারণে আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ) মিসতাহ্‌কে আর্থিক 
সাহায্য করতেন। কিন্তু ‘আয়িশাহ্‌ সম্বন্ধে সে যা বলেছিল সে কারণে আবু বাক্র (রাযিঃ) শপথ করে বললেন, 
আল্লাহর শপথ! আমি আর কোন সময় মিসতাহ্‌কে আর্থিক সহযোগিতা দিব না। তখন আন্তাহ তা'আলা নাযিল 
করলেন : “তোমাদের মাঝে যারা এশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না করে যে, তারা দান করবে না 
আত্মীয়-স্বজনকে .....। তোমরা কি চাও মা যে, আল্লাহ তোমাদের মাফ করেন”..... পর্যন্ত 
.  হাব্বান ইবনু মূসা (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু মুবারক (রহঃ) বলেছেন, আল-কুরআনের মধ্যে এ 
আয়াতটিই অধিক আশাব্যঞ্জক। . 

তারপর আবু বাক্র সিদ্দীক (রাযিঃ) বললেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই ভালোবাসী যে, আল্লাহ 
আমাকে মাফ করে দিন। এরপর তিনি মিসতাহ্‌ (রাযিঃ)-এর জন্যে যে পরিমাণ অর্থ ব্যয় করতেন তা পুনরায় 
খরচ করতে শুরু করলেন। আর বললেন, তাকে আমি এ অর্থ দেয়া কোন সময় বন্ধ করবো না। 
সহীহ মুসলিম (৬ষ্ট) ফর্মা-২৭ 

Wwww.waytojannah.com 


Contents 


১৮৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 তাঁর স্ত্রী যাইনাব বিনৃত জাহ্‌শ (রহঃ)-কে আমার সম্পর্কে প্রশু 
করেছিলেন, তিনি যাইনাবকে বলেছিলেন, তুমি “আয়িশাহ্‌ সম্বন্ধে কি জানো বা দেখেছো? জবাবে তিনি বললেন, 
হে আল্লাহর রসূল! আমি আমার কান ও চোখকে হিফাযাত করেছি। আল্লাহর শপথ! তাঁর ব্যাপারে আমি উত্তম 
ব্যতীত কিছুই জানি না। 

‘আয়িশাহ (রাযিঃ) বলেন, নাবী 3-এর জ্রীদের মাঝে তিনিই আমার প্রতিদ্বন্থী ছিলেন। কিন্তু আল্লাহ 
ভীতির মাধ্যমে আন্গাহ তাকে হিফাযাত করেছেন। অথচ তার বোন হামানাহ্‌ বিনৃত জাহ্‌শ তার পক্ষাবলম্বন করে 
ঝাগড়া করে, আর এভাবে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রাবী যুহরী (রহঃ) বলেন, এ লোকদের 
নিকট থেকে আমাদের কাছে যা পৌছেছে তা এ হাদীস । 

তবে রাবী ইউনুসের হাদীসের মধ্যে রয়েছে, ‘গোত্রীয় আত্মভ্তরিতা তাকে উত্তেজিত করে ।' 

(ই.ফা. ৬৭৬৩, ই.সে. ৬৮১৮) 

Ie ts CLAD BS cE Ol 5 ES Cd ex Hi EAs (Joy ANE 
LASS LE oh ple be cf EES Rs 05 PAY Dh kd BS YG ALS ts Hes 

ana UF US oh Alta Sl Se 

E56 Le CHS 12 J pls PS HT 23s Jk AS ALE le SS 
: OB J GS be LIU 

ye Lot am  Ae9 OB 

GAA dl GEL I OCA OB GH OLN OY aly : De ci Eye J Cf HS 
A ale ob aye Eb 5 OB 25 CH Ll A IS i CS Ce 3 pts 

Bel SS dr S22 AT BERS SS 3 

GE BIN Ie Us 

AY EA ESN Ub aoe 2a ATH CGN A olf SS 05 EE J 

৬৯১৪-(৫৭/...) আবু রাবী’ আল ‘আতাকী, হাসান ইবনু ‘আলী আল ছুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ 
(রহঃ) ..... যুহরী (রহঃ) থেকে ইউনুস এবং মা‘মার-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। বর্ণনাকারী ফুলায়হ্‌-এর 
হাদীসে রয়েছে, গোত্রীয় আত্মম্তরিতা তাকে অজ্ঞতামূলক আচরণ করতে উত্তেজিত করেছিল। 

___ মা'মার তার বর্ণনায় যেমন বলেছেন। আর সালিহ-এর হাদীসের মধ্যে ইউনুসের বর্ণনার মতো এতে রয়েছে 
5055 অর্থাৎ ‘গোত্ৰীয় আত্মম্তরিতা তাকে উত্তেজিত করলো ।' 

সালিহ-এর হাদীসে এটাও রয়েছে যে, ‘উরওয়াহ্‌ (রহঃ) বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হাস্সান ইবনু সাবিত 

(রাযিঃ)-কে কটু বাক্য বলার বিষয়টিকে অপছন্দ করতেন। তিনি বলতেন, হাসৃসান তো নিম্নোক্ত কবিতা রচনা 


করেছেন, 
“আমার পিতা-মাতা, আমার ইয্যত সবই রসূলুল্লাহ সু্ট-এর ইয্যত-সম্মানের জন্যে রক্ষাকবচ ৷” 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫০) তাওবাহ ১৮৭ 


এতে এটাও বর্ধিত রয়েছে যে, ‘আয়িশাহ্‌ (রাখিঃ) বলেন, যে লোকের ব্যাপারে দোষারোপ করা হয়েছে 
তিনি বলতেন, সুবহানাল্লাহ! আল্লাহর কসম! আমি কক্ষনো কোন মহিলার-আবরণ খুলিনি। অতঃপর তিনি 
আল্লাহর পথে শাহীদ হন। 

ইয়া"ক্ব ইবনু ইব্রাহীম-এর হাদীসে রয়েছে $38) 2৯} ৯০০৯ । 

কিন্তু ‘আবদুর রায্যাক (রহঃ) বলেন, (১০৪.54! 

‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) বলেন, আমি ‘আবদুর রায্যাককে ১০'%* শব্দের ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন করলে 
ডিম বলেন £১০ র্থ কিম গরম হক ৬৭৬৪, ই.সে. ৬৮১৯) 

0 bs LP LE xl &5 ১Y৬ RL ty as i G8 Hh BS C. JAN 
US BE al UFO Fs SE CSS gl a ie SEU: <b Le ip cl be Hk 
La Rl 8 8 dk tf Se El: NB AL Se Al Mad Std 
oY li IST Se a Cdr by bs bn al SEAS 
5 BE al JAD J Sy 555 Sab C6 GUS. Lea FE YY ee 6 CE Vy al 
Shy pe USE ily US oF SE Uf YY Ue Ge cig Ce Al SI ie od 
Sb a bl FE % 4) 034) i : JB abtal Unis BOSE — lip Us - Eas 

SA A 5 ck Ela hy LY We SL Ce MUL: 

AG. bi a ik te ik CAV AOL: JG 4 {3 5 OD DS ED Sy 
Al ds od et SH : se 

Sd ts a Se SHE Ly DLS SG Ele 3 LAS 3h UE BY Ce Ua 
ME SS EAS ESL AAS YE 8D 
৬৯১৫-(৫৮/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমার সম্পর্কে মানুষেরা যখন কুৎসা রটাতে শুরু করল, যা আমি 
জানি না, তখন রসূলুল্লাহ 3% বক্তব্য দেয়ার জন্যে দাড়িয়ে তাশাহ্‌হুদ পড়লেন এবং আল্তাহর প্রশংসা করলেন। 
এরপর বললেন, অতঃপর যারা আমার সহধর্মিণী সম্পর্কে অপবাদ রটাচ্ছে তাদের ব্যাপারে তোমরা আমাকে 
পরামর্শ দাও। আল্লাহর শপথ! আমি আমার সহধর্মিণী সম্পর্কে খারাপ কোন কিছুই জানি না এবং তারা যার 
ব্যাপারে অপবাদ রটাচ্ছে তার সম্পর্কেও খারাপ কিছু আমি জানি না। আমার অনুপস্থিতিতে সে আমার ঘরে 
কক্ষনো প্রবেশ করেনি এবং আমি যখন সফরে বের হয়েছি সেও তখন আমার সঙ্গে সফরে বের হয়েছে। অতঃপর 
বর্ণনাকারী সম্পূর্ণ ঘটনাসহ হাদীসটি বর্ণনা করেছেন। অবশ্য এতে বর্ধিত রয়েছে যে, একদা রসূলুল্লাহ 3 আমার 
ঘরে প্রবেশ করে আমার বীদীকে জিজ্ঞাসাবাদ করলেন। তখন সে বলল, আল্লাহর শপথ! ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর 
মধ্যে আমি কোন ক্রটি দেখিনি। তবে তিনি নিদ্রায় যেতেন, আর বকরী এসে মথিত আটা খেয়ে ফেলত ৷ অথবা 
বললেন, খামীর খেয়ে ফেলত ৷ বর্ণনাকারী হিশাম এতে সন্দেহ করেছেন। তখন নাবী 3ু%-এর কোন সহাবা তাকে 


ধমক দিয়ে বললেন, তুমি রসূলুল্লাহ 38%-এর নিকট সত্য কথা বলো। এমনকি তারা তার সম্মুখে ঘটনা উত্থাপন 
করলেন। 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


তখন বারীরাহ্‌ বললেন, সুবহানাল্লাহ! আল্লাহর শপথ! স্বর্ণকার খাঁটি স্বর্ণের টুকরা সম্পর্কে যেমন জানে 
আমিও ‘আয়িশাহ্‌ সম্বন্ধে অনুরূপ জানি। যে লোক সম্পর্কে এ অপবাদ রটানো হচ্ছিল তার কাছে এ সংবাদ 
পৌছার পর তিনিও বললেন, সুবহানাল্লাহ । আল্লাহর শপথ! আমি কক্ষনো কোন মহিলার আবরণ খুলিনি। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, পরে তিনি আল্লাহর রাস্তায় শাহীদ হন। 

এতে আরো বর্ধিত রয়েছে যে, অপবাদ রটনাকারীদের মাঝে ছিলেন মিসতাহ্‌, হামনাহ্‌ ও হাস্সান। আর 
মুনাফিক ‘আবদুল্লাহ ইবনু উবাই সে ছিল এঁ লোক যে খুঁজে খুঁজে বের করে এসব জমা করত। সে এবং হামনাই 
এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। (ই.ফা. ৬৭৬৫, ই.সে. ৬৮২০) 


¥ - sen EB ee aU SB is 
42D) Cn FRE dl A Sel eb - 1) 
"১১. অধ্যায় : রসূলুল্লাহ 38-এর মর্যাদা সন্দেহমুক্ত হওয়া 
be cal Esl AL th Ma Bin le BS A LDR BD (rvwiyes)-1411 
Ul ke dal Air Cl BE a UD OE FG al JA A Hl He OE RD Hod 
USSU OG since A 1B AOL 1G AL EDS Lae A J G3 FE LSD 5 
OSA LTR dt U0 GOR FEE La A BAe te 
৬৯১৬-(৫৯/২৭৭১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
3-এর উম্মু ওয়ালাদের (দাসীদের) সঙ্গে এক লোকের প্রতি অভিযোগ আসে। তখন রসুলুল্লাহ 3 ‘আলী 
(রাযিঃ)-কে বললেন, যাও, তার শীরোচ্ছেদ কর। ‘আলী (রাযিঃ) তার কাছে গিয়ে দেখলেন, সে কুয়ার মধ্যে 
শরীর ঠাণ্ডা করছে। ‘আলী (রাযিঃ) তাকে বললেন, বেরিয়ে এসো। সে ‘আলী (রাযিঃ)-এর দিকে হাত এগিয়ে 
দিলো। তিনি তাকে বের করলেন এবং দেখলেন, তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কাটা, তার লিঙ্গ নেই। তখন ‘আলী 
(রাযিঃ) তাকে হত্যা করা হতে বিরত থাকলেন। তারপর তিনি নাবী সু -এর কাছে এসে বললেন, হে আল্লাহর 
রসূল সুধু! সে তো লিঙ্গকাটা, তার যে লিঙ্গ নেই । (ই.ফা. ৬৭৬৬, ই.সে. ৬৮২১) 


Wwww.waytojannah.com 


Contents 


ALA CHILLY lia Gls —o\ 
পর্ব (৫১) মুনাফিকদের বিবরণ এবং তাদের বিধানাবলী 


ye 2h IAs ES cine £2 SLA UES dt off 08 8 38 UES (yyvvp)- 141 
Be a LA Ke 0 FE dl I Ee COE: U8 BD CSG oa GO Sf BS 
A ba Lak cS BE al JG Bie he she 1S Y ELS i Ch A Se JH 
AR Unk Lh HG 29 IS J 
ah SEG BG Ll CHG - Ub - Ut Che FN CRS Dl of LE) OF IM 
3 - Ub - BE Al UD LI OE: IB ECL GLACE 05 iE od Sh 
(OBE HL 1p a A UHH 2 ESS El Us li 
I ELL UAE HES 5k. asd 1 - U8 - Ll EL BE 5 AES SUN 
os FA IE 1 
৬৯১৭-(১/২৭৭২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রাযিঃ) থেকে বৰ্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর সাথে কোন এক সফরে আমরা বের হলাম। এ সফরে মানুষজন অনেক কষ্টে 
পড়ে। সে সময় ‘আবদুল্লাহ ইবনু উবাই তার সাথীদেরকে বলল, রসূলুল্লাহ 3%-এর সাথীদের জন্যে তোমরা কিছু 
ব্যয় করো না, যাতে তারা তার কাছ হতে দূরে চলে যায় । 
যুহায়র (রহঃ) বলেন, এ হলো ওঁ লোকের তিলাওয়াত যে, 455৯ শব্দের পরিবর্তে (2৯ পড়ে 
শক্তিশালীগণ বেশি দুর্বলগণকে বহিষ্কার করে দিবে। 
আর সে এটাও বলল, আমরা মাদীনায় ফিরে আসলে সেখান থেকে নিশ্চয়ই বেশি দুর্বলকে বহিষ্কৃত করবে 
শক্তিশালী ব্যক্তি । এ কথা শুনে আমি রসূলুল্লাহ স-এর কাছে এসে তার এ কথাবার্তার ব্যাপারে তাকে জানালাম। 
তখন তিনি ‘আবদুল্লাহ ইবনু উবাইকে ডেকে পাঠালেন এবং তাকে এ ব্যাপারে প্রশ্ন করলেন। সে জোরদার শপথ 


করে বলল যে, সে এমন কর্ম করেনি। আর বলল, যায়দ রসূলুল্লাহ 3ুন-এর কাছে মিথ্যা কথা বলেছে। যায়দ 
(রাযিঃ) বলেন, তাদের এ কথায় আমি মনে কঠিন কষ্ট পেলাম। তখন আল্লাহ তা'আলা আমার সততার পক্ষে 


Wwww.waytojannah.com 


Contents 
১৯০ সহীহ মুসলিম (ঙষ্ঠ খণ্ড) 


অবতীর্ণ করেন, . . 0,৪৮) 4১13 তখন রসূলুল্লাহ 3 তাদেরকে এজন্য আহ্বান করলো যে, তিনি তাদের 
জন্যে মার্জনা প্রার্থনা করবেন। | 
,, তিনি বলেন, তখন তারা তাদের মাথা ঘুরিয়ে নিল। আল্লাহ তা'আলা তাদের ব্যাপারে বলেছেন, ৬৯ 
৪১,০ তারা দেয়ালে ভর দেয়া কাঠের স্তম্ভ সরূপ । যায়দ (রাযিঃ) বলেন, বাহ্যিকভাবে তারা ছিল খুবই সুন্দর 
মানুষ । (ই.ফা. ৬৭৬৭, ই.সে. ৬৮২২) 


Lille aE RE SNS ADA OB DATS SS of XK 5 EES (rvvrfr)-14 VA 
Ve ee 2 4B Le AU 03 UGE BES OAS UR, CIS 5c C3 06 - ol 
1D bn He Ll LES) ce oh 258 bn ALS od Ao SHE Md: Ee 
AE AG Lad 
৬৯১৮-(২/২৭৭৩) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হারবব ও আহ্‌মাদ ইবনু 'আবদাহ্‌ আয্‌ 
যাব্বী (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী 3% ‘আবদুল্লাহ ইবনু উবাই এর কবরের কাছে 
আসলেন এবং তাকে তার কবর থেকে উঠিয়ে নিজ হাটুর উপর রাখলেন এবং তিনি তার উপর থুথু দিলেন এবং 
তাকে নিজ জামা পরিয়ে দিলেন। আল্লাহই এ ব্যাপারে পূর্ণ অবগত । (ই.ফা. ৬৭৬৮, ই.সে. ৬৮২৩) 
Al Oe OF USL Bh Se BES GIN Ag Lh Ll ABS (14 
FC SU 55 Al ie of HE a 5 05 al Ao DS Che U8 ly ts 
UUs md Bas KS 4S PGS 0 
৬৯১৯-(./-.) আহমাদ ইবনু ইউসুফ আল আযৃদী (রহঃ) te জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) Ne 
বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু “উবাইকে কবরে ঢুকানোর পর নাবী 3 তার কাছে আসন্েন। হাদীসের 
পরবর্তী অংশটুকু সুফ্ইয়ান-এর হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৭৬৯, ই.সে. ৬৮২৪) 


30 UP cE Ch di EE EG ALU Sf EES At of C2 8 Hf ES (rvvepe)-1ay 
HE al U4) od Al AE C5 A EE GE Oe CALA Lh a RE EGU UN CLE oH of 
Se od BE al U0 08 he La EEL SS Lat SIAL 
Ja ale: Ls HG LE, Se Lal AILS GU: TH HE Al ILO Sh SLE 
[36 Cui ~ eG uJ el ii খর ‘ul +i | JG al ss wy : be ঞ Js 
se Lai Yh xy Se dl I BEE dl JO LE GL. BL 5 8 “i ce Bl 
[At : 445050 G4 Cl 1 BY 1 el Hie 5 
৬৯২০-(৩/২৭৭৪) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, “আবদুল্লাহ ইবনু উবাই-এর মৃত্যুর পর তার সন্তান ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) রসূলুল্লাহ 3-এর 
কাছে আসলেন এবং তার পিতার কাফনের জন্যে রসূলুল্লাহ 3-এর জামাটি চাইলেন। তিনি তাঁকে জামাটি দিয়ে 


দিলেন। তারপর তিনি রসূলুল্লাহ 38%-কে তার পিতার সলাতে জানাযা আদায়ের জন্যে অনুরোধ করলেন. 
রসূলুল্লাহ 3% তার জানাযার সলাত আদায়ের জন্য দাড়ালেন। এমতাবস্থায় ‘উমার (রাযিঃ) দাড়িয়ে রসূলুল্লাহ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫১) মুনাফিকদের বিবরণ এবং তাদের বিধানাবলী ১৯১. 


$%-এর কাপড় টেনে ধরে বললেন, হে আল্লাহর রসূল! তার জানাযা কি আপনি আদায় করাবেন? আর আল্লাহ 
তা‘আলা তার সলাতে জানাযা আদায় করাতে আপনাকে বারণ করেছেন। এ কথা শুনে রসূলুল্লাহ $% বললেন, এ 
ব্যাপারে তো আল্লাহ তা'আলা আমাকে এ কথা বলে স্বাধীনতা দিয়েছেন যে, “আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা 
করুন অথবা তাদের জন্যে ক্ষমা প্রার্থনা না করুন- উভয়ই সমান, আপনি সত্তরবারও যদি তাদের জন্যে ক্ষমা 
প্রার্থনা করেন- সবই সমান। তখন রসূলুল্লাহ 3 বলেন : আমি সত্তরের উপরে বাড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা 
প্রার্থনা করব । ‘উমার (রাষিঃ) বললেন, হে আল্লাহর রসূল! সে তো কপট ছিল। এরপরও রসুলুল্লাহ 3% তার 
সলাতে জানাযা আদায় করলেন। তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন- “তাদের মাঝে কারো মৃত্যু হলে 
আপনি কখনো তার জন্যে জানাযার সলাত আদায় করবেন না এবং তার কবরের পাশেও দণ্ডায়মান হবেন না”- 
(সূরাহ্‌ আত্‌ তাওবাহ্‌ ৯: ৮৪) । (ই.ফা. ৬৭৭০, ই.সে. ৬৮২৫) 

- Oe AG — is BS YU nels CF BES kl Lh LOL BS C.-Y) 

(ele Dial SH IG HT EIS EY Vie cdl SE 

৬৯২১-(৪/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ..... “উবাইদুল্লাহ (রহঃ) হতে 
উক্ত সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এতে বর্ধিত রয়েছে যে, তারপর হতে রসূলুল্লাহ 3 মুনাফিকদের 
সলাতে জানাযা আদায় করা পরিপূর্ণর্ূপে পরিত্যাগ করলেন। (ই.ফা. ৬৭৬৭১, ই.সে. ৬৮২৬) 


EE KC) 


EE KS 2 ie OE BS CS Ss eR Er OE 
EE EE HTN OEE 
USL LS UP Sng Se dl ITH LS LG Gk Ue Hs OS UY OATLI, Lisl 
ANI YY: £1 alas 55054 HSS Ys SL Yi pS Se Gs 0 
৬৯২২-(৫/২৭৭৫) মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার মাক্কী (রহঃ) ..... ইবনু মাস“উদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, বাইতুল্লাহর কাছে তিন লোক একত্রিত হলো। এদের দু'জন কুরাইশী এবং একজন সাকাফী অথবা দু'জন 
সাকাফী এবং একজন কুরাইশী ছিল। তাদের অন্তরে সুক্ষ্জ্ঞান খুব কমই ছিল। তবে পেটে অনেক চর্বি ছিল। 
তাদের একজন বলল, আমরা যা বলি আল্লাহ সব শুনেন, এ কথা কি তোমরা মনে করো? তখন দ্বিতীয় ব্যক্তি 
বলল, আমরা উচচ আওয়াজে কথা বললে আল্লাহ তা শুনে থাকেন। তবে নিয়নস্বরে কথা বললে আল্লাহ তা শুনেন 
না। তখন তৃতীয় ব্যক্তি বলল, উচ্চ আওয়াজে কথা বললে যদি তিনি শুনে থাকেন তবে নিম্নস্বরে কথা বললেও 
তিনি তা শুনতে পাবেন। এ প্রেক্ষিতেই আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন, “তোমরা গোপন করতে পারবে না 

এজন্য যে, তোমাদের কান, চোখ এবং ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে”-- (সূরাহ্‌ ফুস্্‌সিলাত ৪১: ২২) । 
. (ই.ফা. ৬৭৭২, ই.সে. ৬৮২৭) 

OU ES 3 OF of — 333 BS LAU DE BG 3H BSS (do) UT 
OE BS cs BS OUT cdl A Le AAD 5 AY UP cb TLE be UE 
2535 dl Ae be A dl be MEL be fal FS 
৬৯২৩-(./..) আবু বাক্র ইবনু খাল্লাদ আল বাহিলী ও ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে 

বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৭৭৩, ই.সে. ৬৮২৮) 


Wwww.waytojannah.com 


Contents 


১৯২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 

0 Ay — se be At ES cd ES ds Ao So tp dl SE EL (rvvafaj- 141 
OLEH Al dE FE AU El 09 5 OP CESS 559 Ch A Be Cs: UB - lh 
LY ASS SY la Jy AE: Ged UN C63 bed FEE a CEL UG i OS Lhe 
{AA : £ sll 5) KES Cla ES 
৬৯২৪-(৬/২৭৭৬) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয আল ‘আম্বারী (রহঃ) ..... যায়দ ইবনু সাবিত (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, নাবী সু উহুদ যুদ্ধের জন্যে বের হলেন। এমন সময় কতক লোক রসূলুল্লাহ 3%-এর 
সফরসঙ্গী হয়েও ফিরে আসলো। তাদের সম্পর্কে নাবী কুট-এর সহাবাগণ দু'দলে ভাগ হয়ে গেল। কেউ বলল, 
আমরা তাদেরকে হত্যা করে ফেলব; আর কেউ বলল, আমরা তাদের হত্যা করব না। তখন অবতীর্ণ হলো, 

“তোমাদের কি হলো যে, তোমরা মুনাফিকদের ব্যাপারে দু'দলে ভাগ হয়ে গেলে?” (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ৮৮)। 
(ই.ফা. ৬৭৭৪, ই.সে. ৬৮২৯) 

EES 3b 0 D8 HH BD C el OF 3 BES LA RD ESS (en) 1 
ES SVG A bE CASS 


« 


৬৯২৫-(../...) যুহায়র ইবনু হার্ব ও আবূ বাক্র ইবনু নাফি* (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ) হতে এ সূত্রে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৭৭৫, ই.সে. ৬৮৩০) 
Ba of OF BS YU adh de 1 Hay dad re 5 CLAD BS (rvwvey-14 v1 
bn JED UGS ee of UF LG of sls te gl LD OBL oS tt Soe UI 
Pais 138089 2 1S GA od HE EOS WY 1 SE Al JAD Xe 8 CABS) 
Yh Lb Cy SS OF MET 1 2 102) FEE Lh 5 1G BE 4 JL 
5 Kil a Es HESS DE by Hf Cs LESS Hf sos TA Cy UAH Cn BLS 
; DAA: T fx 
৬৯২৬-(৭/২৭৭৭) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী ও মুহাম্মাদ ইবনু সাহূল আত্‌ তামীমী (রহঃ) ..... 
আবু সা'ঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সু-এর জীবিতাবস্থায় কতক মুনাফিক 
লোকের অভ্যাস এই ছিল যে, নাবী সু যখন যুদ্ধের জন্যে বের হতেন তখন তারা পিছনে গা ঢাকা দিয়ে থাকতো 
এবং রসুলুল্লাহ 3-এর বিরুদ্ধে অবস্থান করাতেই তারা উচ্ছাস প্রকাশ করত । এরপর যখন রসূলুল্লাহ 3 ফিরে 
আসতেন তখন তারা রসূলুল্লাহ সুট-এর কাছে গিয়ে বিভিন্ন অজুহাত পেশ করত, কসম করত এবং প্রত্যাশা করত 
যেন তারা প্রশংসিত হয় এমন কার্যের উপর যা তারা করেনি। তখন অবতীর্ণ হলো : “যারা নিজেরা যা করেছে 
তাতে আনন্দোল্লাস করে এবং যা নিজেরা করেনি এমন কর্মের জন্য প্রশংসিত হতে পছন্দ করে, তারা ‘আযাব 


থেকে রেহাই পাবে- আপনি কক্ষনো এমন মনে করবেন না। তাদের জন্যে আছে কঠিন 'আযাব”- (সূরাহ্‌ আ-লি 
‘ইমরান ৩: ১৮৮) । (ই.ফা. ৬৭৭৬, ই.সে. ৬৮৩১) 


EEA EL YG - a) hilly ~ al AE 5 LORS A 2 a BL (YVVA/A)- 1A YY 
5 4 0 ES ise OF SN Ae C3 BLA Of dC of CM IS BIO OF of Loe tj 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫১) মুনাফিকদের বিবরণ এবং তাদের বিধানাবলী ১৯৩ 


AU SU CA of Uy Eh be so CK LA UH te od - sl - GURY: 
Sls Af 5 UN 5 < Cy ex ss HL: ns 5 Ha SAS BALLS 
(Av: t ee did C948 J All SE lich 15 ohh se tt J) le 04 
Tn hE Bf Ls 15s Osis TH Us O05 Cull SSS YY le ul PE 2 
0S 1A os ssl oe 8 pis Lo HE La i le ol JE DAA: Y le 
Ae FA CEU PoC te NA Cp 1k 2 My LAL Le AE CAT SU 
৬৯২৭-(৮/২৭৭৮) যুহায়র ইবনু হার্ব ও হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... হুমায়দ ইবনু ‘আবদুর রহমান 
ইবনু ‘আওফ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা মারওয়ান তার দারোয়ান রাফি‘কে বললেন, তুমি ইবনু 
‘আব্বাস (রাযিঃ)-এর কাছে যাও এবং বলো, নিজে যা করেছে তাতে খুলী হয় এবং যা করেনি তাতে প্রশংসিত 
হতে চেয়ে আমাদের মধ্যে কেউ যদি ‘আযাব পায় তবে আমরা সবাই ‘আযাবে পড়ব। ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
বললেন, এ আয়াতের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? এ আয়াত তো আহলে কিতাব সম্বন্ধে নাযিল হয়েছে। এরপর 
ইবনু ‘আব্বাস (রাযিঃ) এ আয়াত পাঠ করলেন- “স্মরণ করো, যাদেরকে কিতাব দেয়া হয়েছিল। আল্লাহ তাদের 
থেকে অঙ্গীকার নিয়েছিলেন- তোমরা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না৷” 
তারপর ইবনু ‘আব্বাস (রাষিঃ) পড়লেন, “যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা 
করেনি তার জন্য প্রশংসিত হতে ভালবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে, এরূপ আপনি কক্ষনো মনে করবেন না। 
তাদের জন্য রয়েছে মর্মস্তদ ‘আযাব ।” তারপর ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, নাবী সু কিতাবীদের নিকট কোন 
ব্যাপারে জানতে চাইলে তারা তা গোপন করলো এবং তার উত্তরে ভিন্ন কথা বলে দিল। তারপর তারা এমন 
ভনিতা করে বের হলো যে, জিজ্ঞাসিত বিষয়ের যথাযথ জবাব তারা নাবী সুন্ৰ-কে দিয়েছে। তারা এতে নাবী কু- 
এর কাছে প্রশংসা কামনা করেছিল এবং জিজ্ঞাসিত বিষয়টি গোপন করার মাধ্যমে তারা খুবই আনন্দিত হয়েছিল। 
(ই.ফা. ৬৭৭৭, ই.সে. ৬৮৩২) 

be Eb 5 Ht EB 4 ale BY SG EA A ESE EE AA 
CEIED al 3 i sl x ral iL Ef ta ok: Ub 8 Le GPR ং ur EIU 
AL oY BES SEE FG al JO UY eC: UB THEE Al JAD LS See Ef 
TE CH EC i) HE al I: UU BE A oo GAT LS LT, 6S 
Gt 6G bl. 3s AEG LSS bake AGUS lsh 2a dd Tall ED ie Lh Olas 
৬৯২৮-(৯/২৭৭৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... কায়স (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি ‘আম্মার (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, তোমরা আমাকে সে সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করো যা তোমরা ‘আলী 
(রাযিঃ)-এর ব্যাপারে গ্রহণ করেছো। একি তোমাদের সিদ্ধান্ত না এ সম্পর্কে রসূল সর্ট তোমাকে কোন আদেশ 
দিয়েছেন? তিনি বললেন, রসূলুল্লাহ 38% সর্বসাধারণকে যে কথা বলেননি, এমন কোন কথা তিনি আমাদেরকেও 
বলে যাননি। তবে হুযাইফাহ্‌ (রাযিঃ) আমাকে বলেছেন যে, নাবী কনট বলেছেন : আমার সহাবাদের মাঝে 
বারোজন মুনাফিক লোক আছে। এদের আটজনের জান্নাতে প্রবেশ করা এমনিভাবে অসম্ভব যেমনিভাবে সূচের 


সহীহ মুসলিম (৬ষ্) ফ্মা-২৮ 
Wwww.waytojannah.com 


Contents 


১৯৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ছিদ্র দিয়ে উদ্টরের প্রবেশ করা অসম্ভব । ‘দুবাইলাহ্‌’ (এক প্রকার বড় ধরনের ফোড়া) আটজন লোককে শেষ করে 


দিবে। আসওয়াদ (রহঃ) বলেন, বাকী চার লোক সম্বন্ধে শু*বাহ্‌ কি বলেছেন, আমার তা মনে নেই। 
(ই.ফা. ৬৭৭৮, ই.সে. ৬৮৩৩) 


os Bs J - ih oN billy — U8 ts Ls SE ES ts A) ATA 
YS ies ef TA UG GE oh of be dT of be AI be dt Ec hs Ls 
dl J) UH See Le; OS CHE A I HS Fae te 1 Gwe hss Gh CB tp 
AAA: UG HE al 42 ০ AIS wl es Ss HE 

LL EL EBA is JU 

JE Eh ce GS USS YS LE OES SY Ge te Bh 5 a UU HS Ae OU 
ase bn BG FS Pas] 8 els SL Ce Ele HEN HSS pein RLS BUA Ls 
৬৯২৯-(১০/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না এবং মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... কায়স ইবনু ‘উবাদ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা ‘আম্মার (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, আপনাদের এ সংগ্রামের ব্যাপারে ' 
বলুন তো, তা কি আপনাদের স্বীয় মতের ভিত্তিতে? যা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। কিংবা রসূলুল্লাহ 
3% এক্ষেত্রে বিশেষভাবে আপনাদের আদেশ দিয়েছেন? তিনি বললেন, রসূলুল্লাহ 3 সর্বসাধারণকে যে আদেশ 
দেননি, এমন কিছু তিনি বিশেষভাবে আমাদেরকেও বলেননি। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমার 
উম্মাতের মাঝে বর্ণনাকারী শু“বাহ্‌ (রহঃ) বলেন, আমার মনে হয়, তিনি (3%) বলেছেন, আমার উম্মাতের মাঝে 
বারোজন মুনাফিক হবে। তাদের জান্নাতে ঢুকা এবং জান্নাতের ত্রাণও পাওয়া তেমন অসম্ভব যেমন সূচের ছিদ্রপথে 
উদ্বের ঢুকা অসম্ভব। তাদের মাঝে আটজনের (ধ্বংসের) জন্য ‘দুবাইলাহ্‌’ যথেষ্ট হবে। 'দুবাইলাহ্‌’ হলো 

অগ্নুশিখা, যা কাধের মাঝে প্রকাশ পেয়ে অন্তঃকরণকে ছেয়ে ফেলবে । (ই.ফা. ৬৭৭৯, ই.সে. ৬৮৩৪) 

Fe ES CF G8 Sy EC HER Ll SH eS ss th IAS L ES (.. AM) MUAY 
UE 1 Ally EE UB lh is 0 Ce Us i 5 HEY Ol oe IN UO: U6 Sil 
Si ee is LB a0 Li 5S LS: oily tl: AS UG + U6 TAY tll 
sk Ess Wi SUA wf SD Ac UX He Xe BU ly Sl Die LS 2 U6 
£2 OS Hy 2 HSU Le VY FE dl SEL GE Ea CN EEE SS 
I Heald EL SU Sh “Hl AS DE UR LOD UY OB ts 
৬৯৩০-(১১/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু তুফায়ল (রাযিঃ) ( থেকে বর্ণিত। তিনি বলেন, 
‘আকাবায় উপস্থিত এক ব্যক্তির সাথে হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর মাঝে মানুষের মধ্যে যেমন মনোমালিন্য হয়ে থাকে 
তেমন কিছু ছিল। সে তাকে জিজ্ঞেস করল, তোমাকে আল্লাহর শপথ করে বলছি, বলো, ‘আকাবায় উপস্থিত 
লোকেদের সংখ্যা কত ছিল? হুযাইফাহ্‌ (রাযিঃ)-কে লোকেরা অনুরোধ করল, সে যেহেতু প্রশ্ব করেছে, তাই 
আপনি বলে দিন। তিনি বললেন, আমাদের অবহিত করা হয়েছে যে, তাদের সংখ্যা ছিল চৌদ্দ । আর যদি তুমিও 
তাদের মধ্যে হয়ে থাকো, তবে তাদের সংখ্যা হবে পনের । আমি আল্লাহর কসম করে বলছি যে, এদের বারোজন 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫১) মুনাফিকদের বিবরণ এবং তাদের বিধানাবলী ১৯৫ 


দুনিয়া এবং আখিরাতের জীবনে আল্লাহ এবং তাঁর রসূল 3 -এর শত্রু। বাকী তিনজন অজুহাত পেশ করে বলল, 
আমরা রসূলুল্লাহ স্-এর ঘোষকের আওয়াজ শুনিনি এবং কওমের লোকেদের প্রয়াসও আমাদের জানা ছিল না। 
আল্লাহ ও তার রসূলুল্লাহ সু প্রস্তরময় মাঠে ছিলেন। অতঃপর তিনি সেখান থেকে এগিয়ে চললেন এবং বললেন, 
(আমাদের গন্তব্যস্থলের) পানি অতি সামান্য। কেউ আমার পূর্বে সেখানে যাবে না। কিন্তু তিনি সেখানে গিয়ে 
দেখলেন যে, কতক লোক তার আগমনের পূর্বেই চলে এসেছে। সেদিন তিনি তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। 
(ই.ফা. ৬৭৮০, ইসে. ৬৮৩৫) 
rg) nl Ur ‘As Yu: cy Ecce us EC is 3 xe Cn il Le EAC (YVAN) AT) 
be bh Le Ae bos Sb SL 28 Al CG OF FE AULD ON: OU ie SO 
ley : Fal I UB A FEB CLA 8 TS US Gin 2 US: UN 
ch ars : UB BEE A I SHG UG : 4 CE IEG oS TY Cola YS Ushi 
ela d Hs od A nl 
As Ly A USS 
৬৯৩১-(১২/২৭৮০) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয আল ‘আষারী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: মুরার টিলাতে কে আরোহণ করবে? যে আরোহণ করে, তার 
পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে, যেমনভাবে বানী ইসরাঈলকে ক্ষমা করে দেয়া হয়েছিল। 
জাবির (রাযিঃ) বলেন, প্রথমে এ টিলাতে আরোহণ করল আমাদের বানী খাযরাজের ঘোড়াগুলো। তারপর 
অন্য লোকেরা তাদের পিছনে আসল । তখন রসূলুল্লাহ 3% বললেন : তোমাদের সকলকেই ক্ষমা করে দেয়া 
হয়েছে, লাল উদ্টের মালিক ছাড়া। তখন আমরা এঁ লোকটির নিকট গিয়ে বললাম, এসো, রসূলুল্লাহ সু তোমার 
জন্য ক্ষমা কামনা করবেন। সে বলল, আমি যদি আমার হারানো উটটি পেয়ে যাই তবে তা অবশ্য আমার জন্য 
তোমাদের সঙ্গীর দু'আ থেকে উত্তম । 
জাবির (রাযিঃ) বলেন, এ লোকটি তার হারানো উদ্টরির সন্ধানে ছিল। (ই.ফা. ৬৭৮১, ই.সে. ৬৮৩৬) 


ES 5 GS 00) ty IS Us LID 2 0 SS ESS Cp AAYY 
we Bas a 3h I BE Say Un BE dl J) 06 : JS Al XE 0 HE CF HD 
Ae 2 60 Sel 5h VY OU A Ge 
৬৯৩২-(১৩/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে 
বর্ণিত । রসূলুল্লাহ 8টি বললেন : কে আরোহণ করবে মুরার টিলাতে? পরবর্তী অংশটুকু মু'আয-এর হাদীসের 
অনুরূপ । তবে এতে বর্ধিত রয়েছে যে, তখন তিনি এক বেদুঈনকে দেখলেন, সে তার হারানো উট সন্ধান করে 
আসছে । (ই.ফা. ৬৭৮২, ই.সে. ৬৮৩৭) 


= EL ON A = EES Ee sn ff ES lB) 0 has si (CVAD OUANY 
Lig UE Cras Uy EA TRS I oh be UR Be U5: UU ML 05 df Le gl be 
Lol UG Th 1 ELA — U8 - hl Al God co UU GG FE at SS 


Wwww.waytojannah.com 


Contents 


১৯৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


BUS che GS a col Eh A 1d ios he il Lk Lf Ed Ch a oct 
HALAL 8 4 ADS UE Bh ens cle LG Sh DSI eOLl FG A 104 15 
lags 8S gs le LS UNI 
৬৯৩৩-(১৪/২৭৮১) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, বানী নাজ্জার-এর এক লোক আমাদের সাথে ছিল। সে সুরাহ্‌ আল-বাকারাহ্‌ এবং সুরাহ আ-লি ‘ইমরান 
তিলাওয়াত করেছিল। সে রসুলুল্লাহ 3-এর পক্ষ থেকে কাতিবে ওয়াহীর দায়িত্ব পালন করত। পরে পালিয়ে 
গিয়ে সে কিতাবীদের সাথে মিলে যায়। রাবী বলেন, তারা তাকে খুব সমাদর করল এবং বলল, এ ব্যক্তিটি 
মুহাম্মাদ 3-এর কাতিব ছিল। এতে তারা খুবই আনন্দিত হলো। এরপর বেশি দেরী হয়নি, আল্লাহ তা'আলা 
তাদের মাঝেই তাকে ধ্বংস করে দিলেন। তারপর তারা তার জন্য গর্ত করে তাকে ঢেকে দিলো। সকালে দেখা 
গেল যে, জয়িন তার লাশ বের করে উপরে ফেলে দিয়েছে। তারপর আবার তারা গর্ত করে তাকে পুঁতে দিলো। 
সকালে দেখা গেল যে, জমিন তার লাশটি বের করে উপরে ফেলে দিয়েছে। তারপর পুনরায় তারা তার জন্য গর্ত 
করে তাকে তাতে পুঁতে রাখল । সকালে দেখা গেল, এবারও জমিন তার লাশ বের করে মাটির উপর ফেলে 
দিয়েছে। কাজেই তারা তাকে নিক্ষিপ্ত অবস্থায় পরিত্যাগ করলো । (ই.ফা. ৬৭৮৩, ই.সে. ৬৮৩৮) 


UF — SE Cl AS - tala ESS SU i Sl ৰ ll > (YVAY/Ne)- ANY £ 
Bo E30 Bd CLA OE Ub DE ie pd BEE AS UL HH be OE of SF coed) 
Ah 3h Cb NE Al GN oh chet OU FE A ULL He Cg OFS Lf IG Fs 
ola CHIL Ca Lhe GSS V3 
৬৯৩৪-(১৫/২৭৮২) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত । (তিনি 
বলেন,) রসূলুল্লাহ সু কোন এক ভ্রমণ থেকে প্রত্যাগমন করে মাদীনার সন্নিকটবর্তী স্থানে পৌছলে এমনভাবে 
প্রচণ্ডবেগে বায়ু প্রবাহিত হয় যে, মনে হচ্ছিল যেন আরোহীকে ধূলায় ঢেকে ফেলবে। রাবী বলেন, তখন রসূলুল্লাহ 
3 বললেন : কোন মুনাফিকের মৃত্যুর কারণে এ বায়ু প্রবাহিত হয়েছে। যখন তিনি মাদীনায় পৌঁছলেন, তখন 
দেখা গেল, একজন বড় মুনাফিকের মৃত্যু ঘটেছে। (ই.ফা. ৬৭৮৪, ই.সে. ৬৮৩৯) 
0 HS Lh Lai Dot 8 Eo dg AL hall Xe Lh ae ES (varpty-14vo 
- SPL DED BE Al J) GE: U6 od RS A Gis dee Gs Lal ua 
al Yh; BG dl 5 G1 SA) C3 Sf Gals s old AE $3 EE de 
AOL te Him CHRD NG CGN oH gin TA rs Abe 1S LO, 
৬৯৩৫-(১৬/২৭৮৩) ‘আব্বাস ইবনু ‘আবদুল ‘আযীম আল ‘আম্বারী (রহঃ) ..... ইয়াস (রহঃ) বলেন যে, 
আমার পিতা বর্ণনা করেছেন, আমরা রসুলুল্লাহ সুঁঠু-এর সাথে জ্বরে আক্রান্ত এক লোকের সেবা-শুশ্রযা করতে 
গেলাম । আমি আমার হাত তার শরীরে রেখে বললাম, আল্লাহর শপথ! আজকের মতো এমন তাপে আক্রান্ত আর 
কোন লোক আমি দেখিনি। এ কথা শুনে নাবী সু বললেন : কিয়ামাতের দিন এর থেকেও অধিক তাপে আক্রান্ত 
লোকের খবর আমি কি তোমাদের দিব না? তারা এ দু'জন আরোহী যারা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছে । এ কথা তিনি 
বললেন, সে সময়কার তীর সাখীদের মধ্য থেকে দু'জনের দিকে লক্ষ্য করে। (ই.ফা. ৬৭৮৫, ই.সে. ৬৮৪০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫১) মুনাফিকদের বিবরণ এবং তাদের বিধানাবলী ১৯৭ 

i ln Ss ge ed পা EE CA nl 
SL BS ad Fat: {U3 eh 2 Se pe aa Se Ge yh as 
TLR AOL od SE SL HLS 
৬৯৩৬-(১৭/২৭৮৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ 
ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু "উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী টু থেকে বর্ণিত । তিনি বলেন, মুনাফিকের দৃষ্টান্ত 

এ বকরীর মতো, যা দু' পালের মধ্যে উত্বান্তের মতো ঘুরপাক করে। একবার এদিকে আবার অন্যদিকে । 

(ই.ফা. ৬৭৮৬, ই.সে. ৬৮৪১) 

cafe OF — GIB LAN Ae CH odd ghd ES aia tj LES EG (foc) N4TV 
8a oh oly Se 03h 8 DS : UN Ae ties BE LA oF LE CH CF dl te AE Cy 
৬৯৩৭-(.../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার থেকে বর্ণিত। তিনি নাবী বু হতে 


অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এতে রয়েছে, একবার আসে এ পালে আবার যায় অন্য পালে। 
(ই.ফা. ৬৭৮৭, ই.সে. নেই) 


Wwww.waytojannah.com 


Contents 
ese 8 les ১ . 
sl ul bl লা 


JL Ly Tall) lla lis ory 
পর্ব 25) কিয়ামাত, জান্নাত ও জাহার্নামের বর্ণনা 


~~ Ea oa EH X22 re EE 8 x lf En (YYASD AY NATTA 
EME ETT OEE be EY oF oy wl b= ‘ad 
2d UT, LUD og He oD DGD pA Log CD dl 5 U3 ALE Ess Cail sabia 
| (Neo: 1A Sl 
৬৯৩৮-(১৮/২৭৮৫) আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3 
থেকে বর্ণিত । তিনি বলেছেন, কিয়ামাতের ময়দানে মোটা-তাজা লোক উপস্থিত হবে, কিন্তু আল্লাহর নিকট তার 
ওযন মশার ডানার ন্যায়ও হবে না। তোমরা পড়ে নাও “কিয়ামাতের দিন আমি তাদের জন্য কোন পরিমাপক 
স্থাপন করব না”- (সূরাহ আল কাহ্‌ফ ১৮: ১০৫) । (ই.ফা. ৬৭৮৮, ই.সে. ৬৮৪২) 
Le - Ale Ol ST Be HE Er Gl on dle 0 Lf BL (YVAYD A) IATA 
ne EROS ENE PORE OL HE 
il se Lye ET AUB Cg AA Bd AES BEY lh UG SS 
EE I CAS Said) ule SEY HL at EA HL, at) SO Ii, 
15 5 dl LOS COD TB 8 Bd 6 UN Uae US BG A U0 Uc EEAATELENA 
23 id CSS j EE dy BEL ain Cpl CASAL HG pgs AL Lh Lay 
[YY:vA 


৬৯৩৯-(১৯/২৭৮৬) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, একদা এক ইয়াহুদী পাদরী নাবী 3ু%-এর কাছে এসে সম্বোধন করে বলল, হে 
মুহাম্মাদ! অথবা (বলল) হে আবুল কাসিম! “কিয়ামাতের দিন আল্লাহ তা'আলা আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে, 
জমিনসমূহকে এক আঙ্গুলে, পাহাড় ও গাছপালাকে এক আঙ্গুলে; পানি ও মাটি এক আঙ্গুলে এবং সকল প্রকার 
সৃষ্টিকে এক আঙ্গুলে তুলে ধরবেন। তারপর এগুলো দুলিয়ে বলবেন, আমিই বাদশাহ্‌, আমিই অধিপতি ৷” পাদ্রীর 
কথা শুনে রসূলুল্লাহ 3% বিস্ময়ের সাথে তার সত্যায়ন স্বরূপ হাসলেন। অতঃপর তিনি পাঠ করলেন : (অর্থ) 


Wwww.waytojannah.com 


Contents 


২০০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


“তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি। কিয়ামাতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং 

আকাশমণ্ডলী থাকবে তাঁর ডান হাতের মুঠোয় । পবিত্র ও মহান তিনি, তারা যাকে অংশীদার স্থাপন করে, তিনি 

তার থেকে অনেক উর্ধ্বে”- (সূরাহ্‌ আয্‌ যুমার ৩৯: ২৭) । (ই.ফা. ৬৭৮৯, ই.সে. ৬৮৪৩) 

sh LP ns LF CAS A s SEY At ff th ULE US C. JY) ME 
DARE SS Ho Sd a di FEE A JD od 2h oe a: Ub Sy) He 

dl SsuD UN 5 4 Goes U6 CI UE EG SS cf on HE Al I if 8 JE, 


AN S55, 4 BBS UD: b= 
৬৯৪০-(২০/...) ‘উসমান ইবনু আৰু শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... মানসূর (রহঃ) থেকে 
উক্ত সূত্রে বলেছেন যে, জনৈক ইয়াহ্‌দী পাদরী লোক রসূলুল্লাহ 3 -এর নিকট আসলো, পরবর্তী অংশ ফুযায়ল- 
এর হাদীসের অনুরূপ । তবে তিনি ‘এগুলো দুলিয়েছেন’ কথাটির উল্লেখ করেননি । 
এতে এ-ও রয়েছে যে, তার কথায় বিস্মিত হয়ে তার সত্যায়নে রসুলুল্লাহ সুঁু-কে আমি এমনভাবে হাসতে 
দেখেছি যে, তার মাড়ির দাত মুর্যরক প্রকাশিত হয়ে গিয়েছিল। তারপর রসূলুল্লাহ সু তিলাওয়াত করেন, 
(অৰ্থ) “তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি” ...., পূর্ণ আয়াত তিলাওয়াত করেন। 
(ই.ফা. ৬৭৯০, ই.সে. ৬৮৪৪) 
EAL Cha UF tel ES dl BS le 05 oo 0 LE HS (py 
Gu: 8 FG Al ID od cS A ie OR HE A Se I: UK Lie Ch: 9% 
SDA gl EE dy at] se Une NV hdl cle Spd Ul ne tl 
E32 tah cS co Is BE: 5 .ch Gch OG : 5 5 as dl she 
: | 6054 > BUS 
৬৯৪১-(২১/...) 'উুয়ার, ইবনু ন ইবনু গিয়াস (রহঃ) ..... ‘আবদুল্লাহ (মাহি) থেকে বর্ণিত । আহলে 
কিতাবদের জনৈক ই কুঁটু-এর কাছে এসে বলল, হে আবুল কাসিম! আল্লাহ তাআলা আকাশমণ্ডলী 
এক আঙ্গুলে, ভূমণ্ডল এক আঙ্গুলে, গাছপালা ও আর্দ্র মাটি এক আঙ্গুলে এবং সকল সৃষ্টি এক আঙ্গুলে তুলে 
ধরবেন। এরপর তিনি বলবেন, আমিই বাদশাহ, আমিই রাজা । রাবী বলেন, তখন আমি রসূলুল্লাহ 3%-কে 
এমনভাবে হাসতে দেখলাম যে, তার মাড়ি মুবারকের দীতগুলো প্রকাশ পেলো। এরপর তিলাওয়াত করলেন, 
(অৰ্থ) “তারা আন্তাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি।” (ই.ফা. ৬৭৯১, ই.সে. ৬৮৪৫) 


BSE oC digas Hf US YE ALS Sl dt ff OF 8 HES (pry nay 


Cah Be Ls of 0 OEE By CE O38 Lh ce US] YE NE ty eS AO 
Os ghd se GAYS ghd sl Ry bh Hee od UGE DEL ig cel oo Hels 
RR ED 5 IIS gd se Jy Ses BLS idl Se GDA, ph PS 

MOU LLS. 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত. ও জাহান্নামের বর্ণনা ২০১ 


৬৯৪২-(২২/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘আলী ইবনু 
খাশরাম ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ'মাশ (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে বর্ণনা করেছেন। তবে 
তাদের সকলের বর্ণনাতেই রয়েছে যে, “বৃক্ষরাজি এক আঙ্গুলে এবং আর্দ্র মাটি এক আঙ্গুলে' । তবে জারীর-এর 
হাদীসে “সকল প্রকার সৃষ্টি এক আঙ্গুলে” কথাটি উল্লেখ নেই । অবশ্য তীর হাদীসে “পাহাড়সমূহ এক আঙ্গুলে” 
কথাটি রয়েছে। জারীর (রাযিঃ)-এর হাদীসে বর্ধিত রয়েছে যে, তার কথায় অবাক হয়ে রসুলুল্লাহ 3 তাকে 
সমর্থন করেন। (ই.ফা. ৬৭৯২, ই.সে. ৬৮৪৬) 
let [8 ur a Sl ‘hy wl Ear (EI OH Co EC (YYAY/YY)y AEN 
AD GaN ET SIE A ba BE Al 040 9: U8 OS EA UO EL Lh RS 
‘oa Gh Cf CLD Gf : 95 25 Ain UL 5h ali 

৬৯৪৩-(২৩/২৭৮৭) হয়ানায বত ইাযা (রহঃ) ..... আবু হ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কিয়ামাতের দিন আল্লাহ তা'আলা সারা পৃথিবী তাঁর হাতের মুষ্টিতে নিয়ে নিবেন 
এবং আকাশমণ্ডলী ভাজ করে তার ডান হাতের মুঠোয় নিবেন। তারপর তিনি বলবেন, “আমিই বাদশাহ্‌। পৃথিবীর 
বাদশাহ্গণ কোথায়?” (ই.ফা. ৬৭৯৩, ই.সে. ৬৮৪৭) 

AL ie ELS hE EAA A EE ul SE GES, (VAAN OTA EE 

ALE ES LAL Io 52 Sl G50 HE dl J) 0: UU LE 0 Al EE AIS Al ie 0 

2 ALA Cua 509 BS TOSSED CH toh cf LY Uf: JE Ld oy DSL B 
MOSEL CH toh cf Lh Ul: J 

৬৯৪৪-(২৪/২৭৮৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কিয়ামাতের দিন আল্লাহ তা'আলা আকাশমগুলী পেচিয়ে নিবেন। 
তারপর তিনি আকাশমণ্ডলীকে ডান হস্তে ধরে বলবেন, আমিই বাদশাহ । কোথায় শক্তিশালী লোকেরা! কোথায় 
অহংকারীরা? এরপর তিনি বাম হন্তে গোটা পৃথিবী গুটিয়ে নিবেন এবং বলবেন, আমিই বাদশাহ । কোথায় 
অত্যাচারী লোকেরা, কোথায় বড়ত্ব প্রদর্শনকারীরা? (ই.ফা. ৬৭৯৪, ই.সে. ৬৮৪৮) 
25S SES AN Ae OH a nid Bn al LY Be BS (prop nto 
EG EAE; 5 BE Al I GES I TE Gir dl Fe ok DES Ce 05 A 5 
Sad dd ces 2 "LU - GR All aii ~ BU: Od 9 Anas Sg 

RE 2d An A LR UN 0 cf Si pad Sd to Og 

৬৯৪৫-(২৫/...) সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... ‘উবাইদুল্পাহ ইবনু মিকসাম (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর দিকে তাকিয়ে থাকলেন, কিভাবে রসূলুল্লাহ 3ন-এর কথা বর্ণনা করছেন। 
রসূলুল্লাহ 3% বলেছেন: আল্লাহ তা'আলা আকাশমণ্ডলী ও সারা পৃথিবী তার হস্তদুয়ে তুলে ধরবেন এবং বলবেন, 
Re আমিই বাদশাহ’ ‘আবদুল্লাহ ইবনু 

‘উমার (রাযিঃ) বলেন, এমনকি তখন আমি দেখতে পাচ্ছিলাম যে, মিম্বারের নিম্নাংশের কিছু দুলছিল। তখন আমি 
ভাব ছুলাম, মিন্বারটি রসূলুল্লাহ 3ু-কে নিয়ে পড়ে যায় কিনা? (ই.ফা. ৬৭৯৫, ই.সে. ৬৮৪৯) 


Www.waytojan nah.com 


Contents 


২০২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


2 3 


Al 58 02 id FS 930 of Oh BA Se BS Oya 5 a BS AYUY-NAE 
9 Fe Il Sl < J 83 a ce HE Al UD 5D: ME 05 Al NE LP is 0 
Ch) Se G33 8S BS A ely Ge 
৬৯৪৬-(২৬/...) সাঈদ ইবনু মান্সূর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসুলুল্লাহ 3ু্টু-কে মিন্বারের উপর এমন অবস্থায় দেখেছি যে, তিনি বলছেন, মহাপরাক্রমশালী সত্তা 
আকাশমণ্ডলী ও গোটা পৃথিবী স্বীয় হস্তদ্যয়ে তুলে ধরবেন। পরবর্তী অংশ ইয়া“ক্ব-এর হাদীসের অবিকল বর্ণনা 

করেছেন। (ই.ফা. ৬৭৯৬, ই.সে. ৬৮৫০) 
Sal Ale 3 BEY GED pla Ll -\ 
১. অধ্যায় : সৃষ্টির সূচনা এবং আদাম (আঃ)-এর সৃষ্টি 

: JG Lo ty ES BS YU dhl Me 01 LIN 53 5h EL SED (VANVY- IA EV 
se Cale ARS 0 0 4 A 0k BE go ie ll ts Gel GET BOA 0 08 
UG U3 GEG wl 5 Uo Fe dl Gr UH os BE dl J BU JNA 
En G3 si ss 350 SE AT 99 GE, 5; FEY I GE Sn Ly 
be PL oo SY A DL fi be Sad SS DL SE GE owl FEE 
| ul tl) Said) 0 Ud ath lel 

~ Se 0 CLAN Ay — cali BS Ld nla A - AALS ES : bol GS 
ll i EBS UP ALES oaks iy OF ASL le Ch dey 
৬৯৪৭-(২৭/২৭৮৯) সুরায়জ ইবনু ইউনুস ও হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 আমার হাত ধরে বললেন, আল্লাহ তা'আলা শনিবার দিন মাটি সৃষ্টি 
রুরেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি 
বিপদাপদ সৃষ্টি করেন। তিনি নুর সৃষ্টি করেন বুধবার দিন। এ দিনে তিনি পৃথিবীতে পশু-পাখি ছড়িয়ে দেন এবং 


জুমু'আর দিন ‘আস্রের পর জুমু'আর দিনের শেষ মুহূর্তে অর্থাৎ ‘আস্র থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী 
সময়ে সর্বশেষ মাখলুক আদাম (‘আঃ)-কে সৃষ্টি করেন। (ই.ফা. ৬৭৯৭, ই.সে. ৬৮৫১) 


LL 299 028) ay gaily Sx db El -Y 
২. অধ্যায় : পুনরুথান, হাশ্র-নাশর ও কিয়ামাত দিবসে পৃথিবীর অবস্থা 
id 0 Aen 0 La ae th UG Fre AE dG SH GES (yva. NA) 1A EA 
AL 29 Al is BRE Al Ju) OM: Ub Zl of de UF bn CF pe Hf AS 4% 
AN He U3 OA Lk oe U5 3 oe 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২০৩ 


৬৯৪৮-(২৮/২৭৯০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সাহল ইবনু সা‘দ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ সুঁঠ বলেছেন : লোকেদেরকে কিয়ামাতের দিন ময়দার রুটির ন্যায় (গোল) লালচে সাদা 
জমিনের উপরে জমায়েত করা হবে। সেখানে কারো কোন বিশেষ নিদর্শন মওজুদ থাকবে না। 

(ই.ফা. ৬৭৯৮, ই.সে, ৬৮৫২) 
ie CA cp SYS Co cil 59 Lae ES AE of 8 SBS (vara ats 
OAS HE ANI IE £39 U5 Fr LH Uo FE UD le: i Lilo LF bse 

CVA cle" JE dl ID G Bg al 8G CH [EA : 05 lt 5d STL 

৬৯৪৯-(২৯/২৭৯১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাঘিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ স-কে আল্লাহর বাণী : (অর্থ) “যেদিন এ পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হয়ে যাবে 
এবং আকাশমণ্ুলীও”- (সুরাহ্‌ ইবরা-হীম ১৪: ৪৮) সম্পর্কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রসূল স্ঁ! তবে সেদিন 
লোকেরা কোথায় থাকবে? তিনি বললেন, (জাহান্নামের উপরে নির্মিত) সেতুর উপরে অবস্থান করবে। 

(ই.ফা. ৬৭৯৯, ই.সে. ৬৮৫৩) 

121 fl I Gb -Y 

৩. অধ্যায় : জান্নাতবাসীদের আতিথেয়তা 

th IE RS Sh be cn HES SLA Of ied Of AL Ee BES (yavfrsy- Ne. 
an a HGS ES lig CE oy DRY WG Fooly ESE LG 5 UA L558 : U5 FE a 
Af dk Sal Gf lh Uf one Gn dL I 32 Ce Oxo sb IH CLD BY YY 
Oi : BEG A IA HUE ~ Bay EIS AHO: UB Lol = J TLL FB 
34 HU HAY OF Ll Ub peath Sl YO Es os i Gl ib BEE dl Ju EH 

Eo CA3ks F5 te ISU bss Th: OB Mik Cy: 13 

৬৯৫০-(৩০/২৭৯২) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনুল লায়স (রহঃ) ..... আবু সাঈদ আল খুদ্রী 
(রাষিঃ)-এর রসূলুল্লাহ সু থেকে বর্ণিত। তিনি বলেন, সমস্ত ভূখণ্ড কিয়ামাতের দিন একটি কুটির মতো হয়ে 
যাবে। আল্লাহ সেটি নিজ হাতে এপাশ-ওপাশ করবেন, যেমন তোমাদের মাঝে কেউ সফরের সময় নিজ রুটি 
এপাশ-ওপাশ করে। এ দিয়ে হবে জার্নাতবাসীর জন্য আতিথেয়তা । এমন সময় এক ইয়াহৃদী লোক এসে বলল, 
হে আবুল কাসিম! রহমান আপনার প্রতি বারাকাত দান করুন। কিয়ামাতের দিন জান্নাতবাসীদের আতিথেয়তা 
সম্পর্কে আপনাকে জানাব কি? তিনি বললেন, হ্যা । ইয়াহ্‌দী বলল, ‘এ পৃথিবীটি একটি রুটির রূপ ধারণ করবে,' 
যেমন রসূলুন্পাহ সু বলেছিলেন। রাবী বলেন, তখন রসূনুন্পাহ সুঁঠ আমাদের দিকে লক্ষ্য করে এমনভাবে হেসে 
দিলেন যে, তার মাড়ির মুবারক দাত প্রকাশিত হয়ে পড়েছিল। ইয়াহ্‌দী বলল, তাদের তরকারি কি হবে তা কি 
আপনাকে বলব? তিনি বললেন, হ্যা। সে বলল, বালাম এবং নূন। সহাবাগণ প্রশ্ন করলেন, তা কি? সে বলল, যাড় 


এবং মাছ- যাদের কলিজার বাড়তি অংশ থেকে সত্তর হাজার লোক আহার করতে পারবে। 
(ই.ফা. ৬৮০০, ই.সে. ৬৮৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 
২০৪ সহীহ মুসলিম (৬ খণ্ড) 


Las Ho 4 GS 00) 52 IA BL ial ia 0 a BL (Yyavfri}- 140) 
“AE NY Gas Boek cle G8 4 2588 bn Ot a BE Ca U6: IU EA of 
_ ৬৯৫১-(৩১/২৭৯৩) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। 


. তিনি বলেন, নাবী সুঁঠ বলেছেন : দশজন ইয়াহনদী ব্যক্তি যদি আমার অনুসরণ করতো তাহলে এ ভূখণ্ডে মুসলিম 
হওয়া ছাড়া কোন ইয়াহ্‌দী আর অবশিষ্ট থাকত না। (ই.ফা. ৬৮০১, ই.সে. ৬৮৫৫) 


রত 8 PE AER FES 2- 2 AEST 2 LAA 
£31 C32 OF DBL AS Ay CIN oF HE GD AED Ju CY -t 
- অধ্যায় : নাবী 3%-কে ইয়াহুদীদের রূহ্‌ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ ও আল্লাহর বাণী : “ওরা আপনাকে 
রূহ্‌ সম্পর্কে জিজ্ঞেস করছে” 
LF cml IE subd EC wal ES le ch uals EEE (Yvag/rv)y-11o0y 
bn hy 2 J we ce GE A SLD 08 FEEL i td UU: OB a se te le 
LAS ity LLG Y AY POD Ce: Uh CN of byl: andl id TE ath 
33 cL Us ale Yb HE a CEL NM - CN oe Hd as of . 
Ed C9 A A oe EN CS oo Bl Ah US Ll a Lh - I~ tj 
[Ae : 0 ely 512d SOUR SY) bd Ce 
৬৯৫২-(৩২/২৭৯৪) ‘উমার ইবনু হাফস্‌ ইবনু গিয়াস (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা আমি নাবী কুঁট-এর সঙ্গে এক ফসলি জমিতে চলছিলাম। সে সময় তিনি একটি খেজুর শাখার 
ছড়ির উপর ভর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি ইয়াহুদীদের একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন তারা 
একজন আরেকজনকে বলাবলি করতে লাগল, রূহ সম্বন্ধে তাকে প্রশ্ন করো । তাদের কেউ বলল, কি সন্দেহ তৈরি 
হয়েছে তোমাদের যে, তোমরা তাকে প্রশ্ন করবে? তোমাদের যেন এমন কথার সম্মুখীন না হতে হয়, যা তোমরা 
অপছন্দ করো। এরপরও তারা বলল, তাকে অবশ্যই প্রশ্ন করো। পরিশেষে তাদের কেউ উঠে গিয়ে তাকে রূহ 
সম্বন্ধে প্রশ্ন করল। রাবী বলেন, তখন নাবী কু চুপ রইলেন। তার কোন উত্তর দিলেন না। আমি বুঝতে পারলাম, 
তাঁর উপর ওয়াহী অবতীর্ণ হচ্ছে। রাবী বলেন, আমি নিজের স্থানে দাড়িয়ে রইলাম। এরপর ওয়াহী অবতীর্ণ শেষ 
হলে তিনি বললেন, “তোমাকে তারা রূহ সম্পর্কে জিত্রেস করে; বলো, রূহ আমার প্রতিপালকের একটি আদেশ 
মাত্র এবং তোমাদের অতি নগণ্য জ্ঞান দেয়া হয়েছে”- (সূরাহ্‌ আল ইসরা ১৭ : ৮৫) । (ই.ফা, ৬৮০২, ই.সে. ৬৮৫৬) 


GEL Bin cs ES IG Eth ne ffs ds 3 8 Hf EBs Cpen-n10r 
AID UE cnY) cf TASS Ody 0) ce LS YG OLS 0 es Caden A 
0 Ge oak 0 Si All 22 od BEL Ee pd CS: U6 Al se Le le te 
OF D9 Ce A Uy O53 OH se Ch Gy SU YY loll On Hs Cy pS Sah 
i 
৬৯৫৩-(৩৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু সাঈদ আল আশাজ্জ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল 
হানযালী এবং ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী 3%- 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২০৫ 


এর সঙ্গে মাদীনার একটি ফসলি জমিতে হটছিলাম। তারপর তিনি হাফ্্‌সের অবিকল হাদীস বর্ণনা করেছেন। 
' তবে ওয়াকী‘-এর হাদীসে আছে- ১ ১ ০১ (14591 2:9 আর খাশ্রামের সূত্রে বর্ণিত 'ঈসার হাদীসে 
রয়েছে- | | ১1 (ই.ফা. ৬৮০৩, ই.সে. ৬৮৫৭) 
(ULES Chad: J O33 Ch dl Be cid + UU YN ls ff EE (pr 
ee ol (5 S55 8 BE LO : UU Al Ae Le BLL be Be of dl Se te Ss 
ADEN) plall Cw 54 UP S990 od UE LEY oo pea G3 KS 
৬৯৫৪-(৩৪/...) আবু সাঈদ আল আশাজ্জ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, 
একদা নাবী 3% কোন এক খেজুর বাগানে খেজুর ডালের লাঠির উপর ভর করে চলছিলেন। এরপর তিনি আ'মাশ 
হতে বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু তার বর্ণনার মধ্যে রয়েছে (১.4% ১) 4 3 ৯ 
অর্থাৎ- “এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে” । (ই.ফা. ৬৮০৪, ই.সে. ৬৮৫৮) 
JG - al Sal Billys — EAS Maia dl Bey dE ol Lh 8 Hf ES (rvaojrej-1400 
Sf oll cle US : UG AS LP Bu bP cial of bP ciel BL ey BL 
La AO dR cli - 06 Ls 6G Calf th: ol TE ICA AE cs 
9 IE od PD NY dail Ld tall 5 te SA os: UB CHG BCS 
dU YC LEN Jy UG DS GH HY Ln sik CL U6 re Nk ic, ON 
(5B LD sh 
৬৯৫৫-(৩৫/২৭৯৫) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আবদুল্লাহ ইবনু সা'ঈদ আল আশাজ্জ (রহঃ) ..... 
খাব্বাব (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আস ইবনু ওয়ায়িল-এর কাছে৷ আমার কিছু পাওনা ছিল। এর 
উসূলাসন্তে আমি তার নিকট গেলাম। সে বলল, যে পর্যন্ত তুমি মুহাম্মাদকে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত 
তোমার পাওনা দিব না। এ কথা শুনে আমি তাকে বললাম, আমি কক্ষনো মুহাম্মাদ স্ট-কে অস্বীকার করব না, 
তুমি মরার পর আবার জীবিত হয়ে আসলেও সে বলল, আমি কি মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠব? তাহলে 
তখনই আমি আমার সম্পদ এবং সন্তানাদি লাভ করে তোমার পাওনা পরিশোধ করব। তখন এ আয়াতটি অবতীর্ণ 
হয়, “আপনি কি দেখেছেন তাকে যে আমার আয়াতসমূহ উপেক্ষা করে এবং বলে, আমাকে তো ধন-সম্পদ ও 


সন্তানাদি দেয়া হবে।" “..... আর সে আমার কাছে একাকী আসবে”- তখন এ আয়াতটি নাযিল হয়। 
(ই.ফা. ৬৮০৫, ই.সে. ৬৮৫৯) 


En, cf Be th Bs, c EE HER is 3 BS (yr) 1401 
AY) i LEY op HS UL Bs fe of A Bsc a CIS Gai ts GE 
0 SCE ry 0 pall Cd Sh 3 Uk Ck: Uh pd obs pS So IS 
ESA 
৬৯৫৬-(৩৬/...) আবু কুরায়ব, ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার, ..... আ“মাশ 
(রহঃ)-এর সানাদে এ সূত্রে ওয়াকী'র হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে জারীর-এর হাদীসের মধ্যে 


Wwww.waytojannah.com 


Contents 


২০৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


অতিরিক্ত আছে যে, খাব্বাব (রাযিঃ) বলেন, জাহিলী যুগে আমি কর্মকার ছিলাম । তখন ‘আস ইবনু ওয়ায়িলকে 
আমি একটি কাজ করে দিয়েছিলাম । এরপর আমি তা আদায় করার জন্য তার কাছে গেলাম । 
(ই.ফা. ৬৮০৬, ই.সে. ৬৮৬০) 


ed fy Hind A US USP ES MB ph ly ~o 
৫. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “আপনি তাদের মাঝে অবস্থানকালে করক্ষনো 
আন্মাহ তাদেরকে ‘আযাব দিবেন না” 

Ma) 32.2 A Eo tl ec Ee Hae 2 Sl Lie G2 (rvavrv)y-110v 
We Ul die te SYA OSU Rd: NE AON 05% AC LG Od a 8 cg 
A He BOE Cy is Cl HE HUE CY SS শা লাও ও, SAL 
Al cl [rt YY: A JUNI 514 el BL of US ph dl 5 Tue 
AN 
৬৯৫৭-(৩৭/২৭৯৬) ‘উবাইদুল্লাহ ইবনু মুৰআয আল ‘আস্বারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু জাহ্‌ল বলল, “হে আল্লাহ! এটা যদি তোমার তরফ থেকে সত্য হয়, 
তাহলে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো অথবা আমাদের কঠিন ‘আযাব দাও” তখন অবতীর্ণ 
হলো : “আল্লাহ এমন নন যে, আপনি তাদের মাঝে অবস্থান করবেন আর তিনি তাদের ‘আযাব দিবেন এবং 
আল্লাহ এমনও নন যে, তারা মার্জনা প্রার্থনা করবে আর তিনি তাদের 'আযাব দিবেন। আর তাদের কি বা বলার 


আছে যে, আল্লাহ তাদের ‘আযাব দিবেন না, যদিও তারা লোকেদের মাসজিদুল হারাম হতে নিবৃত্ত করে?” (সূরাহ্‌ 
আল আনফাল ৮: ৩৩-৩৪) ..... আয়াতের শেষ পর্যন্ত । (ই.ফা. ৬৮০৭, ই.সে. ৬৮৬১) 


(5d 51) 0 # ABE CU Of AA EL -1 
৬. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “অবশ্যই মানুষ নিজেকে অভাবমুক্ত মনে করে, 
ফলে সে সীমালজ্ঘন করে” 

we ES E25 NU. Re sl Me 0 Lady le on Al She GS (vav/rA) 110A 
EE Je 3 db: HELA dt 5 of ce of SF BS os od 
SUEY 1 so ue LG ak iy Sf 05 Sd SOU : 8 5 8 Jb TS OF 
tie end Ui - JS - Ee ETI PO J - A ই 
J ie GET Ls OB tA Ce: A U8 — UN By Bo Le Se cb ba oY 
LE YA 

Bb nl HSE LM 5 03 
Ue Ab GUYS D9 Sh td NA df > 2 5 G5 Jeg 52 dl SSN J 
Sk YT « ho tee di he ADD Ae SL 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২০৭ 


5 AULD + cdl Ol bs dy - JU s- (TR FEY fe si d's | + 
£1 S532 ES BE 0 HEN EE 0 GE e BE HE Rolo Rolly VES 
[\৭-" 
BEA CEA MAD BASE YW 
A a GES ES SE ON YI 
৬৯৫৮-(৩৮/২৭৯৭) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) এবং মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ‘লা আল কায়সী 
(রহঃ) ..... আবূ ছুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আবূ জাহ্‌ল বলেছিল, মুহাম্মাদ কি তোমাদের 
মাঝে তার মুখমণ্ডল জমিনের উপর রাখে? লোকেরা বলল, হ্যা রাখে। তখন সে বলল, আমি লাত এবং ‘উষ্যার 
শপথ করে বলছি, আমি যদি তাকে এমন করতে দেখি তবে নিশ্চয়ই আমি তার ঘাড় পদদলিত করব, অথবা তার 
মুখমণ্ডল আমি মাটিতে মেখে দিব। (নাউযুবিল্লাহ) তারপর একদা রসুলুন্ধাহ 3% সলাত আদায়ে রত ছিলেন। 
এমন সময় আবূ জাহ্‌ল রসূলুল্লাহ স-এর গর্দানকে পদদলিত করার উদ্দেশে তাঁর কাছে আসলো । একটু অগ্রসর 
হয়ে অকস্মাৎ সে রসূলুল্লাহ বু থেকে মুখ ফিরিয়ে দ্রুত পিছনে সরে আসল এবং দু' হাত দিয়ে নিজেকে বাচাতে 
লাগল.। এ দেখে তাকে প্রশ্ন করা হলো, তোমার কি হয়েছে? উত্তরে সে বলল, আমি দেখেছি যে, আমার এবং তীর 
মধ্যে আগুনের একটি প্রকাণ্ড খাদক, ভয়াবহ অবস্থা এবং কতগুলো ডানা। 
অতঃপর রসূলুন্লাহ সু বলেন, সে যদি আমার নিকটে আসত, তবে ফেরেশ্তাগণ তার অঙ্গ-প্রত্যঙ্গকে ছিনন- 
বিচ্ছিন্ন করে ফেলতো । 
রাবী বলেন, অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। রাবী (আবূ হাযিম) বলেন, আবু ছুরাইরাহ্‌ 
(রাযিঃ)-এর হাদীসের মধ্যে এ অবতীর্ণ আয়াতটি আছে, না এ মর্মে তার কাছে কোন খবর পৌছেছে, তা 
আমাদের জানা নেই । “কক্ষনো ঠিক নয়, মানুষ তো সীমালজ্ঘন করেই থাকে, কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ 
মনে করছে। আপনার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে এটা সুনিশ্চিত । আপনি বলুন তো সে ব্যক্তি সম্পর্কে 
যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সলাত আদায় করে। আপনি বলুন তো যদিও সে সলাত আদায়কারী ব্যক্তিটি 
সৎপথে থাকে এবং তাকওয়ার আদেশ করে এমন ব্যক্তিকে কি বাধা দেয়া ব্যক্তি তবে সে কি জানে না যে, আল্লাহ্‌ 
প্রত্যক্ষ করেন? সাবধান, সে যদি বিরত না হয়, তবে আমি অবশ্যই তাকে হেঁচড়িয়ে নিয়ে যাব মন্তকের অগ্রভাগের 
কেশগুচ্ছ ধরে, সেটি মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ। অতএব সে তার নাসিয়াহ্‌ অর্থাৎ তার সম্প্রদায়কে আহ্বান 
করুক । আমি যবানিয়াকে (সম্প্রদায়কে) আহ্বান করব। কক্ষনো তুমি তার অনুকরণ করো না"- (সূরাহ্‌ আল 
‘আলাক ৯৬ : ৬-১৯) । 
উবাইদুন্লাহ তার হাদীসে এতটুকু বাড়িয়েছেন: রাবী [আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)] বলেন, তার (রসূল) আদেশ 
আল্লাহর নির্দেশ অনুযায়ী (প্রযোজ্য) । 
ইবনু ‘আবদুল আ'লা বৃদ্ধি করেছেন 5১৬ £4 অর্থাৎ 4555 “তার সম্প্রদায়কে ডাকুক' । 
(ই.ফা. ৬৮০৮, ই.সে. ৬৮৬২) 
dBW El -Y 
৭. অধ্যায় : ধুয্ প্রসঙ্গ 
Ur ‘e A | i tr ED ue BE Gl Al [a Ss ER (Yvaafra)- 1404 
Cait oa Ne: UE A El Gi Gohl Ay gle dl SE Be US: UE A 
Wwww.waytojannah.com 


Contents 


২০৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


RCs PEE EA EE ff lish nil RAE EE uid PANO FB tale si Le 
LG HUG BG Cy OEM Et La Bo Co BU fl Lan 0d G Gk SA9 Ue dt Se 
CUD HE 3 no ALE BY IE SSS GG li: 
AY sf UY FE dn JD OL [A : TA 0 513 CSRCA TE LO A ty Se i 
a SA SR CE tN ELE Gls J. LL LS Es le J 10S 
ills "l ciy LLG: I CGE Hf OU EY eS G8? AS LL dd EY, pe 
EOE: CS UH 7 8M - HESS EB SG LS pon oa 
(use < As sl [VY-), : ££ Gs Co Ue I li A # 2 
(V1: £5 835084 Cosa u SUS LE Als C9 FLAY UE ASH 
SESS A, LEG AM cL Sy S525 LEG 
৬৯৫৯-(৩৯/২৭৯৮) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... মাসরূক (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা 
‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ)-এর কাছে উপবিষ্ট ছিলাম। এ সময় তিনি আমাদের মাঝে এক পার্শ্বদেশ হয়ে 
ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় তার কাছে জনৈক লোক এসে বলল, হে আবূ ‘আবদুর রহমান! কিনদা দ্বারপ্রান্তে এক 
বক্তা বলছেন, কুরআনে বর্ণিত ধোয়ার কাহিনীটি ভবিষ্যতে সংঘটিত হবে। তা প্রবাহিত হয়ে কাফিরদের শ্বাসর্দ্ধ 
করে দিবে এবং এতে মু'মিনদের সর্দির মতো অবস্থা হবে৷ এ কথা শুনে তিনি গোস্বা হয়ে বসলেন এবং বললেন, 
হে লোক সকল! তোমরা আল্লাহকে ভয় কর। তোমাদের কেউ কোন কথার জ্ঞান থাকলে সে যেন তা-ই বলে। 
আর যে না জানে সে যেন বলে- আল্লাহই সবচেয়ে ভাল জানে। কেননা প্রকৃত জ্ঞানের কথা হচ্ছে এই যে, যে 
বিষয়ে তার জ্ঞান নেই সে বিষয়ে বলবে, আল্লাহই অধিক ভাল জানেন। কারণ আল্লাহ তা'আলা তার নাবী ্ট-কে 
বলেছেন, “বলো, আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিফল চাই না এবং আমি মিথ্যা দাবীদারদের অন্তর্ভুক্ত 
নই!” প্রকৃত অবস্থা তো এই যে, রসূলুল্লাহ 3% যখন লোকেদের মাঝে দীনবিমুখতা দেখলেন, তখন তিনি 
বলেছিলেন, হে আল্লাহ! ইউসুফ (‘আঃ)-এর সময়ের ন্যায় অভাব-অনটনের সাতটি বছর তাদের উপর আপতিত 
কর। তারপর তাদের উপর অভাব-অনটন এমনভাবে পতিত হলো যে, তা সব কিছুকে নিঃশেষ করে দিল। ফলে 
ক্ষুধার জ্বালায় তারা চামড়া ও মৃত দেহ খাদ্য উপকরণ হিসেবে গ্রহণ করলো। এমনকি তাদের কোন লোক 
আকাশের দিকে তাকালে শুধু ধোয়ার মতই দেখতে পেত । অতঃপর আবু সুফ্‌ইয়ান রসূলুল্লাহ 3 -এর কাছে এসে 
বলল, হে মুহাম্মাদ! আপনি তো আল্লাহর আনুগত্যের আদেশ করেন এবং আত্মীয়তার হক আদায় করার আদেশ 
দিয়ে আসছেন, অথচ আপনার সম্প্রদায় তো ধ্বংস হয়ে গেলো । আপনি তাদের জন্য আল্লাহর কাছে দু'আ 
করুন। (এ প্রসঙ্গে) আল্লাহ তাআলা বললেন : “অতএব আপনি অপেক্ষা করুন সে দিনের, যেদিন স্পষ্ট ধৃম্রাচ্ছন্ন 
হবে আকাশ এবং সেটা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এ হবে কঠিন শাত্তি। ..... তোমরা তো তোমাদের 
পূর্বাবস্থায় ফিরে যাবে।” এ পর্যন্ত তিলাওয়াত করলেন। (সূরাহ্‌ আদ্‌ দুখান 88: ১০-১২) 
‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন, আখিরাতের শাস্তি কি লাঘব করা হবে? (আল্লাহ তা'আলা আরো বলেছেন), 
“যেদিন আমি তোমাদের সুদৃঢ়ভাবে পাকড়াও করব, অবশ্যই সেদিন আমি তোমাদের নিকট থেকে প্রতিশোধ 
নিব ৷” (সূরাহ্‌ আদ্‌ দুখান 88 : ১৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২০৯ 


অনুরূপ এ আয়াতে ‘বাতশাহ্‌' দ্বারা বাদ্রের যুদ্ধ উদ্দেশ্য করা হয়েছে। কাজেই দুখান (ধোয়ার নিদর্শন), 
আল বাত্বশাহ্‌ (পাকড়াও), লিযাম (আবশ্যিক শাস্তি) এবং রূম (রোমকদের পরাজয়ের কাহিনী) এসব অতীত হয়ে 
গেছে। (ই.ফা. ৬৮০৯, ই.সে. ৬৮৬৩) 
E29 2a 5 ASS C S99 digi SEES dS C3 8H ES (fey 11 
PS Lh 3 Bos EC ced oo HE ne ES dt of OF ULE US CSS Ul 
8 B52 be pte Ch pls Ue BY op dyads 3 BS YG - 3 bil - 5 Ns 
Sb 9 1 o5 I ly TALE DE ml df SE : JH OX) Ae db 
EM 24S is AS SE alll, SU CSS DU EOL 3b + J dona Sy EL 
fe CLO 0 ON 28 te OB Hol A: SO Ls A ao 33 SH Ub fe is A Se JH 
Ly ok ihn baile BS HE Ll le LALA US GH CSO las 
CEG AR Cn EEN 2S Uy © SH UL dl BG JAN G2 > SR bi pills 
So : JB 1 5 LE Ld BE A IAD GT I) BE a cl pad 1988 
Sa sd OSE 263 SL Eh 15S UP Ux Fe Bl THN Hd ACS: JM gal SS 
[\o: £t 
I, 52 A TIE - U4 - le 135 Cd 5 — J - pln lal Cl 1S JN 
IP DN-Ne : 8 Oa snd Co Tlie 1k A dG + xe A FUL Sb 25 EEG 
OES eS JH: 5 OR LOGE UY GIS LLL Os 
৬৯৬০-(৪০/...) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌, আবূ সা”ঈদ আল আশাজ্জ, ‘উসমান ইবনু আবূ শাইবাহ, 
ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ কুরায়ব (রহঃ) ..... মাসরূক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল্লাহ 
(রাযিঃ)-এর কাছে এক লোক এসে বলল, আমি মাসজিদে এক লোককে দেখে এসেছি, সে কুরআনের 
ইচ্ছামাফিক তাফসীর করছে। সে $৯ ০৯৯ +০ 36 £53} এ আয়াতের ব্যাখ্যায় বলছে যে, কিয়ামাতের 
দিন ধোয়া এসে লোকেদের আবৃত করে ফেলবে ও তাদের শ্বাসরুদ্ধ করে ফেলবে, এমনকি এতে লোকেদের 
সর্দি ন্যায় অবস্থা হয়ে যাবে। এ কথা শুনে ‘আবদুল্লাহ (রাযিঃ) বললেন, যে ব্যক্তি যে বিষয়ে জানে সে তা বর্ণনা 
করবে। আর যে না জানে তার বলা অনুচিত, আল্লাহই অধিক জ্ঞাত। কেননা অজানা বিষয় সম্বন্ধে আল্লাহই অধিক 
জ্ঞাত, এ কথা বলাই মানুষের পরিপূর্ণ জ্ঞানের লক্ষণ । কারণ এ বিষয়টি তখনই সংঘটিত হয়েছিল, যখন কুরায়শর্বা 
নাবী স্¥-এর অবাধ্যতা করেছিল। তখন তিনি তাদের বিরুদ্ধে দু'আ করেন যেন ইউসুফ ('আঃ)-এর সময়ের সাত 
বছরের মতো অভাব-অনটন তাদের উপর নিপতিত হয়। এরপর তাদের উপর অভাব-অনটন এবং ক্ষুধার কষ্ট 
এমনভাবে নিপতিত হলো যে, কেউ আকাশের দিকে তাকালে সে ধূম্রাচ্ছন্ন দেখত, এমনকি তারা হাডিড খাওয়া 
শুরু করল। তখন জনৈক লোক এসে নাবী সু্ঠ-কে বলল, হে আল্লাহর রসূল! মুযার গোত্রের জন্য আল্লাহর কাছে 
মার্জনা প্রার্থনা করুন। তারা নিশ্চয় ধ্বংস হয়ে গেল। তিনি বললেন, মুযার গোত্রের জন্য তুমি তো দুর্দান্ত সাহসী । 
রাবী বলেন, তারপর নাবী কুট তাদের জন্য আল্লাহর কাছে দুআ করলেন। তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৩০ | 
www.waytojannah.com 


Contents 
‘২১০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


করলেন, “আমি তোমাদের শাস্তি কিছু সময়ের জন্য বিরত রেখেছি। তোমরা তো তোমাদের আগের অবস্থায়ই 
প্রত্যাবর্তন করবে”- (সূরাহ্‌ আদ্‌ দুখান 88 : ১৫) । 

রাবী বলেন, অতঃপর তাদের উপর অনবরত বৃষ্টি হলো। এরপর তাদের যখন স্বচ্ছলতা ফিরে এলো তখন 
তারা আবার আগের অবস্থায় প্রত্যাবর্তন করল। তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন, “অতএব আপনি 
অপেক্ষা করুন সেদিনের, যেদিন ধুত্রাচ্ছন্ন হবে আকাশ এবং সেটা মানব জাতিকে ঢেকে ফেলবে। এ হবে কঠিন 
শাস্তি” (সূরাহ্‌ আদ্‌ দুখান ৪৪ : ১০-১১) । যেদিন আমি তোমাদের শক্তভাবে পাকড়াও করব, সেদিন আমি 


তোমাদেরকে ‘আযাব দিবই”- (সূরাহ্‌ আদ্‌ দুখান ৪৪: ১৬) । রাবী বলেন, অর্থাৎ- বাদ্রের দিন। 
(ই.ফা. ৬৮১০, ই.সে. ৬৮৬৪) 


EEE Ur cul J ve eal ur RR EE EE Ee 4 re i ES C.. A) AN) 
SA LN Ls Hs DES re SLE: Jb dl Ae Le 
৬৯৬১-(৪১/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, পীচটি 


বিষয় অতীত হয়ে গেছে: ধোয়া, শাস্তি, রোম-এর পরাজয়, পাকড়াও এবং চন্দ্রের নিদর্শন অর্থাৎ বিদীর্ণ হওয়া ৷ 
(ই.ফা. ৬৮১১, ই.সে, ৬৮৬৫) 


Abs EYL ie fae) ES 5s EES td Se Hf ES (le) IAN 
৬৯৬২-(../...) আবু সাঈদ আল আশাজ্জ, ওয়াকী' (রহঃ)-এর সূত্রে আ‘মাশ (রহঃ) হতে এ সানাদে 
অবিকল হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৬৮১১, ই.সে. ৬৮৬৬) 


EG i Ns ELLA NE ul LY Las sh 1 Mak ED (rvadfety- 141 

ue co Uf be di te ds oe 0 Gt 2d Blin — Ae od th 58 A EC dE 

PoP LR dS Sd Le ob of 52 He 0 OT Lh 3 be a a 

als Gy EE UG fv): ry sl 5 4 EE 0g “< e Lh | 
oe LE od SL At UES ff A, 


৬৯৬৩-(৪২/২৭৯৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না, মুহাম্মাদ ইবনু বাশৃশার ও আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ 
(রহঃ) ..... উবাই ইবনু কা'ব (রাযিঃ) আল্লাহর বাণী- “বড় বড় শান্তির পূর্বে তাদের আমি অবশ্যই ছোট ছোট 
শাস্তি আস্বাদন করাব"- (সৃষ্মীহ্‌ আস্‌ সাজদাহ্‌ ৩২ : ২১) এ আয়াতের ব্যাখ্যায়ু বলেছেন : উদ্দেশ্য হলো পাৰ্থিব 
বিপদাপদ, রোমের পরাজয়, পাকড়াও অথবা ধোয়া । পাকড়াও না ধোয়া এ সম্পর্কে শু'বাহ্‌ সন্দেহ প্রকাশ 
করেছেন। (ই.ফা. ৬৮১৩, ই.সে. ৬৮৬৭) 


Sd GE Gl A 
৮. অধ্যায় : চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা 
{ oH oo AEE 5 COU BS SU ccd 9 AS SH Jae EES (rafter) nan 
Gh Lt, BE Al ILD He se Sl G5: Ub Al Ab Lo pe of be Es be 
"ৰ Se FE 4 ES 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২১১ 


৬৯৬৪-(৪৩/২৮০০) ‘আম্র আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স্-এর সময় চন্দ্র দু'টুকরো হয়েছিল। তখন রসূলুল্লাহ 3% বলেছিলেন: তোমরা 
সাক্ষী থাকো ৷ (ই.ফা. ৬৮১৪, ই.সে. ৬৮৬৮) 

i of be Wh FR GF SOY SE Hh dE a GS Hf ES C../g-1A1e 
25d 5 bie Boy CT cel go LSS of Bo Se 5 al sb BoC 
ch Bl SE Le i 0 OF we A Le (EYL op gle OF UST — 25 ily, — ng 
Sy gh 00 IG Ss Fh Si ly oi HE 2 do Ee OO UG > xa 
My Fer BE Al S40 JH 

৬৯৬৫-(৪৪/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘উমার ইবনু হাফ্স 
ইবনু গিয়াস ও মিন্জাব ইবনুল হারিস আত্‌ তামীমী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, মিনায় আমরা রসূলুল্লাহ 3-এর সাথে ছিলাম । এমতাবস্থায় অকস্মাৎ চাদ দু'টুকরো হয়ে গেল। এক 


টুকরো পাহাড়ের পিছনে পতিত হল এবং অপর টুকরো পাহাড়ের সামনে। তথন রসূলুগ্লাহ টে আমাদেরকে 
বললেন, তোমরা দাক থাকো জিরা ৬৮১৫, ই.সে. ৬৮৬৯) 


be EI op dit BS cl ডু GA Sah th Al BE BS (ft) 1411 


Kd Ss FE dl J i ob Th SS Gl: 03202 5 2 5 be ci of C2 
A Hl BE al 4 JB Jd 5 Aly CAS, Ll Sa 
৬৯৬৬-(৪৫/.. ১ ্ৰাইদুযাহ ইবনু সুণ্ভাখ আল ‘আম্বারী (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বৰ্ণিত । 


তিনি বলেন, রসূলুল্লাহ 3%-এর সময় চন্দ্র ফেটে দু'টুকরো হয়ে যায়। টি কতক পাহাড় আলা ক্র 
ফেলেছে এবং অপর এক টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। তখন রসূুন্পাহ সুন বললেন : হে আল্লাহ! 
তুমি সাক্ষী থাকো । (ই.ফা. ৬৮১৬, ই.সে. ৬৮৭০) 


te Al be EY oo ded ES ch BES bd 09 Al SE BS (Arf. jy AAW 
Ea he FE Zl co CAE 


৬৯৬৭-(../২৮০১) “উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)- এর সানাদে নাবী সর্ট হতে 
হুবহু বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬৮১৭, ই.সে. ৬৮৭১) 


5 J: 12 aa Ec ok th Lo ua AS ty ty ES (eee) TOA 
Je dd EELS IE aD G35 ded oe Ba OF Ab As be ASS dsr 
Ae Le 
৬৯৬৮-(.../...) বিশ্র ইবনু খালিদ ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... শুবাহ্‌ (রাযিঃ) হতে অবিকল 


বৰ্ণনা করেছেন। তবে ইবনু আবূ ‘আদী (রহঃ)-এর হাদীসের মধ্যে রয়েছে যে, তারপর তিনি বললেন : তোমরা 
সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো । (ই.ফা. ৬৮১৭, ই.সে. ৬৮৭২) 


Wwww.waytojannah.com 


Contents 


২১২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


[] 30rd, 


Ei A ty Lay) ES YU AL Ly LES a LAD FE (casrfeny-1414 
Sah Sith AT AT a of HE al IAD lb Le Alf dl oe A Es ots 
:_ ৬৯৬৯-(৪৬/২৮০২) যুহায়র ইবনু হার্ব ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস (রাধিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, মাক্কাহ্বাসী লোকেরা রসূলুল্লাহ 3%-এর কাছে তাদের একটি নিদর্শন (মু‘জিযা) দেখানোর অনুরোধ 
করল । তিনি তাদের দু'বার চন্দ্র দু'টুকরো হওয়ার নিদর্শন দেখালেন। (ই.ফা. ৬৮১৮, ই.সে. ৬৮৭৩) 
co UP BG ie ie US VSN Le UG dl) Lo EOL SESS (fe). 
৬৯৭০-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে শাইবানের অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৮১৮, ই.সে. ৬৮৭৪) 
ut ES EI gs ok 5 LED EE td LE EES, (ft) 1A) 
cou Boa ee « PA - 2 ds . -« 
DA Sl: UU ol Uo 538 Le dt UE HS 0 Sy ORL Lh LOLS San 1D SG EG 
FE Al ID Ae oe 8 BA gS of SS 5 


El 


৬৯৭১-(৪৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস (রাযিঃ).থেকে বর্ণিত । তিনি 
বলেন, চাদ দু'টুকরো হয়েছে। 
তবে আবু দাউদ (রহঃ)-এর হাদীসে রয়েছে, রসূলুল্লাহ 3%-এর সময় চাদ দু'টুকরো হয়েছে। 


(ই.ফা. ৬৮১৯, ই.সে. ৬৮৭৫) 
ul RD Ih 09 8 0 sa EEG dll 58 L3 cng BiG (rArfa)-1AVY 
FE 2 JAD SL cle Gi Sy: I 
৬৯৭২-(৪৮/২৮০৩) মূসা ইবনু কুরায়শ আত্‌ তামীমী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ বুু-এর সময় চাদ দু'টুকরো হয়েছে। (ই.ফা. ৬৮২০, ই.সে. ৬৮৭৬) 
039 FP dl Cn cH se Hdl LY: UL - 
৯. অধ্যায় : আল্লাহ তা'আলার চেয়ে বেশি ধৈর্যশীল আর কোন সত্তা নেই 
be tan oo Ld ffs dies Hf Es ds of 0 8 Hf EBS (Ae teay-14VY 
Lal Bf ye BRE al J) 6: UF Gaga off CF Al SAO AE of OF HE OF a 
CAEL bods A BA Gd 3 US AY To on LG SH se 
৬৯৭৩-(৪৯/২৮০৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) E আৰু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : কষ্টকর কোন কথা শোনার পর আল্লাহ তাআলার চেয়ে বেশি ধৈর্যশীল আর 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জারাত ও জাহান্নামের বর্ণনা ২১৩ 


কোন সত্তা নেই । অবস্থা এই যে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হয় এবং তাঁর জন্য সন্তান সাব্যস্ত করা হয়, 
এরপরও তিনি তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে রিয্ক দান করেন। (ই.ফা. ৬৮২১, ই.সে. ৬৮৭৭) 
Ee Ss ES IU Eh ale Ho OFS of A Ae 0 LOL BS (cE 
Jy aha BEL cp ce of OF LA SAU Se of be 5h 0 Bn BES cond) 
ESA HNN A SELL 
৬৯৭৪-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও আবু সা‘ঈদ আল আশাজ্জ (রহঃ) ..... আবু মূসা 


(রাযিঃ)-এর সূত্রে নাবী 3% হতে হুবহু হাদীস বর্ণনা করেছেন। তবে হাদীসের মধ্যে Yh A ৯5, কথাটি 
উল্লেখ নেই । (ই.ফা. ৬৮২২, ই.সে, ৬৮৭৮) 


> cn has EC ‘bY ur Ee al EP cs gr nl Ae > (.../e0-) "Yo 

SH se a BU: BE lJ) Ub ok 2 dl Se Ub : Id | LAN Xe al be 
ais hdd HES Bh a AG NT 2 UGG SD OES RE ES A On 
৬৯৭৫-(৫০/...) ‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু কায়স (রাযিঃ) থেকে বর্ণিত । 

রসূলুল্লাহ 3% বলেন, কষ্টকর কোন কথা শোনার পর আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই । কেননা মানুষ 


আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে এবং তাঁর জন্য সন্তান সাব্যস্ত করে, এতদসত্বেও তিনি তাদের জীবিকা নির্বাহ 
করেন, তাদেরকে মাফ করেন এবং তাদেরকে প্রয়োজনীয় সব কিছু প্রদান করেন। (ই.ফা. ৬৮২৩, ই.সে. ৬৮৭৯) 


LA3 O41 fdas Fl35 Sls lb GU -). 
১০. অধ্যায় + কাফির কর্তৃক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ দিতে চাওয়া প্রসঙ্গ 
Ue of UF det BS al ES GGG Bos Lh A EE EES (TAcofor)-14VN 
IE Ue i Al SAY Es SIE MIG : UU HE ce AC 5 od be al 
UA ole Shy a i Cal his CSS UH: Uk ey Ut cil ts CS Gn 
a Sl ded Ys - MAA =n 


৬৯৭৬-(৫১/২৮০৫) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয আল ‘আম্বারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাষিঃ)- এর 
সূত্রে নাবী 3% থেকে বর্ণিত । তিনি বলেন, জাহান্নামীদের মাঝে যার শাস্তি সবচেয়ে কম হবে, আল্লাহ তাআলা 
তাকে বলবেন, পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু যদি তোমার হয়ে যায়, তবে কি তুমি এসব 
কিছু মুক্তিপণ হিসেবে প্রদান করে নিজেকে ‘আযাব থেকে রক্ষা করবে? সে বলবে, হ্যা, অবশ্যই । তখন তিনি 
বলবেন, তুমি আদামের পৃষ্ঠে থাকা অবস্থায় আমি তো তোমার কাছে এর থেকেও সহজ জিনিস আশা করেছিলাম । 
তা হলো, তুমি শির্ক করবে না। রাবী বলেন, আমার মনে হয়, তিনি বলেছেন : তাহলে আমি তোমাকে 
দাহন গরের ররর যা জল যত গছা জর দরজেয যয ডেল (হজ ৬৮২৪, ই.সে. ৬৮৮০) 


লা! Ee Ered Ea ol oo - L~s Ere yh Hak LESS (fc) AVY 
EEG HA EN Sa V9 TY hes FRE Lol co SSS RE PI Be ND 


Wwww.waytojannah.com 


Contents 


২১৪ * সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৬৯৭৭-(../..) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি নাবী 
কু থেকে অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি 4 এড সু, কথাটি উল্লেখ করেননি। 
(ই.ফা. ৬৮২৫, ই.সে. ৬৮৮১) 
Ns al cn PEE AD 0: ; SEL G25: Br dl: Ae ES (.. Jo) MAYA 
Sle wn El [Ee SIE ur “ Es celia wn Le Ee HAY BES El SE BE Bs 
: U8 0 GE HE caf a5 2h te OE ST LB Ls EY NY: JN HE a 
Cl Le Lf ld: HOE os 
৬৯৭৮-(৫২/...) “উবাইদুল্লাহ ইবনু আল কাওয়ারিরী, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও 
ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী 3% বলেন, কিয়ামাতের দিন 
কাফিরদেরকে বলা হবে, তুমি কি বলো, যদি তুমি পৃথিবী সমতুল্য স্বর্ণের মালিক হও, তাহলে মুক্তিপণ হিসেবে তা 
প্রদান করে তুমি কি নিজেকে শাস্তি হতে রক্ষা করবে? সে বলবে, হ্যা অবশ্যই । তখন তাকে বলা হবে, তোমার 
নিকট হতে তো এর থেকে অধিক সহজ বিষয় কামনা করা হয়েছিল। (ই.ফা. ৬৮২৬, ই.সে. ৬৮৮২) 
US E955 2h Se EAS CT BE 0 ED ED AL tr Se BS (for) nV 
HE oF pd UF Be ASP of Sh a be iD - fle Oo - cy) Se 
Cb ia a fh le ct Ete 4 EF JU A Le ahs 
৬৯৭৯-(৫৩/...) ‘আব্দ ইবনু হুমায়দ ও ‘আম্র ইবনু যুরারাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে 


নাবী 3% হতে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, তাকে বলা হবে, তুমি মিথ্যা বলেছ। 
তোমার কাছে তো এর থেকে সহজ বিষয় কামনা করা হয়েছিল। (ই.ফা. ৬৮২৭, ই.সে. ৬৮৮৩) 


4429 oF BEY pit: Gl 1 
১১. অধ্যায় : (কিয়ামাতের দিন) কাফিরদের অধোমুখী করে একত্র করা হবে 

SOAs BS YG - 3 Bly — ALS 0 SEG mA OF TRG GES (Aso) NA. 
Ce 23h 253 Us dl U0 G : UU SD Ef iC tn dl ES B36 ie OU ES Lo 
2 42s che EG Uf ke V3 GY BLD che EL GOS J LOB LS 1829 

ED es cb ES J 
৬৯৮০-(৫৪/২৮০৬) যুহায়র ইবনু হার্ব ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, এক লোক জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল $%! কিয়ামাত দিবসে কাফিরদেরকে 


নিম্নমুখী করে কিরূপে উত্িত হবে? তিনি বললেন, যিনি দুনিয়াতে উভয় পায়ের উপর ভর করে চালিত করেছেন, 
তিনি কি কিয়ামাতের দিন তাদেরকে মুখের উপর ভর করে চালাতে সক্ষম হবেন না? 


এ হাদীস শুনে কাতাদাহ্‌ বললেন, আমার রবের মর্যাদার শপথ! অবশ্যই তিনি সক্ষম হবেন। 
(ই.ফা. ৬৮২৮, ই.সে. ৬৮৮৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২১৫ 


Hh ob Us RE Ely Dn 3 Wi A pal dia El -NY 


১২. অধ্যায় : দুনিয়ার সর্বাধিক স্বাচ্ছন্দ্যভোগী ব্যক্তিকে জাহান্নামে অবগাহন এবং সবচেয়ে কঠিন 
দুরাবস্থাভোগী ব্যক্তিকে জান্নাতে অবগাহন করানো প্রসঙ্গ 

ali te Ale Lp BED UAL oA 02 5 BS SE Se BS (vAcvfoo)- 114A) 

Lh 2s 5 A ow GD OA ls 8 FEE Al JSD U6: U6 AC oh pl Lo 


“ 


) - 7B a 5° Ke Re it ”nf- i AT el 1 Tey ৎ 2 ্‌ "ss js 
Lady YI Tl ss Cy a THES SD OF GOB BAe DG E08 
TO GS 0% hl 8 le Eo Bh ol bye GD 8 Cag pl ls 3s AD 

2 4 - LEE EE EAE ER © 
iiss LY bh fh a UD GANG Yt 0358 T5555 By Da BIH lags SYS 

৬৯৮১-(৫৫/২৮০৭) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত ৷ রসূলুল্লাহ 
3 বলেন : জাহান্নামের উপযোগী-দুনিয়ায় সর্বাধিক সচল ও ধন-সম্পদের অধিকারী লোককে কিয়ামাতের দিন 
উপস্থিত করা হবে। এরপর তাকে জাহান্নামের আগুনে একবার অবগাহন করিয়ে বলা হবে, হে আদাম সন্তান! 
দুনিয়াতে আরাম-আয়েশ কখনো তুমি ভোগ করেছো কি? কখনো তুমি স্বাচ্ছন্দ্য অবস্থায় দিন অতিবাহিত করেছো 
কি? সে বলবে, আল্লাহর শপথ! হে আমার প্রতিপালক! না, কক্ষনো করিনি। এরপর জান্নাতের উপযোগী দুনিয়ায় 
সর্বাধিক দুরাবস্থা সম্পন্ন লোককে আনা হবে। এরপর তাকে জান্নাতে একবার অবগাহন করিয়ে জিজ্ঞেস করা হবে, 
হে আদাম সন্তান! কখনো তুমি কষ্টে দিনাতিপাত করেছো কি? হৃদয় বিদারক এবং ভয়াবহ অবস্থায় দিনাতিপাত 
করেছো কি? সে বলবে, আল্লাহর কসম, হে আমার প্রতিপালক! কক্ষনো আমি কষ্টের সাথে দিনাতিপাত করিনি 
এবং দুঃখ কক্ষনো দেখিনি । (ই.ফা. ৬৮২৯, ই.সে. ৬৮৮৫) 


Gy ob BED LLG Baily SVG GAD pd HELD Cal fl El - NT 
১৩. অধ্যায় : নেকীর প্রতিফল মু’মিনকে দুনিয়া ও আখিরাত দু’ জগতে প্রদান করা হয় এবং 
কাফিরের নেকীর প্রতিফল দুনিয়াতেই তবরাম্বিত করা হয় 


TS JG - ay BW — A Lh A59 ABS 0 C3 8 Hh EES (Axon) 14AY 
Yay BE Al JD U6: Ub AG oh of ie AIS LP 3 OF HD UIST oh 0 S59 
Ad Gs ee Ces AE Uy EAT 8 Ug SG GY fg oS CS beg BBS 
a S33 BLS HOG LIAS od ai YE WS 
৬৯৮২-(৫৬/২৮০৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : একটি নেকীর ক্ষেত্রেও আল্লাহ তা'আলা কোন 
মু'মিন বান্দার প্রতি অত্যাচার করবেন না। বরং তিনি এর ফলাফল দুনিয়াতে দান করবেন এবং আখিরাতেও দান 
করবেন। আর কাফির লোক পার্থিব জগতে আল্লাহর উদ্দেশে যে সৎ ‘আমাল করে এর প্রতিদান স্বরূপ তিনি তাকে 


জীবিকা নির্বাহ করেন। পরিশেষে আখিরাতে প্রতিফল দেয়ার মতো তার কাছে কোন সৎ ‘আমালই থাকবে না। 
(ই.ফা. ৬৮৩০, ই.সে. ৬৮৮৬) 


WwwwW.Waytojannah.com 


Contents 


hed সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


UP SG LES cl Chale UN ale US dtl Lal Lf nals Es (/-1AAT 
Ely Wn a Lab os abl LS WB 3D ty HEE Al JA te SL Hf aC os od 
“Sell ce Al od Co UR FAS 5 SLE A AG Bl Dh egal 
৬৯৮৩-(৫৭/...) ‘আসিম ইবনু নাযূর আত্‌ তামীমী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি রসূলুল্লাহ 3% থেকে রিওয়ায়াত করেছেন যে, কাফির যদি দুনিয়াতে কোন সৎ 'আমাল করে তবে এর 
প্রতিদান স্বরূপ দুনিয়াতেই তাকে জীবনোপকরণ প্রদান করা হয়ে থাকে। আর মু'মিনদের নেকী আল্লাহ তা'আলা 


আখিরাতের জন্য জমা করে রেখে দেন এবং আনুগত্যের প্রতিফল স্বরূপ আল্লাহ তা'আলা তাদেরকে পৃথিবীতেও 
জীবিকা নির্বাহ করে থাকেন। (ই.ফা. ৬৮৩১, ই.সে. ৬৮৮৭) 


UF ea UF gle C3 SAG LE UAL LN al SE Ly BL BG (fj NAAE 
৬৯৮৪-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ আর্‌ রুয্যী (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সূত্রে নাবী সুই 
হতে অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৩২, ই.সে. ৬৮৮৮) . 
at “7 St লে abn i 2 ন Ll ল 
J023) iS BU JG EAS aad fa: Slt 
১৪. অধ্যায় : মু’মিনের দৃষ্টান্ত শস্যক্ষেতের মতো এবং মুনাফিক ও কাফিরের দৃষ্টান্ত 
দেবদার্ু গাছের মতো 
LF GIA Uo asa UE se Le UES At of LL OG HH EES (vA. qfom)-11AS 
IH Vs AS ED GY EN BS cag da BEE dl JAD UN: IEA off Uo es 
MLaDLS HEY INNES BS BUY Sy SL Hi Cajal 
৬৯৮৫-(৫৮/২৮০৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 38 বলেছেন: মু'মিনের দৃষ্টান্ত শস্যক্ষেতের মতো। বাতাস সবসময় তাকে আন্দোলিত করে। 
অনুরূপভাবে মু'মিনের উপরও সবসময় বিপদাপদ আসতে থাকে। আর মুনাফিকের দৃষ্টান্ত দেবদারু গাছের মতো । 
মূল উৎপাটন হয়ে যায়; কিন্তু সেটা আন্দোলিত হয় না। (ই.ফা. ৬৮৩৩, ই.সে. ৬৮৮৯) 
GAD op ane BES SPIN Xe ie AD CO LE cps) Lh Lot ES (fe) UAT 
MA AS Tk EC BN XE Ss Bd GE ay is 
৬৯৮৬-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি* ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ১" যুহরী (রহঃ) থেকে এ সূত্রে 


2 


অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে ‘আবদুর রাষয্যাক-এর হাদীসে 4-এর স্থলে 4%; উল্লেখ রয়েছে 
(উভয়ের অর্থ একই, অর্থাৎ আন্দোলিত করে)। (ই.ফা. ৬৮৩৪, ই.সে. ৬৮৯০) 


LES YG ts 0 Loy as Ch dl Le ES A of 2 OG Hf BES (rat efoa)y-1A4AY 


UD Jb: J FS 43 ce 05 FS LH ED Al Ch Ale be BS od ty HUE 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২১৭ 


ENE 2 ja EE EE ss “32 - as eS est we ee ‘a te ils > 
hay Ed SE SA US a GE aly ED) UE EU Ow ASD FES cayall Ja FRE dl 
CEA Fe USL OG SE Et VY UL ce Sh FINI JS AE 
৬৯৮৭-(৫৯/২৮১০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... কাব ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 38 বলেছেন : মু'মিনের দৃষ্টান্ত নরম চারাগাছের মতো । বাতাস সেটাকে দুলাতে থাকে 
কখনো তাকে নুইয়ে ফেলে আবার কখনো একেবারে সোজা করে ফেলে। এমনিভাবে অবশেষে সেটা পূর্ণতা লাভ 
করে শুকিয়ে যায়। আর কাফিরদের দৃষ্টান্ত হচ্ছে স্বীয় কাণ্ডে দাড়ানো দেবদারু গাছের মতো । কোন কিছুই তাকে 
নাড়াতে পারে না। কিন্তু এটা একেবারেই মুলোৎপাটিত হয়ে যায়। (ই.কা. ৬৮৩৫, ই.সে. ৬৮৯১) 
ES Yu ‘5 0 AN Sey Gl CF Be [Es A OF IR ES (fe) UAUAA 
a BE al J U6: Ib 2 bo 4 of ok 0h CaN SE LF HH oh da bo Ge 
UA ARC OTE I 0 ECU i EU be LY LS oad 
aly EPEC OG RL Veet § oh A FN 
৬৯৮৮-(৬০/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... কা'ব ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: মু'মিনের দৃষ্টান্ত নরম চারাগাছের মতো। বাতাস তাকে আন্দোলিত করে। বাতাস কখনো 
তাকে নুইয়ে দেয়, আবার কখনো একেবারে সোজা দাড় করিয়ে দেয়। এমনি করে তার মৃত্যুক্ষণ এসে উপস্থিত 
হয়। আর মুনাফিকের দৃষ্টান্ত দাড়ানো দেবদারু গাছের মতো, কোন কিছুই তাকে নত করতে পারে না। পরিশেষে 
তাকে একেবারেই মূলোচ্ছেদ করে দেয়। (ই.ফা. ৬৮৩৬, ই.সে. ৬৮৯১!ক]) 
ES GG Ls ty ED JU Oe ts BDL SE LF LOL HESS (ATTA 
he 0 Ge FE Gl op col Co oA 0 GS A Ae Le GAY Ch A be LL 
2 JG CS LY Bar JB 3 Cy TN KS BE ay rs CP S90 8 J 
৬৯৮৯-(৬১/...) মুহাম্মাদ ইবনু হাতিম ও মাহমুদ ইবনু গাইলান (রহঃ) ..... কা'ব ইবনু মালিক (রািঃ) 
থেকে বর্ণিত । তিনি নাবী 3 হতে বর্ণনা করেছেন। তবে মাহমূদ-এর রিওয়ায়াতে বিশ্র-এর সূত্রে বর্ণিত আছে, 
$5091 $5 4) চু ‘কাফিরের দৃষ্টান্ত দেবদারু গাছের মতো! । আর ইবনু হাতিম (রাযিঃ) যুহায়র (রাযিঃ)- 
এর ন্যায় 3: 0% অর্থাৎ- মুনাফিকের দৃষ্াস্তের কথাটি বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৩৬, ই.সে. ৬৮৯২) 
= SLY Ef aE cu [EA yu smile nn abil Kf 4 » a LE, (A/D) NAA 
OF JE esl Ue IC oF AS 0H A Ae Co pA HUN - GAH CF An be Oe te 
be Ugh 8 bh VU, else 5 BE a op — a3 ie AL 0h SS OF OF 
MIN Se AE Fay cs 
৬৯৯০-(৬২/...) মুহাম্মাদ ইবনু বাশৃশার ও ‘আবদুল্লাহ ইবনু হাশিম (রহঃ) ..... কা'ব ইবনু মালিক 
(রাযিঃ)-এর সানাদে নাবী সু হতে তাদের অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তারা দু'জনেই ইয়াহইয়া 
(রহঃ) হতে বর্ণনা করেছেন যে, কাফিরের দৃষ্টান্ত দেবদারু গাছের মতো। (ই.ফা. ৬৮৩৭, ই.সে. ৬৮৯৩) 


সীত মসলা (৬) য্ৰ্সা_২ | 
Wwww.waytojannah.com 


Contents 


২১৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


iy So casa da: ly — 0 
১৫. অধ্যায় : মু'মিনের দৃষ্টান্ত খেজুর গাছের মতো 

3 Bil, = dsl S22 23 Les dela Oh EE Cl LF 3 BES (Yann) 141) 
050 AE Ch dl SE le 3 Ob Dhl Se AL Jn CH Oss — cell UES 16 - 
Eh. TA Te ASE BLL Se Cy Es LEG YE th Cn CY HE Al ISD ON: 
SID SS 5 all 

CA UB U6 dl UL GTA Ce ES 1b CASALL Ay Uf ri oh C599 A Se UN 

ME, 1 te Lh LA Hn Cn: COGS LOY : UE Sahl BS 5K YE 

৬৯৯১-(৬৩/২৮১১) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ইবনু. সা‘ঈদ ও ‘আলী ইবনু হুজুর আস্‌ সা'দী 
(রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । রসুলুল্লাহ 3 বলেন, গাছ-গাছালির মধ্যে এমন 
একটি গাছ আছে, যার পাতা ঝরে পড়ে না এবং তা হলো মু'মিনের দৃষ্টান্ত । তোমরা আমাকে বলতে পার, সেটা 
কোন্‌ গাছ? তারপর লোকজনের ধারণা জঙ্গলের কোন গাছের প্রতি নিবদ্ধ হল। 

‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন, আমার মনে হতে লাগল যে, তা হলো খর্জুর বৃক্ষ । কিন্তু আমি লজ্জাবোধ 
করলাম । সহাবায়ে কিরাম (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল কটু! আপনিই আমাদের তা বলে দিন। রসূলুল্লাহ 
সু্ট বললেন : তা হলো খর্জুর বৃক্ষ । 

‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন, এরপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম । তিনি 
বললেন, তুমি যদি তখন তা বলে দিতে যে, সেটা হলো খর্জুর বৃক্ষ, তবে আমি অমুক অমুক জিনিস লাভ করার 
চাইতেও অধিক খুশী হতাম । (ই.ফা. ৬৮৩৮, ই.সে. ৬৮৯৪) 
AR) be oH BS 35 5 WS BS gall BE LD Lok ED (HOTTY 
Uke 1225 be cA SEL Ui BE Al ILD UN: JUTE SH OF Ue be id 

GAS od On VE OSES LA Bd . Nogall Fo 
Cl sh SELB GA of Sd cd A A e305 dh ly: SE UN 
Alin a BE Al ID UN FSC Uli lel 
৬৯৯২-(৬৪/...) মুহাম্মাদ ইবনু ‘উবাইদুল্লাহ আল গুবারী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত। 
একদা রসূলুল্লাহ 3 তার. সহাবাগণকে বললেন, এমন একটি গাছ আছে, যার দৃষ্টান্ত মু'মিনের মতো, এ গাছটি 
কি গাছ, তোমরা কি আমাকে বলতে পার? তখন লোকেরা জঙ্গলের গাছসমূহ থেকে এক একটি গাছের কথা বর্ণনা 
করল। 

ইবনু ‘উমার (রাযিঃ) বলেন, আমার মনে হতে লাগল, তা হলো খেজুর গাছ। তখন আমি বলার ইচ্ছা 
করলাম। কিন্তু সেখানে যেহেতু সমাজের বয়োবৃদ্ধ ব্যক্তিগণও ছিলেন, তাই আমি কথা বলতে ভয় পাচ্ছিলাম । 
লোকজন চুপ হলে রসূলুন্মাহ 3% বললেন, তা হলো খেজুর গাছ। (ই.ফা. ৬৮৩৯, ই.সে. ৬৮৯৫) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২১৯ 


5 oF Ae Lh UU BS VG AE ON AES of 2 8 HES (fj AAT 
YL 3% a EEE Bn A YE Cm: U6 MEL be 
৬৯৯৩-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... মুজাহিদ (রহঃ) থেকে 
বর্ণিত। তিনি বলেন, আমি মাদীনায় ইবনু “উমার (রাযিঃ)-এর সাথে ছিলাম। একটি হাদীস ছাড়া রসূলুল্লাহ 3% 
হতে কোন হাদীস বর্ণনা করতে তাকে আমি শুনিনি। তিনি বলেন, আমরা নাবী সু -এর সাথে বসা ছিলাম তখন 
তার নিকট খেজুর গাছের মাখি আনা হলো। তারপর তিনি পূর্বোক্ত হাদীস দু'টোর মতো এ হাদীসটি বর্ণনা 
করলেন। (ই.ফা. ৬৮৪০, ই.সে. ৬৮৯৬) 
9 Eds 6 Aa Cas J te BS wf Ho Has BHI ES Cd NAA 
He 5545S Ube FE 3 Jo ff : ds re 
৬৯৯৪-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার 
(রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ সু-এর কাছে খেজুর গাছের মাথি আনা হলো। তারপর তিনি 
পূর্বোক্তদের অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৪১, ই.সে. ৬৮৯৭) 
ceil be Cb Lh dl He Be Ad A ES As A Ch 8 HES (fe) 110 
SHY od OXI 22 Es DET JB BE JD Be ls : J JE OF ok 
Mr BE 
om Ui SF Cf Go Be SS 15 lg Ss Ob LLL Xd bal 3d J 
A en SLi YE 80 als GH ok oh Sh: Ab CH ON 
1 1 ie CA VB LSU : 2 JH Gs J 
৬৯৯৫-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমরা নাবী 3%-এর নিকট উপবিষ্ট ছিলাম । এ সময় তিনি বললেন, এমন একটি গাছ আছে যা মুসলিম 
লোকের ন্যায়, যার পাতা কখনো ঝরে পড়ে না, গাছটি কি গাছ তোমরা কি আমাকে বলতে পার? | 
ইব্রাহীম ইবনু সুফ্ইয়ান (রহঃ) বলেন, সম্ভবতঃ ইমাম মুসলিম (রহঃ) বলেছেন, cS il যা 
প্রত্যেক মৌসুমে ফল প্রদান করে। তবে আমি ছাড়া অন্যান্যদের বর্ণনায়ও আমি পেয়েছি ০2 4 হন ৯১১ 
অর্থাৎ Y ছাড়া । 
ইবনু ‘উমার (রাধিঃ) বলেন, আমার মনে হতে লাগল, তা হলো খেজুর গাছ। কিন্তু তখন আমি দেখলাম যে, 
আবু বাক্র ও ‘উমার (রাযিঃ) কিছুই বলছেন না। তাই কোন কথা বা কিছু বলা আমার ভালো লাগলো না । কিন্ত 
‘উমার (রাযিঃ) এ কথা শুনে বললেন, যদি তুমি বলে দিতে তবে অমুক অমুক জিনিস লাভ করা হতেও আমি বেশি 
খুশী হতাম । (ই.ফা. ৬৮৪২, ই.সে. ৬৮৯৮) 


Wwww.waytojannah.com 


Contents 


bh OU oS a Chg uli Lids BU ay LE oss ly 11 
১৬. অধ্যায় : শাইতানের উসৃকিয়ে দেয়া, মানুষের মাঝে ফিত্নাহ্‌ সৃষ্টি করার উদ্দেশে শাইতান 
কর্তৃক সেনাদল পাঠানো এবং প্রতিটি মানুষের সঙ্গে একজন সাথী রয়েছে 
ULE JF, GA GE I CALS 2 Beds Ae al 09 OLE EES (rarvyfo)j-1441 
SO UY: 0% BE ll Chad: U8 0 be CE off be oil ck ue BL 
PEE OES 8 UST Onl E252 od Olah ES Lf 
৬৯৯৬-(৬৫/২৮১২) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3 থেকে শুনেছি, তিনি বলেন, আরব ভূখণ্ডে মুসম্লীগণ শাইতানের 
উপাসনা করবে, এ বিষয়ে শাইতান নিরাশ হয়ে পড়েছে। তবে তাদের একজনকে অন্যের বিরুদ্ধে উস্‌কিয়ে দেয়ার 
ব্যাপারে নিরাশ হয়নি। (ই.ফা. ৬৮৪৩, ই.সে. ৬৮৯৯) 


Ade sf BES i sf By CoS ES de df ts 8 Hf EES, (fen) 144V 
UY ie cue Y cp LASS 
৬৯৯৭-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে এ সূত্রে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৪৪, ই.সে. ৬৯০০) 
ULE IU, GS GOL J cold th GEMS AB df ty IEE Gs (TAYT/AY-TAAA 
OY A YY: U6 HE al Cis + UH DG Le OL ff be LEY cp Cpe BG 
i Pei f ais AAR [i Cal ডি Fa NG cl রা) se 
৬৯৯৮-(৬৬/২৮১৩) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জারীর (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী 3% হতে শুনেছি । তিনি বলেন, নিশ্চয়ই ইব্লীসের ‘আর্শ সমুদ্রের উপর 
স্থিরকৃত । সে লোকেদেরকে ফিত্নায় নিপতিত করার উদ্দেশে তার বাহিনী পাঠায়। শাইতানের কাছে সবচেয়ে বড় 
সে-ই, যে সবচেয়ে বেশি ফিত্নাহ্‌ সৃষ্টিকারী । (ই.ফা. ৬৮৪৫, ই.সে, ৬৯০১) 
JU - ES oN Billy — Lal 9 GET 50d ts Le AE ff Gs (C.Av-1144 
Es Ol GY FEE Al ILD Oi: U6 0 be Ob off be LEY Bs dys ff Gl 
ley i ld 358 AT Los Ss peakol HL Hie AU I LG 0h ke XE 
- 4 - Ll CH A A AGL: JA AST Lon ts OU Ee Exile CL J 


. 2 4 . পল 
St ds Sie ASS 


IE NAS: a 


তাদের একজন এসে বলে, আমি অমুক অমুক কাজ করেছি। সে বলে, তুমি কিছুই করনি। অতঃপর অন্যজন এসে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা "২২১ 


বলে, অমুকের সাথে আমি সকল প্রকার ধৌকার আচরণই করেছি । এমনকি তার থেকে তার স্ত্রীকে আলাদা করে 
দিয়েছি। তারপর শাইতান তাকে তার নিকটবর্তী করে নেয় এবং বলে হুটা, তুমি খুব ভাল । 
রাবী আ‘মাশ বলেন, আমার মনে হয় তিনি বলেছেন: অতঃপর শাইতান তার সাথে আলিঙ্গন করে। 
(ই.ফা, ৬৮৪৬, ই,সে, ৬৯০২) 


Cs Le HM of be ne BS cl ts ts) Eo st OLE FS Ue LAY Yen 
BE 455 gab A Sie REALE USE Et 05% BE an 3 22 

৭০০০-(৬৮/...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাখিঃ) থেকে বর্ণিত। তিনি রসূলুল্লাহ সু্-কে 
বলতে শুনেছেন, শাইতান তার সৈন্য বাহিনীকে পাঠিয়ে লোকেদেরকে ফিত্নায় নিপতিত করে। তম্মধ্যে সে-ই 
তার নিকট সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী যে অধিক ফিত্নাহ্‌ সৃষ্টিকারী । (ই.ফা. ৬৮৪৭, ই.সে. ৬৯০৩) 


ee J, Ll CE J clo 9 CEE pe “a (9 “ai ES (YAY) Ye) 
dl du) Ob: U8 20 0h al 3 bo ol Ce Sl fo pe dL bP oh BS 
HY GUS : 5 4 dD GS : EE oad On Sih 3s LS Hy SY LT io ie UY SHE 
8) Ab Si Ll ae al in 
৭০০১-(৬৯/২৮১৪) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... “আবদুল্লাহ ইবনু 
মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের প্রত্যেকের সাথেই একটি 
শাইতান নির্ধারিত আছে। সহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল! আপনার সাথেও কি? তিনি বললেন, হ্যা, 
আমার সাথেও । তবে তার মুকাবিলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমি তার সম্পর্কে সম্পূর্ণরূপে 


নিরাপদ । এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া কক্ষনো অন্য কিছুর নির্দেশ দেয় না। 
(ই.ফা. ৬৮৪৮, ই.সে. ৬৯০৪) 


be ~ see OF OG — AN Ie US YG UN UH Ed I BS (fy Vee 
A546 Ce ChSs 435 5 Je be GF US BS dt ds A Bsc 
ESC Ce 5s nhl Ce Sh 43 Ss SS UBL Se A UE BS Be. 2 AL 


৭০০২-(.../...) ইবনুল মুসার, ইবনু বাশৃশার (রহঃ) ও আবূ বাক্র ইবনু শাইবাহ্‌ (রহঃ) ..... মানসূর 
(রহঃ)-এর সূত্রে জারীর থেকে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে সুফ্ইয়ান (রহঃ)-এর হাদীসের মধ্যে রয়েছে 
যে, প্রত্যেক মানুষের সাথে একটি শাইতান সঙ্গীরূপে এবং একজন ফেরেশ্তা সঙ্গীরূপে নিযুক্ত রয়েছে। 


(ই.ফা. ৬৮৪৯, ই.সে. ৬৯০৫) 

ol cP os si wal hs Ul BS SI Ss C2 US EES (rato) Yet 
Sd ude tet HE Al OU HES HE Cll Eo ia { EEL LL Ed 
Se SY dU: ee SATU I Oe RE 
: 6 TUE adsl dl IMD G : cll ALLL SLO SH: 3 4 J54D JB sae ce 
Ae al CO CS BF : Ub Al UMD UTES: CH ar: UF CY Sy: oH 
Ee BS 

Wwww.waytojannah.com 


Contents 
২২২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭০০৩-(৭০/২৮১৫) হারূন ইবনু সা'ঈদ আল আইলী (রহঃ) ..... নাবী 3ু-এর সহধর্মিণী ‘আয়িশাহ্‌ 
সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, কোন এক রজনীতে রসূলুল্লাহ 3% তার কাছ থেকে বের হলেন। 
তিনি বলেন, এতে আমার মনে কিছুটা অহমিকা আসল । তারপর তিনি এসে আমার অবস্থা অবলোকন করে 
বললেন, হে ‘আয়িশাহ্‌! তোমার কি হয়েছে? তুমি কি ঈর্ষাপরায়ণ হয়েছো? উত্তরে আমি বললাম, আমার ন্যায় 
মহিলা আপনার ন্যায় স্বামীর প্রতি কেন ঈর্ষাপরায়ণ হবে না? এ কথা শুনে রসূলুল্লাহ 3% বললেন, তোমার 
শাইতান মনে হয় তোমার কাছে এসেছে? তখন তিনি বললেন, হে আল্লাহর রসূল! আমার সঙ্গেও কি শাইতান 
রয়েছে? তিনি বললেন, হ্যা, অবশ্যই । তারপর আমি বললাম, প্রত্যেক মানুষের সাথেই কি শাইতান রয়েছে? তিনি 
বললেন, হ্যা। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনার সঙ্গেও কি রয়েছে? তিনি বললেন, হ্যা, আমার 
সঙ্গেও । তবে আল্লাহ তা'আলা তার মুকাবিলায় আমাকে সাহায্য করেছেন। এখন তার ব্যাপারে আমি সম্পূর্ণরূপে 
নিরাপদ । (ই.ফা. ৬৮৫০, ই.সে. ৬৯০৬) 


IGG Al LS ff ALG LB YG: 20 -\V 
১৭. অধ্যায় : কোন লোকই তার ‘আমালের ছারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর 
রহ্মাতের মাধ্যমে জানাতে যাবে 
EE RET ORE .£ 
yy : dl IS UO YS: EN ALE SL ST AS OF: U5 A BE Al dS OF 


ME LST Lay Sie dl LS LY 
৭০০৪-(৭১/২৮১৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3% 
থেকে বর্ণিত । তিনি বলেন, তোমাদের কোন লোকের ‘আমালই তাকে পরিত্রাণ দিতে পারবে না। এ কথা শুনে 
এক লোক বললেন, হে আল্লাহর রসূল! আপনাকেও না? তিনি বললেন, হ্যা, আমাকেও না। তবে যদি আল্লাহ 
তা'আলা তার করুণা দ্বারা আমাকে ঢেকে নেন। তোমরা অবশ্য সঠিক পদ্থা অবলম্বন করবে। 
(ই.ফা. ৬৮৫১, ই.সে. ৬৯০৭) 
ES ssl cs th dl Se LOS EC ES SE bf a AIL (fo) Yee 
Ae LETS EAE Sky tie LS MU GE EY les EL ch 58 Ce SO 
৭০০৫-(.../...) ইউনুস ইবনু ‘আবদুল আ‘লা আস্‌ সাদাফী (রহঃ) ..... বুকায়র ইবনু আশাজ্জ (রহঃ) থেকে 
এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে ২ 2১) (তার করুণা)-এর সঙ্গে 5-4, (অনুগ্রহ) 
শব্দটিও উল্লেখ রয়েছে। কিন্তু তাতে ৷ ১. (সঠিক পদ্থা অবলম্বন কর) শব্দটি বিদ্যমান নেই। 
(ই.ফা. ৬৮৫১, ই.সে. ৬৯০৮) 
LE Eh 0p nl Sp — BON 5 — SUA EG on Lh BS EFS (pry Yee 
yy: 8 AOA GY: 8 Ah ALE AES Sf : 0 FE OA 
Hay SO AAAI NU 
৭০০৬-(৭২/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3% 
বলেন : তোমাদের মাঝে এমন কোন লোক নেই, যার ‘আমাল তাকে জান্নাতে দাখিল করাতে পারে। অতঃপর 
তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! আপনিও কি নন? তিনি বললেন, হ্যা আমিও নই। তবে আল্লাহ যদি 
তাঁর অনুগ্রহ দ্বারা আমাকে আবৃত করে নেন। (ই.ফা. ৬৮৫২, ই.সে. ৬৯০৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২২৩ 
ul ur aaa Ue cu U2 sie i ul [Fee tial ur CPE [Eee (./¥T) Ye NV 
YU Ys: 0 AIO Ud Ys: Er MALE and Se Sf Ld BG J: JA 
UES Sia Le dL 
MLE Tica Rie BLLILELGON YY GU YG 2d ce J EA os ci OH UN 
৭০০৭-(৭৩/...) মুহাম্মাদ ইবনুল মুসার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
নাবী 3 বলেছেন, তোমাদের মাঝে এমন কোন লোক নেই, যার ‘আমাল তাকে নাযাত দিতে পারে। সহাবাগণ 
জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনিও কি নন? জবাবে তিনি বললেন, আমিও নই । তবে যদি আল্লাহ 
তা'আলা আমাকে তাঁর মার্জনা ও করুণা দ্বারা ঢেকে নেন। 
রাবী ইবনু ‘আওন (রহঃ) নিজ হাত দ্বারা নিজ মাথার দিকে ইশারা করে বললেন, আমিও না। হ্যা," যদি 
আল্লাহ তা'আলা তাঁর মার্জনা ও করুণা দ্বারা আমাকে ঢেকে ফেলেন। (ই.ফা. ৬৮৫৩, ই.সে. ৬৯১০) 
Ub JOA ol be al UF sie UF nh UBD AS COINS ED (NOT VA 
TIE OY YG IE AL UAD GT Ys: 1. ALE 25 SO : HE dl J 
৭০০৮-(৭৪/...) যুহায়র ইবনু হারৃব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। রসুলুল্লাহ 38% 
বলেন : এমন কোন লোক নই, যার ‘আমাল তাকে মুক্তি দিতে পারে। তারা বললেন, হে আল্লাহর রসূল! আপনিও 
কি নন? তিনি বলেন, আমিও নই । একমাত্র প্রত্যাশা এই যে, যদি আল্লাহ তা'আলা আমাকে তার করুণা দ্বারা 
সহায়তা করেন। (ই.ফা. ৬৮৫৪, ই.সে. ৬৯১১) 
x 0 Al ED Ae 0 SS bE Hf ES IE 0h LOL ES (v0) Ve 
HE dl JAD U6: NEA of UP He OF CAD SE le HE CF le 9 US 
Ae BEALS 0 YG YO Al IAD GH Yo: 1. oh ALE iS VA BS 
৭০০৯-(৭৫/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3 
বলেন : তোমাদের কারো ‘আমাল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সহাবগণ বললেন, হে আল্লাহর 


রসূল! আপনিও কি নন? তিনি বললেন : আমিও নই । তবে যদি আল্লাহ তা'আলা আমাকে তার অনুগ্রহ ও করুণা 
দ্বারা ঢেকে নেন। (ই ফা. ৬৮৫৫, ই.সে. ৬৯১২) 


CERAM 


be le ff be de BS al ES a of A A Cs LOL ES (YY) 
G16 Malis Hie Sf G25 0 A aes LAL LE BRE dl JAD UU: GA 
Nh Mis LS AALS VUE Fy Ed Yo a 
৭০১০-(৭৬/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমরা সঠিক পথে কায়িম থাকো এবং কমপক্ষে তার কাছাকাছি থাক । 
নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো, তোমাদের কেউ ‘আমালের দ্বারা মুক্তি পাবে না। সহাবাগণ বললেন, হে 


Wwww.waytojannah.com 


Contents 


২২৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


আল্লাহর রসূল 3! আপনিও নন? তিনি বললেন, হ্যা, আমিও নই। তবে আল্লাহ তা'আলা যদি স্বীয় রহ্‌মাত ও 
অনুগহ দ্বারা আমাকে ঢেকে রাখেন । (ই.ফা. ৬৮৫৬, ই.সে. ৬৯১৩) 
ur ‘xe ur Eg ur uel ES ul EA ie ) Eee (YAYY/.. JY. *)) 
Als FG i 
৭০১১-(../২৮১৭) ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী 3 থেকে অবিকল বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৬৮৫৭, ই.সে. ৬৯১৪) 
OF BG beh SHLLYL cieYl oF nh BSS Aly 2 GEL BS (fepVeN 
৭০১২-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আ‘মাশ (রহঃ)-এর সানাদে ইবনু নুমায়র (রহঃ)-এর 
অবিকল বর্ণনা করেছেন । (ই.ফা. ৬৮৫৮, ই.সে. ৬৯১৫) 
uid ur dil ‘ ES J 5 al EA ন! Un F< 4 ES (YAY... JY £0) 
gl I he FE Lo oF EI be bE ple of UF 
৭০১৩-(../২৮১৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর 
স্লানাদে নাবী কুট হতে অবিকল বর্ণনা করেছেন, তবে তাতে বর্ধিত আছে +'>:: অর্থাৎ- তোমরা সুসংবাদ গ্রহণ 
কর। (ই.ফা. ৬৮৫৯, ই.সে. ৬৯১৬) 
ES al UP El Cr ci 2 ELAN ES os LL (YAY\v/vv)- VY.it£ 
J) UY 3 oe baad Ys oll abe p61 BEC, 0% FED Cis : Jb 0 Le 
“Sl 
৭০১৪-(৭৭/২৮১৭) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
নাবী 3ু্-কে বলতে শুনেছি যে, তোমাদের কোন লোক তার ‘আমাল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং 


জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আর আল্লাহর রহমাত ব্যতীত আমি নিজেও বাচতে পারব না। 
| (ই.ফা. ৬৮৬০, ই.সে. ৬৯১৭) 


FSC EE oe 0 nd He Us A 5 SE LESS, (YAMANA)-V. No 
Gnd ie ty ge BS Cy Eo a Bs - Shi - pL LS ST 
HE al JAD 6: U8 HS GH HE Gl E50 LE ie SSG ge OH GD ie LE 
JIUUY: J Al JSD GUTSY: ALE Sf Rh OR 0 1s 10s 1S 
Cs GS a od Leh Ll Ef ler Lo ie il Ly 

OF A 0 5d Se BS ae Gh pal ks Bs A ts BES 
hs Ee USS Hy ALLY ie de 0b ge 
৭০১৫-(৭৮/২৮১৮) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... নাবী -এর সহধর্মিণী 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন: মধ্যম পন্থা অবলম্বন কর, এর কাছাকাছি 


‘, 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২২৫ 


পথে থেকো এবং সুসংবাদ গ্রহণ কর, কারো ‘আমালই তাকে জান্নাতে দাখিল করাতে পারবে না। সহাবাগণ 
জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনিও কি নন? তিনি বললেন, আমিও নই। তবে হ্যা, যদি আল্লাহ 
তা'আলা আমাকে তীর রহ্মাত দ্বারা ঢেকে নেন। তোমরা জেনে রাখো, নিয়মিত 'আমালই আল্লাহর কাছে সবচেয়ে 
বেশী পছন্দের ‘আমাল, যদিও তা পরিমাণে কম হয়। (ই.ফা. ৬৮৬১, ই.সে. ৬৯১৮) 

হাসান আল হুলওয়ানী (রহঃ) ..... মূসা ইবনু ‘উক্বাহ্‌ (রাযিঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। কিন্তু তাতে তারা ! ' ৮%, (সুসংবাদ গ্রহণ কর) শব্দটি বর্ণনা করেননি । (ই.ফা. ৬৮৬২, ই.সে. ৬৯১৯) 


Saal od ANNs JCS) Jig El NA 
১৮. অধ্যায় : ‘আমাল বৃদ্ধি করা ও ‘ইবাদাতে চেষ্টারত থাকা 


oh Fh ce Ale 0 35 te Ae sf EES ele Of HS ES (tArafva)- Ven 
Ah ie AE Le: Mi AE : 2 Uh US Sky SS st FE fs 
ES IE Ll Nh : JH Ab 
৭০১৬-(৭৯/২৮১৯) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু‘বাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 
স্ন্ এমনভাবে সল্মত আদায় করেছেন যে, তার দু'পা ফুলে যেত। এ দেখে তাঁকে বলা হলো, আপনি এত কষ্ট 
করছেন কেন? আপনার তো পূর্বাপর যাবতীয় ক্রটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথার প্রত্যুত্তরে তিনি 
বললেন, আমি কি শুকরগুজার বান্দা হিসেবে পরিণত হব না? (ই.ফা. ৬৮৬৩, ই.সে. ৬৯২০) 
de oh 305 te Ue ES : YU Sa Ls AE od Sh 8H EES (fa) Ye 
Uy Eb te 56 Ce df in He 6 15 USS cy CS BEL 2: UH Kt CD es 
NE Se 8 Sh : JU. lb 
৭০১৭-(৮০/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ (রাষিঃ) 
থেকে বর্ণিত ৷ তিনি বলেন, নাবী সু্টু সলাতে এমনভাবে দাড়িয়ে থাকতেন যে, এতে তার দু'পা ফুলে যেতো । এ 
দেখে সহাবাগণ বললেন, আল্লাহ তো আপনার আগের ও পরের যাবতীয় ক্রটি-বিচ্যুতি মাফ করে দিয়েছেন। এ 
কথা শুনে তিনি বললেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? (ই.ফা. ৬৮৬৪, ই.সে. ৬৯২১) 
ds BES : JU LGN 2a 3 CIOS asa Ch UIA ES (ATA -YNA 
ly Fa JL) OS: Cd Lo be HSM OH Ue HLS 0 ok oA Hi ES 
Uy A oa EB Cie Hy Vi alll dl UG: Le < He) bk so Hl slo 
9S Se £8 SH LE Gr: J Ab 
৭০১৮-(৮১/২৮২০) হারূন ইবনু মা'রুফ ও হারূন ইবনু সাঈদ আল আইলী (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিন্নি বলেন, রসূলুল্লাহ সু্ঠ যখন সলাত আদায় করতেন তখন এত বেশি দাড়িয়ে থাকতেন যে 
এতে তাঁর দু'পা ফুলে যেত। এ দেখে ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আপনি এরূপ করছেন 
অথচ আপনার পূর্বাপর যাবতীয় ক্রুটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথা শুনে তিনি বললেন, হে ‘আয়িশাহ্‌ 
আমি কি শুকরগুজার বান্দা হব না? (ই.ফা. ৬৮৬৫, ই.সে. ৬৯২২) 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৩২ 
Wwww.waytojannah.com 


Contents 
২২৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ibe'al od Laty) GL - NA 
১৯. অধ্যায় : উপদেশ দানের ক্ষেত্রে মধ্যপস্থা অবলম্বন করা 
+ ~ Rl ol BS, re 1. Ss re 0 sl EE EE (rAvVAY)-Y NA 
ERE EDTA TE 
i NTE HOE isk Yi EN EAE 
Lie All 55 bY 


৭০১৯-(৮২/২৮২১) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র (রহঃ) ..... শাকীক্‌ (রহঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর অপেক্ষায় আমরা তীর (বাড়ীর) দ্বারপ্রান্তে বসা ছিলাম । এ সময় ইয়াযীদ 
ইবনু মু‘আবিয়াহ্‌ নাখা‘ঈ (রহঃ) আমাদের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। আমরা তাকে বললাম, আপনি 
তাকে আমাদের অবস্থানের সংবাদটি দিন। তিনি ভেতরে তার নিকট গেলেন। অমনি দেরী না করে ‘আবদুল্লাহ 
(রাযিঃ) আমাদের সম্মুখে বেরিয়ে আসলেন। তারপর তিনি বললেন, তোমাদের অবস্থানের সংবাদ আমাকে 
পৌছানো হয়েছে। তবে তোমাদের কাছে আসতে এ জিনিসই আমাকে নিষেধ করেছে যে, আমি যেন 
তোমাদেরকে বিরক্ত না করে ফেলি রসূলুল্লাহ 3% আমাদের উদ্দেশে নির্ধারিত দিনে উপদেশ দিতেন, আমাদের 
মধ্যে যাতে বিরক্ত ভাব সৃষ্টি না হয়। (ই.ফা. ৬৮৬৬, ই.সে. ৬৯২৩) 


cad 5 jal SLL ESS c Cd OF ES EY ele fH GES (feo) Yee 

Case AE ERE Loaf Anz -e 2e cen) 2, La De - 2 30 RAS 

Ly C 53 0 ose US: VU GES CF des OAD OF SEL Uy TC cee OF US 
EF Ly Se LEY) oo HS OU EE at ul nl 

dl Ao UF 0 ie Ea C5 Se GES LEY UN gil 0 Ck ABD df CE NS 


Ed 


৭০২০-(.../...) আবু সা‘ঈদ আল আশাজ্জ ও মিনজাব ইবনুল হারিস আত্‌ তামীমী, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম 
ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ), ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 


করেছেন। 
মিনজাব আরও উল্লেখ করেছেন যে, ইবনু মুসহির হতে । তিনি বলেন, আ‘মাশ বলেছেন, ‘আম্র ইবনু 
মুর্রাহ্‌ হতে, তিনি শাকীক্‌ হতে, তিনি ‘আবদুল্লাহ হতে । (ই.ফা. ৬৮৬৭, ই.সে. ৬৯২৪) 


- pb A Enc sl LP Cn ul cl ; GE G5, (...Ary- Yt) 
C8 5 UK Al Se U6: U6 Wy of BE be fal te coals Ls Tad ES tli bil, 
a 
AIDS ob 3 Ae'sally US US FEE Al ILD 0 LL Uf Sar SY) Sl fs 

Le AE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫২) কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ২২৭ 


৭০২১-(৮৩/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ওয়ায়িল-এর পিতা শাকীক (রহঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল্লাহ (রাযিঃ) প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদেরকে উপদেশ দিতেন। এক 
লোক তাকে বললেন, হে ‘আবদুর রহমানের পিতা! আমরা আপনার কাছ থেকে হাদীস বর্ণনা শুনতে ভালো লাগে 
এবং ইচ্ছা পোষণ করি যে, আপনি আমাদের কাছে প্রত্যেক দিন হাদীস বর্ণনা করেন। এ কথা শুনে তিনি 
বললেন, এ কাজ হতে আমাকে যা বিরত রাখে তা হলো, আমি তোমাদেরকে বিরক্ত করা পছন্দ করি না, রসূলুল্লাহ 
সু আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্ধারিত দিনে উপদেশ দিতেন, আমরা যাতে বিরক্ত না হই! 

(ই.ফা. ৬৮৬৮, ই.সে. ৬৯২৫) 


Wwww.waytojannah.com 


Contents 


Lah 


Gls as ay AE cle lis or 
পর্ব (৫৩) জান্নাত, জার্নাতের নি‘আমাত ও 
জান্নাতবাসীদের বর্ণনা 


Ue BLS cul oe ALL 1 MED GD Abd of LLG 3 dl EE BS (rAarvpy-YYY 
A AL 2 ids s SIL ADD aide BG A LG I: UG A 

৭০২২-(১/২৮২২) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত । রসূলুল্লাহ 38% বলেন : জান্নাতকে পবিবেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা এবং 
জাহান্নামকে পরিবেষ্টন করে রাখা হয়েছে আকর্ষণীয় জিনিস দ্বারা । (ই.ফা. ৬৮৬৯, ই.সে. ৬৯২৬) 
UP AU ol be EUs GHD ALS BS A 0 LR GEE (ary Yor 

he BE Gl ce FL of CF «EIFS 

৭০২৩-(.../২৮২৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী স্ুটু হতে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৭০, ই.সে. ৬৯২৭) 
Sel Ey BS 12) J A 03 RSS dtl gab Lh ala BS (avsfv)y-Vert 
S29 2 dl OE 6 FE Gl oP SLA CF EIN oF AU of be OE Ul 

2% Ali le bE V9 cd ON Yr Af tie YU Glial all fe 
5224 GOL 19S Un HR ofl FH oe Hd SL CU LES Uy A oS 3 DS GL 
(৮: TY sad 

৭০২৪-(২/২৮২৪) সা‘ঈদ ইবনু ‘আম্র আল আশ‘আসী ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাষিঃ)-এর সূত্রে নাবী সু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের 
জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোন চক্ষু দেখেনি, কোন কান শুনেনি এবং কোন অন্তঃকরণ 
কখনো কল্পনাও করেনি । 

এ কথাটি অনুরূপ আল-কুরআনেও উল্লেখ রয়েছে- “কেউ জানে না তাদের জন্য নয়ন মুগ্ধকর কী জঙ্কিয়ে 
রাখা হয়েছে, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ"- (সূরাহ্‌ আস্‌ সাজ্বদাহ্‌ ৩২: ১৭)। (ই.ফা. ৬৮৭১, ই.সে, ৬৯২৮) 


Wwww.waytojannah.com 


Contents 
২৩০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ue EES re Se EC TYE il EL hl Mas a usb 2 (FP) Yeo 
Ge YU Gala Gd cil 9 ‘Se Al UF : U5 FEE lL SLA of Le «pool 
HE MLC CADE oH kh EE Vas SN 
৭০২৫-(৩/...) হারুন ইবনু সা‘*ঈদ আল আইলী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% 
থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা বলেছেন, আমি আমার নেক্কার বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে 
রেখেছি যা কোন চক্ষু কক্ষনো দেখেনি, কোন কর্ণ কক্ষনো শুনেনি এবং কোন অন্তঃকরণ যা কক্ষনো চিন্তাও 
করেনি। এসব নি‘আমাত আমি জমা রেখে দিয়েছি। তবে আল্লাহ তোমাদেরকে যা অবগত করিয়েছেন তা অবগত 
bash ৬৮৭২, ই.সে. ৬৯২৯) 
ai Cpl Wc db gi Es 8 os shy bs of 8 HH BS C.. /£)- Ye" 
B85 al TE Et ENA Le ele ff Ee EE 5 - 4 bi, - 
8 oh ce HE Ty ea HY EN 


a TER TEM 
৭০২৬-(৪/...) আবূ বাক্র ইবনু আবী i ও আৰু কুরায়ব, ইবনু নুমায়র (রহঃ) ..... আবু ছার 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ তা'আলা বলেন, আমি আমার নেক 
বান্দাদের জন্য এমন সব বস্তু প্রস্তুত করে রেখেছি, যা কোন চক্ষু কক্ষনো দেখেনি, কোন কর্ণ কক্ষনো শুনেনি এবং 
যা কোন অস্তঃকরণ কক্ষনো চিন্তাও করেনি। এগুলো আমি তোমাদের জন্য গচ্ছিত করে রেখে দিয়েছি। এ সকল 
ব্যতীত আল্লাহ তোমাদেরকে যা কিছু দেখিয়েছেন। এর কোনই মূল্য নেই। 
তারপর তিনি পাঠ করলেন, “কেউই জানে না তাদের জন্য নয়ন মুগ্ধকর কী লুকিয়ে রাখা হয়েছে তাদের 
কৃতকর্মের প্রতিদান স্বরূপ" - (সূরাহ্‌ আস্‌ সাজদাহ্‌ ৩২: ১৭) । (ই.ফা. ৬৮৭৩, ই.সে. ৬৯৩০) 


Ee hy cn &ু Y৬ ) Maa C1 USI cig na Cp Ug ES (YAYe/e)-Y «YY 

SE Al J) be Cg: J Goold A Lh de chs: UN HS 50 UU OS Hf 
Vy cs A Vy dO be YU US 255 BT 0 BE UGE El GS Hl 33 Lay Le 
ENT HO GOA ae se 2 


[\v-১" 

৭০২৭-(৫/২৮২৫) হারূন ইবনু মা'রূফ ও হারূন ইবনু সা'ঈদ আল আইলী (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা‘দ 

আস সা‘ইদী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%-এর এক সমাবেশে উপস্থিত ছিলাম । তিনি 

জান্নাতের গুণকীর্তন করে শেষ অবধি বললেন, এতে এমন সব নি‘আমাত রয়েছে যা কোন চক্ষু কক্ষনো দেখেনি, 

কোন কান কক্ষনো শোনেনি এবং কোন অন্তঃকরণ কক্ষনো কল্পনাও করেনি। অতঃপর তিনি (3) পাঠ করলেন- 

‘তারা শয্যা ত্যাগ করতঃ তাদের প্রতিপালককে ডাকে, আশায় ও আশংকায় এবং তাদেরকে যে রিয্‌ক দান করেছি 

তা থেকে তারা ব্যয় করে। কেউই জানে না তাদের জন্য নয়ন মনোমুগ্ধকর কী লুক্কায়িত রাখা হয়েছে তাদের 
কর্মফল স্বরূপ”- (সূরা আস্‌ সাজদাহ্‌ ৩২: ১৬-১৭) । (ই.ফা. ৬৮৭৪, ই.সে. ৬৯৩১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি“আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৩১ 


bt S oo Lia UE od CSI ed EE LED dO: GL -)\ 
১. অধ্যায় : জান্নাতে এমন একটি গাছ রয়েছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর পর্যন্ত 
' ভ্রমণ করতে থাকবে কিন্তু এতেও সে তার ছায়া অতিক্রম করতে পারবেনা 
ue Al be fe oo; ins wl on Ma CE uc LE ls CY Pe ES (YAYUIU) TY. YA 
MEL Le Gls CSN Dd CL BED AU + ES HE A JA be SLA 
৭০২৮-(৬/২৮২৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3% 
থেকে বর্ণিত । তিনি বলেনম, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর পর্যন্ত 
সফর করতে থাকবে । (ই.ফা. ৬৮৭৫, ই.সে. ৬৯৩২) 
of be - Al AD SE OF oS — BHA ES ws Lh LHS ES (.)-VYeY 
MALE Ye 5 has BE LA Co SLA of LF EN SF 5h 
৭০২৯-(৭/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী $% থেকে 


অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে অতিরিক্ত রয়েছে যে, এতেও সে সফর শেষ করতে পারবে না। 
(ই.ফা. ৬৮৭৬, ই.সে. ৬৯৩৩) 


| ur ‘5৯৯১ ES Ee us IAA =~ Cn EE] Ec (YAY V/A) Y. হী 
ae Be Gls od CSN 1s Hh SOY: U6 FE A LD CF hl Of Jen CP po 
lL 5 Y 
৭০৩০-(৮/২৮২৭) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হান্যালী (রহঃ) ..... সাহুল ইবনু সা‘দ (রাযিঃ) থেকে 
বর্ণিত । রসূলুল্লাহ 38% বলেন : জার্াতের মাঝে এমন একটি গাছ রয়েছে, যার ছায়ায় একজন আরোহী একশ' 
বছর ভ্রমণ করেও তা শেষ করতে পারবে না। (ই.ফা. ৬৮৭৭, ই.সে. ৬৯৩৪) 


EXE 


me 5 AS JE GD he of GF OL sy CESS pS 5 UE (oaray.j-verd 
Loe Le a poe CLE ed Et Bh SY: U8 FE LA oF bss 
as 
৭০৩১-(../২৮২৮) বর্ণনাকারী আবূ হাযিম (রহঃ) বলেন, নু“মান ইবনু আবূ ‘আইয়্যাশ যুরাকীর কাছে এ 
হাদীস আমি বর্ণনা করার পর তিনি বললেন, আমাকে আবূ সা*ঈদ আল খুদ্রী (রাযিঃ) বলেছেন, নাবী 3% বলেন 
: জান্নাতের মাঝে এমন একটি গাছ রয়েছে, যা দ্রুতগামী শক্তিশালী অশ্বারোহী একশ’ বছর পর্যন্ত চলার পরও তা 
সে অতিক্রম করতে পারবে না। (ই.ফা. ৬৮৭৭, ই.সে. ৬৯৩৪) 
Is pele bg GIG Af se olG4 SO) LL -Y 
২. অধ্যায় : জান্নাতবাসীদের উপর (চিরস্থায়ী) সম্তষ্টি নাযিল হওয়া এবং কখনো অসন্তুষ্ট না হওয়া 
C2 EC USE LY C3 dl Ee ES cot OF CAA XE 0 BO GED (ravafa)j-VatY 
be cdl ti WL FS cy Lh dl Se BS 4d Lily — LN ae Lh DUR FSS Cd 


Wwww.waytojannah.com 


Contents 
২৩২ সহীহ্‌ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


AGS GU: OA Tine) UR UH TSG 8 IANS SBS EE) HH UH A 
UDG: U3 2h te Kall Sl Y: O68 Gs Le VA bs HC Gl UD 
18 ts He bl SG An He Onl : IHG TAS a Soll fit 

৭০৩২-(৯/২৮২৯) মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু সাহ্ম, হারূন ইবনু সা“ঈদ আল আইলী (রহঃ) 

..... আৰৃ সা‘ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী 3ুঁটু বলেন : জান্নাতী লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ 
তা'আলা বলবেন, হে জান্নাতীগণ! তারা বলবে, হে আমাদের পালনকর্তা! আমরা আপনার আনুগত্যের জন্য 
উপস্থিত আছি। যাবতীয় কল্যাণ আপনারই হাতে । তারপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছে? তারা জবাব 
দিবে, হে আমাদের রব! কেন আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা 
আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম বস্ত 


দান করব না? তারা বলবে, হে পালনকর্তা! এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? এরপর আল্লাহ বলবেন, 
আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাযিল করব। অতঃপর তোমাদের উপর আমি আর কক্ষনো অসন্তুষ্ট হব না। 
(ই.ফা. ৬৮৭৮, ই.সে. ৬৯৩৫) 
FUL pb CYS G3 US A A IY Al AG GGT 
৩. অধ্যায় : জান্নাতীগণ আকাশের তারকারাজির ন্যায় বালাখানাসমূহ দেখতে পাবে 


2 # 


“al - ob AD Ae OF tas ED dais 2 LS UES (areficyYerY 
UT CS A od LE CUO Lh Al ty : OS PEE dl UD Hf ds of den UF pe 
AED Ad SSS) 
৭০৩৩-(১০/২৮৩০) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
বু বলেন : জারনাতবাসীগণ জারনাতের সুউচ্চ বালাখানাসমূহ দেখতে পাবে, তোমরা যেমন আকাশের তারকারাজি 
দেখে থাকো । (ই.ফা. ৬৮৭৯, ই.সে. ৬৯৩৬) 
L8G sea Ue : UB He of Ch DLS Why CECE I (rary. yVert 
SESS SNES BY SGN EEK Us LS 
৭০৩৪-(.../২৮৩১) বর্ণনাকারী বলেন, নু“মান ইবনু আবূ ‘আইয়্যাশ-এর নিকট এ হাদীসটি আমি বর্ণনা 
করার পর তিনি বললেন, আমি আবূ সাঈদ আল খুদ্রী (রাষিঃ)-এর কাছে শুনেছি, তিনি বলেছেন, যেমনিভাবে 
তোমরা পূর্ব বা পশ্চিম আকাশের উজ্জ্বল তারকারাজি দেখে থাকো । (ই.ফা. ৬৮৭৯, ই.সে. ৬৯৩৬) 
G58 of CP LR BS asd US ADS GEL ES (./-)-YcNe 
| RG 22 5 Lt GHLLYL 
৭০৩৫-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) থেকে উভয় সূত্রে ইয়া'ক্ব-এর 
হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৮০, ই.সে. ৬৯৩৭) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৩) জান্নাত, জারাতের নি‘আমাত ও জার্নাতবাসীদের বর্ণনা হত 


ec AL EB xe BS AS 0 3 0 hed C3 dl EE HS (ar) VY." 
Ula sd LE cy 0 Al Ee UES —4l billy — LIS 2s Ls CSUR 
SAE CRG 2 nl ty UN BEE Al UL UGS ce of CR OLS 05 rls tf gs 
CAE Ce SA oid 3 SE bw SH Lo DU GOA CES CE CS a3 5h be iO 
aL 1 82 ns rt SA Ub BADE GS Y sh Je dh dl EER EE 
Ld ke 
৭০৩৬-(১১/২৮৩১) ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার ইবনু ইয়াহইয়া ইবনু খালিদ, হারূন ইবনু সাঈদ আল আইলী 
(রহঃ) ..... আবু সা'ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । রসুলুন্যাহ 3 বলেন, জান্নাতের বাসিন্দাগণ জান্নাতের 
সুউচ্চ প্রাসাদসমূহ উপর দিকে দেখতে পাবে, যেমন দূরবর্তী উজ্বল নক্ষত্রসমূহ তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম 
কোণে স্পষ্ট দেখতে পাও । কেননা তাদের পরস্পরের সম্মানের ক্ষেত্রে পার্থক্য সুচিত থাকবে। এ কথা শ্রবণে 
সহাবাগণ বললেন, হে আল্লাহর রসূল! এ স্তরসমূহ তো নাবীদের জন্য নির্ধারিত। তাদের ছাড়া অন্যেরা তো এ স্ত 
রে কশ্ষনো পৌছতে পারবে না। জবাবে তিনি বললেন, কেন পারবে না, অবশ্যই পারবে। যে সত্তার হাতে আমার 


প্রাণ আমি তাঁর শপথ করে বলছি! যে সকল লোক আল্লাহতে ঈমান আনয়ন করে এবং তাঁর রসূলদের প্রতি আস্থা 
স্থাপন করে, তারা সকলেই এ মর্যাদা সম্পন্ন প্তরসমূহে প্রবেশ করতে সক্ষম হবে। (ই.ফা. ৬৮৮১, ই.সে. ৬৯৩৮) 


ALE All FG a 23) 599 Cd: Lb -t 
৪. অধ্যায় : নাবী 38%-কে যারা তাদের পরিবার-পরিজন ও ধনৈখ্বর্যের বিনিময়ে 
দেখতে পছন্দ করবে 
Ue ie Ue — CAM Le OM bd — dng BS Sp 15 LHS EES (rarpiry-Y ery 
SO IAD TG GAG O58 AG ES 0 el 3 ie UN BE dl UL TELA of CF 
. als hl 
৭০৩৭-(১২/২৮৩২) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ . 
3% বলেন: আমার উম্মাতের মাঝে আমাকে বেশি মহব্বতকারী এ সব লোকেরা হবে, যারা আবির্ভূত হবে আমার 
ইন্তিকালের পর, তারা আকাঙ্ক্ষা করবে, হায় যদি তাদের পরিবার-পরিজন এবং ধন-সম্পদের বিনিময়েও আমাকে 
দেখতে পেত । (ই.ফা. ৬৮৮২, ই.সে. ৬৯৩৯) 
JUANG oil Cr G2 OG Uy LN dg hf eb -০ 
৫. অধ্যায় : জানাতের বাজার ও তাতে যে সৌন্দর্য ও নি‘আমাত পাওয়া যাবে 
Sul te ALL 3 BCS ES Gal Eh Se Ly Be ULE Hf ES (rarrpir) VTA 
Co Cl U6 Cl US LOGY: U8 FE al UD AC 8 od Le 
JUG LS 1353 5 pol “ O28 YURY LS US es pets 8 S23 ad) 
EES OG AS LA, SS EGE NUS EE EG Sy Ha Al ) Us 
fn We 


মুসলিম (৬ষ্ঠ) ফর্মা- ; 
lu bak Mia Wwww.waytojannah.com 


Contents 


২৩৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭০৩৮-(১৩/২৮৩৩) আবু ‘উসমান, সাঈদ ইবনু ‘আবদুল জাব্বার আল বাস্রী (রহঃ) ..... আনাস ইবনু 
মালিক (রাযিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 3 বলেন : জান্নাতে একটি বাজার থাকবে । প্রত্যেক জুমু“আয় জান্নাতী 
লোকেরা এতে একত্রিত হবে। তারপর উত্তরদিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধূলা-বালি তাদের মুখমণ্ডল ও 
পোশাক-পরিচছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরো বেড়ে যাবে। তারপর তারা স্ব স্ব 
পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে, তাদের শরীরের রং এবং সৌন্দর্যও বহু বৃদ্ধি পেয়েছে। এরপর 
তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ! আমাদের নিকট হতে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি 
পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ! তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর 
বহুগুণে বেড়ে গেছে। (ই.ফা. ৬৮৮৩, ই.সে. ৬৯৪০) 


A259 Hebe I LL Li ga ce LE INS Js EL -n1 
৬. অধ্যায় : পূর্ণিমার রাতের চাদের ন্যায় যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের 
মুখমণ্ডল দীপ্ডিমান হবে এবং তীদের গুণাবলী ও সহধর্মিণীগণের বর্ণনা 


- A 0 Oo eh LAS ATS 3 sly SE SAE GES (rargfej-Vr 
LSE EG AE Bs SES EE EA EAE SECA UU = Ee hall 
42 Js 5 J Cy HE mth ff 6 lf: ELA Hf UG oC ff Soh dd JED 
JER Hein Gal JS UL GS SEK Il ce Ub as Sh Aj Ll oe ck 
"2 ef RE ad Uy Al ply te Uaghs Ce G3 
৭০৩৯-(১৪/২৮৩৪) ‘আমর আন্‌ নাকিদ ও ইয়া“কুব ইবনু ইব্রাহীম আদ্‌ দাওরাকী (রহঃ) ..... মুহাম্মাদ 
(রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, লোকেরা গর্ব প্রকাশ করে বলল, অথবা আলোচনা করতঃ বলল, জান্নাতে 
পুরুষ অধিক হবে, না মহিলা? এ কথা শ্রবণে আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, আবুল কাসিম 3% কি বলেননি, যে 
দলটি জান্নাতে প্রথমে প্রবেশ করবে তাদের মুখায়ব পূর্ণিমার চাদের মতো উজ্জ্বল হবে। তাদের পর যারা জান্নাতে 
যাবে তাদের চেহারা হবে উ্ধাকাশের আলোকিত নক্ষত্রের মতো। তাদের প্রত্যেকের জন্যই থাকবে দু’ জন 
সহধর্মিণী । গোশ্তের এ পাশ হতে তাদের পায়ের নলার মগজ দৃশ্য হবে। জান্নাতের মাঝে কেউ (আর) 
অবিবাহিত থাকবে না । (ই.ফা. ৬৮৮৪, ই.সে. ৬৯৪১) | 

Et aS i bs ee HE i) rE Ea ac bl ) E৬৬ (.../-..)} Yee 
Ale 0 2 Bas BE onli ff UN EA UALS eA Ih del ss 
৭০৪০-(.../...) ইবনু আবু ‘উমার (রহঃ) ..... ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, (পুরুষ ও 
মহিলাদের মধ্যে) কারা অধিক জান্নাতী হবে, এ বিষয়ে পুরুষ ও মহিলাগণ ঝগড়ায় লিপ্ত হলো। তারপর তারা এ 
ব্যাপারে আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে প্রশ্ন করলে তিনি ইবনু ‘উলাইয়্যার ন্যায় বললেন, আবুল কাসিম 3% এ কথা 

বলেছেন। (ই.ফা. ৬৮৮৫, ই.সে. ৬৯৪২) 


0 ECE Le - A ON oS A He ES ne LD BS ESS, (..pej-VveE) 
Cs BY 5 te OG BE dn JD ON: J 5A Ul Go: J de sf ES ph 


UF ULE LE a ES YU - Ain Lily, - AA RS nes 09 LS ES 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৩৫ 


J OSbALG Ys OSES IG O98 3 BUS SUL ALD SEK He OA SH 
35 HDS tal 53D EATS EN hl alay Lal seis A reba Us 
CFU A EY Osi BF bal T5223 

৭০৪১-(১৫/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 3% 
বলেছেন : যে লোক সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে। কুতাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: সর্বপ্রথমে যে দলটি জান্নাতে প্রবেশ করবে 
তাদের মুখমণ্ডল পূর্ণিমার চাদের মতো উজ্জ্বল হবে। তাদের পর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল 
আকাশে উদিত আলোকজ্জবল নক্ষত্রের মতো হবে। তারা প্রস্রাব-পায়খানা করবে না, থু-থু ফেলবে না এবং নাক 
ঝাড়বে না । তাদের চিরুনী হবে স্বর্ণের । তাদের গায়ের ঘাম হতে মিশকের ্রাণ আসবে এবং তাদের ধূপদানী হবে 
‘আলুওয়াহ্‌’ নামে এক ধরনের সুগন্ধি কাষ্ঠের তৈরি। তাদের স্ত্রীগণ হবে ডাগর চক্ষু বিশিষ্ট । তাদের চরিত্র হবে 
একই লোকের চরিত্রের মতো । আদি পিতা আদাম (‘আঃ)-এর আকৃতির মতো হবে তাদের আকৃতি । যা ষাট হাত 
দীৰ্ঘ আকৃতি বিশিষ্ট । (ই.ফা. ৬৮৮৬, ই.সে. ৬৯৪৩) - 


te LEY ce die Hf ES YU IS sy ES O88 HES (YET 
lh 2 cle sl te Lh ORS py US FE al UD I: INTO ff CF pie 
LA Ts OA J IIL Mb Ss BHU UL SSS LEROME AV 
I) 35 she EDEL Lal SEES EN ph alas Ad) MLL O59 Vs USES VY 
a L 2 2 , 
EV Os Hl heal dsb se 

ch Ls 3% OR) SE GR + 5 HU, SO GS : BS ff 
122-2 
৭০৪২-(১৬/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসুলুল্লাহ 38% বলেছেন : প্রথমে আমার উম্মাতের যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের 
চেহারা হবে পূর্ণিমার চাদের মতো আলোকিত । তারপর যারা জান্নাতে যাবে তাদের মুখমণ্ডল হবে উর্ধ্বাকাশে 
উদিত তারকারাজির মতো । অতঃপর যারা জান্নাতে দাখিল হবে তাদের কয়েকটি ধাপ হবে। তারা প্রস্রাব- 
পায়খানা করবে না, নাক ঝাড়বে না এবং থু-থু ফেলবে ন! । তাদের চিরুনি হবে স্বর্ণের এবং তাদের ধূপদানী হবে 


আলুওয়াহ্‌ নামক সুগন্ধিযুক্ত কাষ্ঠের । তাদের শরীরের ঘাম হতে মিশকের ঘ্রাণ বিচ্ছুরিত হবে। তাদের চরিত্র একই 
ব্যক্তির চরিত্রের ন্যায় হবে। তারা তাদের আদি পিতা আদাম (‘আঃ)-এর মতো ষাট হাত দীর্ঘ হবে। 


ইবনু আবী শাইবাহ্‌-এর বর্ণনাতে 0১) ৯ ৬% অর্থাৎ একই ব্যক্তির চরিত্রের। আর আবু কুরায়ব-এর 
ব্ণনাতে 0১) $১ ৬৮ অর্থাৎ একই ব্যক্তির গঠনের ন্যায় হবে। কিন্তু ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) বলেছেন, 
তাদের আকৃতি আদি পিতা আদাম (‘আঃ)-এর ন্যায় হবে। (ই.ফা. ৬৮৮৭, ই.সে. ৬৯৪৪) 


Wwww.waytojannah.com 


Contents 
২৩৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 
bes 59 Ud easily ly 12 lia El —Y 

৭. অধ্যায় : জান্নাত ও জার্নাতবাসীদের বিবরণ এবং সকাল-সঙ্ধ্যায় তাদের তাসবীহ পাঠ 
lk 5 Ae 0h lh te fia BS BSN Ee BS pd) OF LO BS (pv)-Ve ty 
Lh Eh Of : BEG Al dL UU, ie CHL KBE A SLO LP SA HBS 
PEEL LEE dh UES VS Osb3S4 VS Ud ORAL Y DA dl 30 ce BI 
) a ” # "4 AEE Ep “ AE F) aa3 ee st “ #23 এল us, = ল্‌ 
a Lagi ea G3 OER Fein ly JT CE AED FINN On PRAY Lally AD 


ee E08  OAEG By Cll 9h OA YH DESY Dbl on pA ol 5 


৭০৪৩-(১৭/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
যা আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3 হতে বর্ণনা করেছেন। তম্মধ্যে একটি হলো এই যে, রসূলুল্লাহ 3 
বলেছেন: যে দলটি প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল পূর্ণিমার চাদের মতো আলোক জ্বল হবে। তথায় 
তারা থু-থু ফেলবে না, নাক ঝাড়বে না এবং পায়খানও করবে না। সেখানে তাদের বাসন এবং চিরুনীসমূহ স্বর্ণ 
এবং রৌপ্য নির্মিত হবে। তাদের ধৃপদানী হবে ‘আলুওয়াহ্‌’ নামে এক ধরনের সুগন্ধি কাষ্টের নির্মিত । তাদের 
গায়ের ঘাম মিশৃকের মতো সুমাণযুক্ত হবে। তাদের প্রত্যেকেরই দু'জন করে সহধর্মিণী থাকবে৷ সৌন্দর্যের কারণে 
গোশ্তের উপর থেকে তাদের পায়ের নলাস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে। তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না, আর 
কোন হিংসা-বিদ্বেষ থাকবে না। তাদের অন্তঃকরণ একই অন্তরের মতো হবে। তারা সকাল-সন্ধ্যায় আল্লাহর 
তাসবীহ পাঠে রত থাকবে। (ই.ফা. ৬৮৮৮, ই.সে. ৬৯৪৫) 


tLe 6 - oUt bil, - at SEY AS af © GEE BS (raropay-Ye tt 
U8 FRE Ll hah : UN HE Le OL fl Ce LEY op Cn UIST GE JUS BS 
I 2 Fe EE CE TE CE od EAE 35 yee a EES SE 2.04, 
Ui: 1G bALG Yo OES Vs O38 Vs OE Ys GH ld OSG AY AY: 
Ok Cael US SEY EL Oil Saad OS Edy SUR : JU fol Jb 
৭০৪৪-(১৮/২৮৩৫) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী ইু%-কে বলতে শুনেছি, তিনি বলেন : জান্নাতবাসীগণ জান্নাতে পানাহার 


করবে। তবে থু-থু ফেলবে না, প্রস্রাব-পায়খানা করবে না এবং নাকও ঝাড়বে না। এ কথা শুনে সহাবাগণ 
বললেন, তবে ভক্ষিত খানা যাবে কোথায়? উত্তরে তিনি বললেন, এক ঢেকুরে শেষ হয়ে যাবে। তাদের শরীরের 


ঘাম মিশ্‌কের মতো সুস্রাণযুক্ত হবে। আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা তাদের অস্তঃকরণে এডাবে দেয়া হবে ' 


যেভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হয়। (ই.ফা. ৬৮৮৯, ই.সে. ৬৯৪৬) 
lip coed ce dye HE YU AS Hs AEE of Lh D8 HSS, Cf.) te 
A ES IH cd sy 
৭০৪৫-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আ'‘মাশ (রহঃ) থেকে এ 
সানাদে এ 7০১১5 (মিশৃকের সুম্নাণের ন্যায়) পর্যন্ত বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৮৯০, ই.সে. ৬৯৪৭) 


Wwww.waytojannah.com 


bY 


Contents 


পর্ব (৫৩) জারবাত, জান্নাতের নি‘আমাত ও জাযন্নাতবাসীদের বর্ণনা ২৩৭ 


- pel ff be WAS Pll th EBS LAI Lae 1 CLAD AES (Ch YYe EN 
: 03% dl SE HE ee Sf OH Hf OSL EI ce - wal HE: ULL JN 
Hb ST UNS VY USBSEG Vy UP Vs UE Ud BA A Uy BE Al JD J 
Mk Chel US LAW, EAL Use Stall pods SU MS 

sb cha 22 ois J 
৭০৪৬-(১৯/...) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী ও হাজ্জাজ ইবনু আশ্‌ শা‘ইর (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: জান্নাতবাসীগণ তথায় পানাহার করবে। 
তবে তারা সেখানে প্রস্রাব-পায়খানা করবে না এবং নাকও ঝাড়বে না। তাদের এ ভক্ষিত খাদ্য ঢেকুরের মাধ্যমে 
নিঃশেষ হয়ে যাবে। তাদের শরীরের ঘাম মিশকের ন্যায় সুস্রাণ বিচ্ছুরিত করবে। তাসবীহ ও তাহমীদের যোগ্যতা 

তাদের অন্তঃকরণে এভাবে দেয়া হবে যেমনিভাবে মানুষ শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে থাকে । 


তবে হাজ্জাজ-এর হাদীসে এ কথা বর্ধিত আছে যে, এ}১ 4৬ (এটাই তাদের খাদ্য)। 
(ই.ফা. ৬৮৯১, ই.সে. ৬৯৪৮) 


55D ENE ER BE cd FS SG AS bY See SS Ye ty 
Mk Usa US Ey aid Oak fF) : G4 te aha FE Al cp 0 
৭০৪৭-(২০/.. Je Ee Un HE 0 SE জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী 3% 
থেকে অবিকল হাদীস বর্ণিত আছে। তবে এতে এ কথা বর্ণিত বর্ণিত আছে যে, US AEs all eA 
4: (, 94৫% (তাসবীহ ও তাকবীরের যোগ্যতা তাদের অন্তঃকরণে এভাবে দেয়া হবে যেমনিভাবে মানুষ শ্বাস- 
প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে থাকে) । (ই.ফা. ৬৮৯২, ই.সে. ৬৯৪৯) 


oS 4h £9 Nl pa fl oh: oA 
(sls pis Uy Wal i 9h AG ack 0 19350 
৮. অধ্যায় : জারনাতীদের নি*আমাত চিরস্থায়ী । মহান আল্লাহর বাণী : 


“আর তাদের সন্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারই বিনিময়ে 
তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে” 
esha 40 IE ES (Gi 2 A Lo Ea na by ASS En (YATI/YN)-YV. EA 
HG ES ly Sd RE UR 0: OU BE Loh SF SA oof UF 3D of Oe sh 
PET 
৭০৪৮-(২১/২৮৩৬) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে 
বর্ণিত । তিনি বলেন, যে লোক জান্নাতে প্রবেশ করবে সে স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো দুর্দশাখস্ত হবে না। তার 
পরিধেয় বস্ত্র কখনো পুরনো হবে না এবং তার যৌবন কক্ষনো শেষ হবে না। (ই.ফা. ৬৮৯৩, ই.সে. ৬৯৫০) 


Wwww.waytojannah.com 


Contents 


২৩৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


&E UAL YG - Gow) bil, — SLA EEE LAL Eh IE EES (rarvyrey-veta 
HEELA ls 5. all Mes ol Ue HS ‘oll “J sa al + si Jb: 5 HN 
SD SS BUST SD ESSAY SY 3 po : U8 BE Cal 
4h EE Of 5B ne TH DS. Hee HAC 2 8 SS PSO 1 100 DB 1 
(at EHTS (EL EES Uo 
৭০৪৯-(২২/২৮৩৭) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ সা*ঈদ আল খুদ্রী ও 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে বর্ণিত । তিনি বলেন, কোন আহবানকারী জান্নাতী লোকেদেরকে 
আহ্বান করে বলবে, এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে, কক্ষনো অসুস্থ হবে না। তোমরা স্থায়ী জীবন লাভ 
করবে, কখনো তোমরা মরবে না। তোমরা যুবক থাকবে, কক্ষনো তোমরা বৃদ্ধ হবে না। তোমরা সর্বদা সুখ- 
স্বাচ্ছন্দ্যে থাকবে, কক্ষনো আর তোমরা কষ্ট-ক্লেশে পতিত হবে না। এটাই মহা মহিম আল্লাহর বাণী : “আর 


তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যে ‘আমাল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের 
উত্তরাধিকারী করা হয়েছে”- (সূরাহ্‌ আল আ'রাফ ৭: ৪৩) এর ব্যাখ্যা । (ই.ফা. ৬৮৯৪, ই.সে. ৬৯৫১) 


Cad) On G2 Cniasal Ug LGN AS dia gh: Gb -A 

৯. অধ্যায় : জান্নাতের তাবু এবং তাতে মু'মিনগণের স্ত্রীদের বর্ণনা 
of Le - BE 0 SION Ay - dS of UP dala LF Be BE (rarafrry-Veo 
LE nl: 05 HE Gl oF 45 bo OH GA A GS 8 of be GA I 
SX ay Hele Uys CA ond Se Use Ugh Lge Fn ss be 3 

৭০৫০-(২৩/২৮৩৮) সা*ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু কায়স (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% 

থেকে বর্ণিত । তিনি বলেন, মু'মিনদের জন্য জান্নাতে মধ্যস্থলে ফাকা এমন একটি মুক্তার তাবু নির্মাণ করা হবে 
যার দৈর্ঘ্য হবে ষাট মাইল । মু'মিনদের সহধর্মিণীগণও এতে থাকবে। তারা তাদের সকলের নিকট গমন করবে। 
তবে স্ত্রীগণ পরস্পর একে অন্যকে দেখতে পাবে না। (ই.ফা. ৬৮৯৫, ই.সে. ৬৯৫২) 


oe LA OSes Hf ES La SE Sf EG Lain Ube Hh ESS (.frt)y-Ve0) 
Eee B39 oe ES 2G 8 + UU BE al UD On bP 8 OA Ae SG 
eo ] FE) £ ta aE DE EEE "4 Ls CSAS 
onsadl eee 2yb3 HAY U2 Ce Al Ge BS 5 m2 US rer 
৭০৫১-(২৪/...) আবূ গাস্সান আল মিস্মা‘ঈ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। 
রসূলুল্লাহ 3% বলেছেন : জান্নাতে (মু'মিনদের জন্য) মাঝে ফাকা এরূপ মুক্তার একটি বিশাল তাবু থাকবে, যার 
বিতত হযে বাট যাইয়া । এর ত্যেক পাড়ে সাথ রাকরে। তারা গরল্পর একে জগারকে (েরতে গন যা 

মু'মিনেরা ঘুরে ঘুরে সকল রমণীর নিকট যাবে। (ই.ফা. ৬৮৯৬, ই.সে. ৬৯৫৩) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জার্নাতবাসীদের বর্ণনা ২৩৯ 


Ue of bp lh USL OUR CS US Re পু C8 3 BS (..fv0)y- Yon 
PARSE) : IN BE GA cf 4 CF “ oA 0 df 5A Ce iA 
“OSAY ATI Y cl Al Gs as) US ad San Csi sh 
৭০৫২-(২৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু মূসা (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, জান্নাতের তীবুগুলো মণি-মুক্তার তৈরি হবে। এর দৈর্ঘ্য হবে উর্ধাকাশের দিকে ষাট মাইল । 


এর প্রত্যেক কোণে মু’মিনদের সহধর্মিণীগণ থাকবে। তবে পরস্পর একে অপরকে দেখতে পাবে না। 
(ই.ফা. ৬৮৯৭, ই.সে. ৬৯৫৪) 


123 a tn Ga od CEL 1. 
১০. অধ্যায় : জান্নাতের নহরসমূহ থেকে যা দুনিয়াতে রয়েছে 
or EA is e A ef Ll si LE AES “i on Ee si [Ea (YAr4/¥1)-Y oY 


AZ 


a Se ES cy CS LOL ES 0 Oh A Ae LS LOL BL CE 5 4 Se te te 
fs) ERA HE dl SIE JS ELLA ol Le c (ple 5 p28 CP A io SS be 
oh Sl tm BK JAY is ESS 
৭০৫৩-(২৬/২৮৩৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: সাইহান, জাইহান (দু'টি নদ) এবং 
ফুরাত ও নীল (দু'টি নদ) এসবের প্রত্যেকটিই জান্নাতের নহরসমূহেরই অন্তর্ভুক্ত হবে। (.ফা ৬৮৯৮, ই.সে. ৬৯৫৫) 
Sky 5x ha a A i AE 2 -') 

১১. ত পাখীর হৃদয়ের ন্যায় হদয় বিশিষ্ট কতিপয় লোক জানাতে প্রবেশ করবে 
J ৰ ৰ : U8 BE co BLA a be Ll of be ff BS ALO 4 
৭০৫৪-(২৭/২৮৪০) হাজ্জাজ ইবনু আশ্‌ শা'ইর (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাঘিঃ)-এর সূত্রে নাবী 3% 


থেকে বর্ণিত । তিনি বলেন, এমন কিছু লোক জান্নাতে যাবে, যাদের অন্তর পাখীর অন্তরের মতো। 
(ই.ফা. ৬৮৯৯, ই.সে. ৬৯৫৬) 


OG 2 08 Ah be a UST GTN EE UD col) Lh LOL BS (tantra) Yoo 
tl GE HE 4 14 JE ie Hl 3 BE Al ds Ue A 5 3 BS Ce 
be DH Ay A Bl co HLS LAY: Jb 4s Gb er bin db SOs ck RS 
SE Se DL: JB CA: 4 BE 5 BS OH ns Le of ugh SCY 
de bE LS JEE= 6 - dl LETS BN - J - al Las Ie Sly 
JON 58 55 Laks Gl JH Hk EVD sie Abs 


Wwww.waytojannah.com 


Contents 


২৪০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭০৫৫-(২৮/২৮৪১) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% হতে কিছু হাদীস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এ-ই যে, 
রসূলুল্লাহ 38% বলেছেন : আল্লাহ তা'আলা আদাম (‘আঃ)-কে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য 
হলো ষাট হাত । সৃষ্টির পর তিনি তাকে বললেন, যাও এদেরকে সালাম করো । সেখানে একদল ফেরেশ্তারা বসা 
ছিলেন। সালামের জবাবে তারা কি বলে তা খুব মনোযোগ সহকারে শুনো। কেননা তোমার এবং তোমার 
বংশধরদের অভিবাদন হবে এ-ই। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি এগিয়ে গেলেন ও বললেন, “আস্সালামু 
‘আলাইকুম” ৷ জবাবে তারা বললেন, “আস্সালামু ‘আলাইকা ওয়ারহমাতুল্লাহ্‌” । তারা ওয়ারহমাতুল্লাহ্‌ বাড়িয়ে 
বলেছেন। অবশেষে তিনি বললেন, যে লোক জান্নাতে যাবে সে আদাম (‘আঃ)-এর আকৃতি বিশিষ্ট হবে। তার 
দৈৰ্ঘ্য হবে যাট হাত । [তিনি (3) বলেন,] তারপর আদাম (‘আঃ)-এর পর থেকে আজ পর্যন্ত মানুষ ক্রমশই 
খাটো হয়ে আসছে। (ই.ফা. ৬৯০০, ই.সে.. ৬৯৫৭) 


Cad On BU Uy UAL Ay Fe AS gh: bl -NY 
১২. অধ্যায় : জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গতীর তলদেশ এবং 
শান্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে 
rc od; As eS sl ur a LES le 2 ual on Br [Ec (YAEY/Y4)-Y +01 
5 EE Es OR I iG RE Hd JN dl Xe Le ut 
Es SL al 
৭০৫৬-(২৯/২৮৪২) ‘উমার ইবনু হাফ্‌স ইবনু গিয়াস (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। 
রসূলুল্লাহ 38% বলেছেন : জাহান্নাসকে এভাবে উপস্থিত করা হবে। সেদিন তাতে সত্তর হাজার লাগাম লাগানো 
থাকবে । প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরেশতা থাকবে তারা তাকে টেনে নিয়ে যাবে। 

(ই.ফা. ৬৯০১, ই.সে. ৬৯৫৮) 
te - A SAD Se OH ER EG cals BY LA EC fixers) Vey 
ENE ET dod ohd EIA be SER Oo 9 of 

RR Be Gk 5h Oke 
৭০৫৭-(৩০/২৮৪৩) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত ৷ নাবী 3% 
বলেছেন : তোমাদের এ অগ্নি যা আদাম সন্তানগণ জ্বালিয়ে থাকে তা জাহান্নামের অগ্নির উত্তাপের সত্তর ভাগের 
একভাগ ৷ সহাবাগণ বললেন, হে আল্লাহর রসূল! আল্লাহর কসম! এ আগুনই তো যথেষ্ট ছিল? তিনি বললেন, সে 
আগুন তো এ আগুনের তুলনায় উনসত্তর গুণ অধিক তাপমাত্রা সম্পন্ন । এ উনসত্তরের প্রতিটি তাপমাত্রাই দুনিয়ার 
আগুনের তাপমাত্রার সমতুল্য । (ই.ফা. ৬৯০২ ই.সে. ৬৯৫৯) 
of be 4 0 pl Ue ae BS GDN Se BS 3) Lj Le BS (pa) VY.oA 
MAA Bale UGA Ge A ol PES Bas FEL ck SLA 
৭০৫৮-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)- এর সূত্রে নাবী 3% থেকে আবু 
যিনাদ-এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে হাম্মাম (রহঃ) ৫ (প্রতিটি)-এর স্থলে ৪১১ ১ 4৫ 
(সবগুলোই তার তাপমাত্রার সমতুল্য) বলেছেন। (ই.ফা. ৬৯০৩ ই.সে. ৬৯৬০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৪১ 


sf be OLS yh EE ALE 5 iE EL Ee La 353 EL (YAf£fri)-Y.ot 
SEAS Cis HE i JE ns ie Y BE A IF el: USED of be p52 
ON bd G50 S88 os rie Ha J 8 AD PD: 6 bf AL A: Lk: 
Gd Sd 4 
৭০৫৯-(৩১/২৮৪৪) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমরা রসূলুল্লাহ 38-এর সাথে উপবিষ্ট ছিলাম । তিনি হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তথন 
নাবী সন বললেন, তোমরা কি জান, এটা কিসের আওয়াজ? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আল্লাহ ও তার 


রসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। 
তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌছেছে। (ই.ফা. ৬৯০৪, ই.সে. ৬৯৬১) 


als 0 ৯১ Ue ES ‘ Yu AE i os ie RELIES, (7 —VYele 
AEE Head Wd Bl 1: : J BLY ie I of be p50 0 CF 
৭০৬০-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে এ 


সানাদে হুবহু হাদীস বর্ণনা করেছেন। তবে এতে এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, এ পাথরটি এখন জাহান্নামের 
অতল গভীরে গিয়ে পৌছেছে, তাই তোমরা বিকট আওয়াজ শুনতে পেয়েছো। (ই.ফা. ৬৯০৫, ই.সে. ৬৯৬২) 


SAD Se tL Us BS EE SL EES GAH Ee at UR £1) 
CRE A dk JE A ih bce SY de bs SS LAY CLE OF Ju 
tae sf BSL tl His SOS od BSL Le Has LS "sy 
৭০৬১- (৩২/২৮৪৫) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) oe সামুরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত । তিনি নাবী 
3%-কে এ কথা বলতে শুনেছেন যে, অগ্নি জাহান্নামীদের কাউকে তো তার উভয় গোড়ালি পর্যন্ত স্পর্শ করবে; 
আবার কাউকে তার কোমর পর্যন্ত এবং কাউকে তার গর্দান পর্যন্ত স্পর্শ করবে। (ই.ফা. ৬৯০৬, ই.সে. ৬৯৬৩) 
UF 3 UE — flee OF 37 lh So UST EY th Ie ESD fr) Ye *া 
i Sb io ie: 5 FE a SE 0h EA le SOY Sm Uf cil : UB 30% 
sh I Sb tn Hs SS 3 ‘Ln REECE ul tb i Hees LS 
SES 
৭০৬২-(৩৩/...) ‘আম্র ইবনু যুরারাহ্‌ (রহঃ) ..... সামুরাহ্‌ ইবনু জুনদাব (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3 
বলেছেন : অগ্নি জাহার্নামীদের কাউকে তার উভয় টাখনু পর্যন্ত স্পর্শ করবে, কাউকে তার উভয় হাটু পর্যন্ত স্পর্শ 
করবে, কাউকে তার কোমর পর্যন্ত, আবার কাউকে তার গলা পর্যন্ত স্পর্শ করবে। (ই.ফা. ৬৯০৭, ই.সে. ৬৯৬৪) 
ie Sx BS ED ES: YU Ls ts Loss A: yp > ES (.. Ay YM 
HID S322 OE Jas SLL) 
৭০৬৩-(../.. মুহাম্মাদ ইবনুল মুসাননা ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) us সাঈদ (রাযিঃ) থেকে এ 
সানাদে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে 53৯৯ পরিবের্ত 45552 (উভয় শব্দের অর্থ একই, অর্থাৎ 
কোমর) শব্দটি বর্ণিত আছে। (ই.ফা. ৬৯০৮, ই.সে. ৬৯৬৫) 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৩৪ 
Wwww.waytojannah.com 


Contents 
২৪২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


saan GS 409 LILA SS I: El -\T 
১৩. অধ্যায় : দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে 
OA of be ES oF SE al Ue ORL BES CLE a OF BD (atafro) Vent 
5 EAE, LOSSES CIGD AS : o5h CH Lr UN edi : FEE al JD ON: JN 
IE, = Of te 8 el le el: 50 UR Ge dl JU LSU, sit eS: 
| = et « 2. AER so 1- ef পাগ শপ i UE 21nfer 2 £ 
Mayle US Saal UST Ul te 8 2 AAD Al: p50 JE — FU in db | 
৭০৬৪-(৩৪/২৮৪৬) ইবনু আবূ “উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন : জাহান্নাম ও জান্নাত পরস্পর বাক-বিতণ্ডা করল। অতঃপর জাহান্নাম বলল, প্রতিপত্তি 
সম্পন্ন অহংকারী লোকেরা আমার মাঝে প্রবেশ করবে। জান্নাত বলল, দুর্বল ও নিঃস্ব লোকেরা আমার মাঝে 
প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তা*আলা জাহান্নামকে বললেন, তুমি আমার ‘আযাব, যাকে ইচ্ছা আমি তোমার 
দ্বারা ‘আযাব দিব। কোন কোন সময় তিনি বলেছেন, যাকে ইচ্ছা আমি তোমার দ্বারা বিপদে ফেলব । তারপর তিনি 
জান্নাতকে বললেন, তুমি আমার রহ্‌মাত, আমি যাকে ইচ্ছা তোমার দ্বারা রহ্‌মাত করব। তোমাদের প্রত্যেকের 
জন্যই পেট ভর্তির ব্যবস্থা থাকবে। (ই.ফা. ৬৯০৯, ই.সে. ৬৯৬৬) 
ES 8 Eg “a cr GE > Ae LEA ul) wn AA Ec (.../ro)-Y. 10 
Cail, CoE S55 : I oil Rol ACS : U5 BE LA CP SI off OF 
Af Lay ef: Ll i 8 Aes His ol Le YY AGS dU: EY 
Wh Se Falls UL, ge bn EU i db Gil a Sf: DUD I, pile in HU 
U4 oh Wes G3 Ld A bk bd I Ue US ah (HS D5 ja Cl: 
৭০৬৫-(৩৫/...) মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাষিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে 
বর্ণিত । তিনি বলেছেন, একদা জাহান্নাম ও জান্নাত বাক-বিতগ্ডায় জড়িয়ে পড়লো। জাহান্নাম বলল, অহংকারী 
এবং প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোকেরা আমার মাঝে প্রবেশ করবে। জান্নাত বলল, আমার কি হলো, মানুষের মাঝে 
যারা দুর্বল, নীচু স্তরের এবং অক্ষম, তারাই আমার মধ্যে প্রবেশ করবে । এ কথা শুনে আল্লাহ তা'আলা জান্নাতকে 
বললেন, তুমি আমার রহ্‌মাত, আমার বান্দাদের যার প্রতি ইচ্ছা আমি তোমার দ্বারা রহ্‌মাত বর্ষণ করব। তারপর 
তিনি জাহান্লামকে বললেন, তুমি আমার আযাব, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমি তোমার দ্বারা ‘আযাব 
দিব। তোমাদের প্রত্যেকের জন্যই পেট ভর্তির ব্যবস্থা থাকবে। এতদৃসত্ববেও জাহান্নাম পূর্ণ হবে না। তাই আল্লাহ 
তা'আলা এর উপরে স্বীয় পা মুবারাক রাখবেন। তখন জাহান্নাম বলবে, যথেষ্ট হয়ে গেছে। এ সময়ই জাহান্নাম 
পরিপূর্ণ হবে এবং একাংশ অপরাংশের সাথে মিলে যাবে অর্থাৎ সঙ্কুচিত হয়ে যাবে। (ই.ফা. ৬৯১০, ই.সে. ৬৯৬৭) 
be — SA LoL fd — Oe Hf ES LDU CP 09 AEE BS (fl) Vet 
airy Ns Loh At : U5 BE Ll EA off CF Com Of OF dng ie a 
AE od 22 ch 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জার্নাতবাসীদের বর্ণনা ২৪৩ 


৭০৬৬-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আওন আল হিলালী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত 
নাবী 3 বলেন: একদা জান্নাত ও জাহান্নাম বিতর্ক যুদ্ধে লিপ্ত হলো। অতঃপর ইবনু সীরীন (রহঃ) আবূ যিনাদ- 
এর হাদীসের অবিকল বর্ণনা করেন। (ই.ফা. ৬৯১১, ই.সে. ৬৯৬৮) 

Xs: 08 3 5 pla be ie BS GSN ee EES pt) Ls Le UE JU) -Y. eV 

Sa, AON ALG: FE 4 0340 Jy ie CHT Ks FE Al ILO REA sf BSC 
ARs pO ts SY SY AU: 45 A, ACAD OT ‘eG 
sie cf U3: LN JE, ale tn Of tn Ef AS EU oh hl 4 te 
0 EE AEE 0 


HE 
৭০৬৭-(৩৬/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) রসূলুল্লাহ 3% থেকে কতিপয় হাদীস উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি হাদীস হলো 
এই যে, রসূলুল্লাহ 3% বলেছেন : জান্নাত ও জাহান্নাম পরস্পর তর্কে লিপ্ত হয়েছে। জাহান্নাম বলল, প্রভাব- 
প্রতিপত্তি ও অহংকারীদের জন্য আমাকে নির্দিষ্ট করা হয়েছে। জান্নাত বলল, আমার কি হলো, আমার মাঝে কেবল 
দুর্বল ও নগণ্য লোকেরাই প্রবেশ করবে। এ কথা শুনে আল্লাহ তা'আলা জান্নাতকে বললেন, তুমি আমার রহ্‌মাত । 
তোমার দ্বারা আমার বান্দাদের যাকে চাই তার প্রতি আমি রহ্‌মাত নাযিল করব এবং তিনি জাহার্নামকে বললেন, 
তুমি আমার আযাব। তোমার দ্বারা আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা ‘আযাব দিব। বস্তুতঃ তোমাদের প্রত্যেকের 
জন্যই পেট ভরপুর করার ব্যবস্থা আছে। কিন্তু জাহান্নাম কিছুতেই পরিপূর্ণ হবে না। পরিশেষে তিনি স্বীয় পা 
মুবারাক তার উপরে রাখলে তখন জাহান্নাম বলবে, হয়েছে, যথেষ্ট হয়েছে। তখনই জাহান্নাম পরিপূর্ণ হবে এবং 
এর একাংশ অন্য অংশের সাথে মিলে গিয়ে সংকুচিত হয়ে আসবে। আল্লাহ তা'আলা তার সৃষ্টির কারো উপর 
অবিচার করবেন না। আর জান্নাত পরিপূর্ণ করার জন্য আল্লাহ তা'আলা অন্য মাখলুক সৃষ্টি করবেন। 
(ই.ফা. ৬৯১২, ই.সে. ৬৯৬৯) 
sl 02 le sf LF cell ok > EE ~~ oo 1 OEE BAS, (YA) YA 
UR ol A of SS GS SS Ny Loh chr BE dn 0 J: J Gl 
BUN on SG CASH “ah ile UST, 
৭০৬৮-(.../২৮৪৭) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সা'ঈদ আল খুদরী (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: একদা জান্নাত ও জাহান্নাম তর্কে লিপ্ত হলো। অতঃপর তিনি আবৃ 
হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর হুবহু হাদীস বর্ণনা করেছেন। তবে এতে 5 <৮, 5১১, 77 এর পরিবর্তে cer, 
৯% /০-(অৰ্থাৎ- তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ অংশ প্রদান করা আমার দায়িত্ব) কথাটি বর্ণিত আছে। তবে 
এর পরবর্তী অংশটুকু এখানে বর্ধিত বিবৃত হয়নি। (ই.ফা. ৬৯১৩, ই.সে. ৬৯৭০) 


Uh BS 530 Le OULS G Ao C9 Lg EE A Lp Se Es (rasaprvy- Vela 
SDE Fd LD Ud En Ae bn OR UK Hie US UN BE as Ua ts 
oA od Wis S559 jes bi bl Jd Ll US 
Wwww.waytojannah.com 


Contents 


২৪৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭০৬৯-(৩৭/২৮৪৮) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3% 
বলেন : জাহান্নাম সবসময় বলতে থাকবে, আরো বেশি আছে কি? শেষ অবধি আল্লাহ রব্বুল ‘আলামীন আপন পা 
মুবারাক তাতে স্থাপন করবেন। তখন সে বলবে, আপনার ইষ্যতের কসম! হয়েছে, যথেষ্ট হয়েছে। তখন এর 
এক অংশ অন্য অংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে থাকবে। (ই.ফা. ৬৯১৪, ই.সে. ৬৯৭১) 


35309 OU ES os Ae Cs al YE ES AUD GRD RSS (de) YoY. 
৭০৭০-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাষিঃ)-এর সূত্রে নাবী 33% থেকে শাইব্বান-এর 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯১৫, ই.সে. ৬৯৭২) 
3 52 A dd glee Lh AGN Be ES LGN A XE Ly LOL BES (fA)-YeV) 
OF SIL C0 ol bP 3 ie Mes be UOSL (25h tn x dE ODE MEM J 
GIT LS Sal ED Eo) > Ba bn UH 3 HE IG YU HE 
Gs al Gd SD Lk DY dN YG KG Ss LLG: Ey 0 ds 
CAG Td SL 
৭০৭১-(৩৮/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ আর্‌ রুষ্যী (রহঃ) মহান আল্লাহর বাণী: ~~ EEL 
৯5৭ ৬০ ৯ 589 ৮১2 -এর ব্যাখ্যায় আনাস ইবনু মালিক (রাখিঃ) থেকে উল্লেখ করেন যে, নাবী 
বলেন : অনবরত (জাহান্নামীদেরকে) জাহার্নামে নিক্ষেপ করা হবে। তরুও জাহান্নাম বলবে, আরো বেশি আছে 
কি? অবশেষে আল্লাহ রব্বুল ‘আলামীন এতে আপন পা মুবারাক স্থাপন করবেন। তখন এর একাংশ অপরাংশের 
সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে, তোমার ইয্যত ও অনুখহের কসম! হয়েছে, যথেষ্ট হয়েছে। 
পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পরে থাকবে। পরিশেষে আল্লাহ তা'আলা এর জন্য 
অন্য মাখলৃক সৃষ্টি করবেন এবং শূন্যস্থানে তাদেরকে আবাসের ব্যবস্থা করবেন। (ই.ফা. ৬৯১৬, ই.সে. ৬৯৭৩) 


ন ER = aL nl ~~ - 52 En Es EE TEEGY oY Bg Ecc (fra) Ye YY 

Gd GS dl Ad Bh lg Lf Al SUS Ca 2) Ca 5G : UG BE Lol ce: Usk Cal cae: Uh 
৭০৭২-(৩৯/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে বর্ণিত । তিনি 

বলেন, আল্লাহর .যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ স্থান জান্নাতে শূন্য থাকবে। পরিশেষে আল্লাহ তা'আলা নিজ 

ইচ্ছানুযায়ী এর জন্য অন্য মাখলৃক সৃষ্টি করবেন । (ই.ফা. ৬৯১৭, ই.সে. ৬৯৭৪) 


sl 2 YG - Lith ww EE, Hl 5 Er cant “i 9 ES FMEA (YAEA/E.)-Y VY 

£3 SA E03: FE Al JSD UB : UG 2 ol be pla of CF oY oo dif 

GUE ell a3 8 Ur — JEW 2 C4 hh — IOS HW — el Uk lS Lh 

AG: JE — 6 - Idk LS: Css CDRs OHO Mik C5 he Ll Uf 

— Ch 3 a3 UB - Sh 5: Ody DEES OA : Ub ox C5 I Sn 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি'আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৪৫ 
BA IAD TRE OG orga 5 in OA Uy cia SS Lol AY ES - JN 
Yo Tle: 04 nd CO YP Hie 8S TA od J EIN RG A 
Ln 
৭০৭৩-(৪০/২৮৪৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবু সা'ঈদ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন, কিয়ামাতের দিন মৃত্যুকে একটি সাদা মেষের আকৃতিতে উপস্থিত 
করা হবে। আবু কুরায়ব বর্ধিত বর্ণনা করে বলেন, তারপর তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে দাড় করানো 
হবে। এরপর উভয়ই অবশিষ্ট হাদীস একই রকম বর্ণনা করেছেন। তখন বলা হবে, হে জান্নাতীগণ! তোমরা কি 
একে চিনো? এ কথা শুনে তারা মাথা উঠিয়ে দেখবে এবং বলবে, হ্যা, এ তো মৃত্যু । বর্ণনাকারী বলেন, এরপর 
বলা হবে, হে জাহার্নামীগণ! তোমরা কি একে চিনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যা! এতো 
মৃত্যু। তারপর নির্দেশ দেয়া হবে এবং সেটাকে যবাহ্‌ করা হবে। বর্ণনাকারী বলেন, এরপর বলা হবে, হে 
জান্নাতীগণ! মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানে থাকবে। হে জাহান্নামীরা! মৃত্যু নেই, তোমরা অনন্তকাল 
এখানেই থাকবে । অতঃপর রসূলুল্লাহ 3% পাঠ করলেন, “তুমি তাদেরকে সাবধান করে দাও-অনুশোচনার দিন 
সম্পর্কে, যখন সকল বিষয়ে ফায়সালা করা হবে। অথচ তারা গাফিলতির মাঝে নিপতিত হয়ে আছে এবং ঈমান 
গ্রহণ করছে না।” এ সময় রসূলুল্লাহ 38% স্বীয় হাত দ্বারা দুনিয়ার প্রতি ইশারা করলেন। (ই.ফা. ৬৯১৮, ই.সে. ৬৯৭৫) 
al ur cule al rr a 2 Eee Eee al a te EE (.../£) YY 
KS 5 2h al G5 Jn EN fs Le eh lf asl Ve BE dl ID ON : JG nes 
KS Ho FE A UOTE Lb Hy NURS Te dH NF: U5 Te Bile of os ie 
GA dois al La 
৭০৭৪-(৪8১/...) ‘উসমান ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আৰু সা‘ঈদ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 38% 
বলেন : যখন জান্নাতী লোকেদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নামী লোকেদেরকে জাহান্নামে প্রবেশ 
করানো হবে, তখন বলা হবে, হে জান্নাতবাসীগণ! তারপর জারীর (রহঃ) আবু মু'আবিয়াহ্‌ (রহঃ)-এর অবিকল 
হাদীস উল্লেখ করেন। কিন্তু তাতে টু | 0১ [5% & -এর স্থলে ১১ ৮ খা গর -কথাটি বর্ণনা 
করেছেন। আর এতে ‘অতঃপর তিনি শ্বীয় হাত দ্বারা পৃথিবীর দিকে ইশারা করেছেন'-এ কথাটিও তিনি বর্ণনা 
করেননি। (ই.ফা. ৬৯১৯, ই.সে. ৬৯৭৬) 
: Se U6 ACA Lh Ses LAGLN Le 3 CLAYS ca C3 IA BES (vae./tv)-V ve 
Hf Bl ES pla be cf BS 5 0 PAD OH A - Lagos Be SAY J aS 
S52 596 BN i nf BES Lh Ah nl Al doy : OU BE Al JLT YON Se 
PE EE - se - EA EH Pe 2a “ 
2d A G3 IE KY EN BUG SY LD AG: IS oon 
৭০৭৫-(৪২/২৮৫০) যুহায়র ইবনু হার্ব, হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) 
2 ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 33% বলেছেন : আল্লাহ তা'আলা 
জান্নাতবাসীদেরকে জান্নাতে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দাখিল করানোর পর জনৈক ঘোষণাকারী তাদের 


মাঝে দাড়িয়ে ঘোষণা করবে, হে জার্নাতবাসীগণ! এখন মৃত্যু নেই, হে জাহান্নামীরা! এখন আর মৃত্যু নেই। 
প্রত্যেকে চিরকাল নির্ধারিত স্থানে থাকবে। (ই.ফা. ৬৯২০, ই.সে. ৬৯৭৭) 


WwwwW.Waytojannah.com 


Contents 
২৪৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


BD hy OF ES YU Ss 0 AUS LAIN Mais £2 Dh ED (tN)-VeVT 


9 i EEN 2 LE CAE AEA 2 ET v0 (EG ১ Cd ENO +t G- 2 ea-y 
dl du) Of AE cn dl A te SS SU Lf lbs 0 aE Ch dl AE CHL Ch ASL tn AE 


“PEI EP Ul al MSs EG 

৭০৭৬-(৪৩/...) হারুন ইবনু সাঈদ আল আইলী ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 33 বলেন : যখন জার্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর 
জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে আনা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাড় 
করিয়ে যবেহ্‌ করে দেয়া হবে। অতঃপর একজন ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতবাসীগণ! এখানে আর 


তোমাদের মৃত্যু নেই । অনুরূপভাবে জাহান্নামীদেরকেও বলা হবে, হে জাহান্নামীরা! আর তোমাদের মৃত্যু নেই। 
এতে জান্নাতীদের আনন্দের সাথে আরো আনন্দ বেড়ে যাবে এবং জাহার্নামীদের শোকের সাথে আরো শোক 
বহুগুণ বেড়ে যাবে। (ই.ফা. ৬৯২১, ই.সে. ৬৯৭৮) 


0 lla © OLD of CLAD Ae C3 BLL UES aig SY ESO ES (AoE) Ve VV 
ASH OU BS Lipa BE Al JD J: EEA of 0 5S of OF A 0 03 
NE imi Be Al Bs 
৭০৭৭-(8৪8/২৮৫১) সুরায়জ ইবনু ইউনুস (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 


রসুলুল্লাহ 3% বলেছেন : কাফিরদের দাত উহুদ পাহাড়ের ন্যায় বড় হবে এবং তাদের চামড়া তিন দিনের দৃরতৃ 
পরিমাণ মোটা হবে। (ই.ফা. ৬৯২২, ই.সে. ৬৯৭৯) 


ue “i ue i 0 cH ES YU ms Tat Cy ysl, lS Fl Ee (YAeY/t0)-Y + VA 
“ge ju ASOD ol 2 5 ce JUN od BEY KL OH Ct: GA SEA «i br ee 
“Dd EY KY LT 
৭০৭৮-(৪৫/২৮৫২) আবু কুরায়ব ও আহ্‌মাদ ইবনু ‘উমার আল ওয়াকী'ঈ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) থেকে মারফ্‌' সূত্রে বর্ণিত । রসূলুল্লাহ 38% বলেন : জাহান্নামে কাফিরদের দু’ কাধের মাঝখানে দ্রুতগামী 
আরোহী ব্যক্তির তিন দিনের দূরত্বের পথ হবে। 
তবে ওয়াকী'ঈ (রহঃ) Ee ই (জাহান্নামে) কথাটি বর্ণনা করেননি। (ই.ফা. ৬৯২৩, ই.সে. ৬৯৮০) 
AS 0 He ES At ES of BS lg a Ble 2 ad SE GES (raorfeny-Vev 
US BE IG. 1G nea AG HEAL Sh: U6 BE Cl al Hf 0 HE ন 
SE OS Jk: Li rd Al OAS OSES Mb Ld AL ii 
Ry 8 2 2 
৭০৭৯-(৪৬/২৮৫৩) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয আল ‘আম্বারী (রহঃ) ..... হারিসাহ্‌ ইবনু ওয়াহ্‌্ব (রহঃ) 
থেকে বর্ণিত । তিনি নাবী 38 -কে বলতে শুনেছেন যে, তিনি বলেন, আমি কি তোমাদেরকে জার্নাতবাসীর পরিচয় 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জার্নাতের নিআমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৪৭ 


বলব না? সহাবাগণ বললেন, হ্যা! অবশ্যই তিনি বললেন, তারা হবে দুর্বল লোক তাদের (দুনিয়া) দুর্বলই মনে 
করা হতো। যারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা পূরণ করেন। অতঃপর তিনি বললেন, আমি কি 
তোমাদেরকে জাহান্নামবাসীর পরিচয় জানাব না? সহাবাগণ বললেন, হ্যা, জানাবেন। তিনি বললেন, তারা হবে 
নিষ্ঠুর, দাম্ভিক ও অহংকারী লোক । (ই.ফা. ৬৯২৪, ই.সে. ৬৯৮১) 
5b has EY igs AS ES bs 5 La BES cll LF LA BES (fen) VA 
A Yh U6 4S 
৭০৮০-(.../...) মুহাম্মাদ ইবনুল মুয্নান্না (রহঃ) .....,শু'বাহ্‌ (রহঃ) এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। তবে পার্থক্য এই যে, তিনি ৭] ১ স্থলে {এ ও শব্দ উল্লেখ করেছেন, অর্থ একই (আমি.কি 
তোমাদেরকে জানিয়ে দিব না) । (ই.ফা. ৬৯২৪, ই.সে. ৬৯৮২) 
ME 5 Se be HEL BS Ss BS OS 0 A Ae 0 ES, (ftv) YA 
inc LK Bed Al Al Sh BEE a ILD UB: UH IOS SUF BIO cis: J 
CIE 3 BS KJ LSS YEN dl ck pe TE 
৭০৮১-(৪৭/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... হারিসাহ্‌ ইবনু ওয়াহ্‌ব আল খুযা'ঈ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: জান্নাতবাসীগণের পরিচয় আমি কি তোমাদেরকে 
জানাব না? তারা হবে দুর্বল কোমল হৃদয় বিনয়ী লোক । যারা আল্লাহর উপর ভরসা করে কসম করলে আল্লাহ তা 
পূর্ণ করান। তিনি আবার বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় বলব না? তারা হবে দাস্ভিক, হীন 
বা নীচ এবং অহংকারী লোক । (ই.ফা. ৬৯২৫, ই.সে. ৬৯৮৩) 


CAA Se 05 sD oe BE OF Uo FES en GF Si GED (TASHA) “YAY 


9 dl ce dl ANU E HL CLAS : U5 HE dl I OLA al CF nl be 

৭০৮২-(৪৮/২৮৫৪) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
3% বলেন : কিছু সংখ্যক এমন জীর্ণশীর্ণ লোক আছে, যাদেরকে মানুষের দ্বার হতে বিতাড়িত করা হয়। (অথচ 
তারা আল্লাহর নিকট এত প্রিয় যে,) তারা যদি আল্লাহর নামে কোন কসম করে তবে আল্লাহ তা'আলা তা পূৰ্ণ 
করে দেন। (ই ফা. ৬৯২৬, ই.সে. ৬৯৮৪) 


cn A ur cas £3 Bs Jy i ss At i far Ee Fe Fre (YAcoft 4)" Y «AY 
3 J We 3h KS LN KS BE Al ILO CS : JS DL) gf dl Ae Le a SEB 
2 bed bes cL KSB A of Be AD dG BOE je Be Ud os 
bly sd So 5% of Bo os ANE 8 of By TA SS Ss AY 
8 Coa EA EL SY: UE I Lh Co amie A HEE BG FT or Waals 
৭০৮৩-(৪৯/২৮৫৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু যাম‘আহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রসূলুল্লাহ 3 খুত্বাহ্‌ প্রদানকালে [সালিহ ('আঃ)-এর| উদ্থরী সম্পর্কে 


এবং যে লোক সেটার পা কেটেছিল তার সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, যখন এঁ উক্ন্রীকে হত্যা করার 
জন্য তাদের কাওমের সবচেয়ে হতভাগ্য লোকটি উদ্যত হল, তখন এ কাজের জন্য এ কাওমের মধ্যে আবূ 


Wwww.waytojannah.com 


Contents 


২৪৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


যাম'আর ন্যায় সবচেয়ে শক্তিশালী, নিষ্ঠুর, অসভ্য ও হতভাগ্য লোক ছিল। এ খুত্বায় তিনি মহিলাদের বিষয়ে 
আলোচনা করলেন এবং তাদের নাসীহাত করলেন। অতঃপর তিনি (3) বললেন, তোমাদের মধ্যে এমন লোকও 
আছে, যে তার স্ত্রীকে অযথা প্রহার করে। আবু বাক্র-এর বর্ণনায় আছে, ক্রীতদাসীর ন্যায় প্রহার করে। আবু 
কুরায়ব-এর বর্ণনায় আছে, ক্রীতদাসের ন্যায় প্রহার করে। কিন্তু আবার দিন শেষে রাতের বেলা তার সঙ্গে মিলিত 
হয়। এরপর তিনি বায়ু নিঃসরণ করে হাসি দেয়া সম্বন্ধে উপদেশ করলেন এবং বললেন, যে কাজ তোমরা স্বয়ং 
‘ করবে সে ব্যাপারে তোমরা কি করে হাসতে পার? (ই.ফা, ৬৯২৭, ই.সে. ৬৯৮৫) 
JN ELA of UF etal CP adie LF ae BS ana LIS CRE (raoyo.) Vet 
Co dG ph CHS BU OE BS Al Ch oe SS BE a I I 
৭০৮৪-(৫০/২৮৫৬) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত ৷ রসূলুল্লাহ 3% 
বলেন : আমি বানী কা'ব-এর বাবা ‘আমর ইবনু লুহাই ইবনু কামা'আহ্‌ ইবনু খিন্দিফকে জাহান্নামের মাঝে 
দেখেছি সে তার পেট হতে সব নাড়ী-ভুড়ি টেনে বের করছে। (ই.ফা. ৬৯২৮, ই.সে. ৬৯৮৬) 
Ny Sl Fe UG LD Lh Ley Cah LSS AM SLE RS (foy-VeAe 
Cha + U8 ES 0 apa OF cool BS Be OS PAT OH DAG — agg Bes oil 
ER Ely lh a Sf ES ep hl WS Ld Hl Emdh BY: 6 Ld 9 ws 
Bt Ue Ts SG Cid 1 
Ls U8 GAIA a 0 Se if BE AJL NEA HO: Edt ON 
CE EL 2 TOS 
৭০৮৫-(৫১/...) ‘আমর আন্‌ নাকিদ, হাসান আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) .... সাঈদ 
ইবনুল মুসাইয়্যাব (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, 'বাহীরাহ্‌’ বলা হয় এমন উট্ট্রীকে, যা কোন দেবতার নামে 
মানৎ করে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হয়। তাকে আর কেউ দোহন করে না। আর “সায়িবাহ্‌' বলা হয় এমন উটকে, 
মুশরিকগণ তাদের দেবতার নামে ছেড়ে দিত। এভাবে ছেড়ে দেয়ার পর এর পিঠে কোন বোঝা বহন করা হত 
না। 
ইবনু মুসাইয়্যাব (রাযিঃ) আরো বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুন্পাহ 3 বলেছেন : আমি 
জাহান্নামের মাঝে “আমির আল খুযা'ঈকে দেখেছি, সে তার নাড়ী-ভুড়ি টেনে বের করছে। কেননা সে-ই সর্বপ্রথম 
দেব-দেবীর নামে সায়িবাহ্‌ (উটের) জন্তুর প্রথা চালু করেছিল। (ই.ফা. ৬৯২৯, ই.সে. ৬৯৮৭) 
MELA od Co al Le lm Le Cf BE AA CLD AED (Vy xAfor)-V. Al 
Al ls U8 EH ABS Bi ic 2 CATH 0 Al ta oie HE al JL) ON: 
Ua 053 V3 4) OBS Y ACh sth Ls test) CSUL Cee Ee CLs Ly 
“MX 1 Fc bn B55 G2 YY 
৭০৮৬-(৫২/২১২৮) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% বলেছেন, দু’ প্রকার লোক জাহান্নামী হবে। আমি তাদেরকে দেখিনি। এক প্রকার এ সব লোক 
যাদের কাছে গরুর লেজের ন্যায় ছড়ি থাকবে। তারা এর দ্বারা লোকেদের {',ট্াবে। দ্বিতীয় প্রকার এঁ শ্রেণীর 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জারবাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৪৯ 


মহিলা, যারা কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ প্রায়, মানুষকে আকৃষ্টকারিণী ও স্বয়ং বিচ্যুত। যাদের মাথার খোপা 
বুখতী উটের পিঠের উঁচু কুজোর ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও পাবে না। অথচ 
জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়। (ই.ফা. ৬৯৩০, ই.সে. ৬৯৮৮) 


Le Bis ee Lh lf EE LD OH dE) UES 0 CH EES (raovfor)-V AY 
Ue iby ns BE al ILO U6: JETS A USSG HLL Hols td 
CA La dB 083039 Al LAE 8 USS A AB heed dU SS 
৭০৮৭-(৫৩/২৮৫৭) ইবনু নুমায়র (রহঃ) ..... উম্মু সালামার মুক্তদাস ‘আবদুল্লাহ ইবনু রাফি‘ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, রসূলুল্লাহ ঈুঁট বলেছেন: 
সেদিন আর খুব বেশি দূরে নয়, অচিরেই তোমরা এক সম্প্রদায় দেখতে পাবে, যাদের হাতে থাকবে গরুর 
লেজের মতো চাবুক । সকাল অতিবাহিত হবে তাদের আল্লাহর গযবের মধ্যে এবং সন্ধ্যা যাপন হবে আল্লাহর 
অভিশাপের মধ্যে । (ই.ফা. ৬৯৩১, ই.সে. ৬৯৮৯) 
> ES: IG AS C1 EES Al C8 Sy ae A Se BS Jot)" Y AA 
Sh JHA Ul: MLL dr HO Gal Se AS wn Ut Bo 4) 
Sl BOs dl LS dU Ug sx 0 ac i Ib ur 05% HE 4 Js) 
yy A ou: a a wi 
৭০৮৮-(৫৪/...) ‘উবাইদুন্সাহ ইবনু সা‘ঈদ, আবু বাক্র ইবনু নাফি' ও ‘আবৃদ ইবনু ছুমায়দ (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ 3%-কে আমি বলতে শুনেছি, তুমি যদি দীর্ঘজীবি 
হও তাহলে অচিরেই তোমরা এমন এক সম্প্রদায় দেখতে পাবে, যাদের সকাল হবে আল্লাহর অসস্তষ্টির ভিতর 
এবং সঙ্ধ্যা হবে আল্লাহর অভিসম্পাতের মাঝে । তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। 
(ই.ফা. ৬৯৩২, ই.সে. ৬৯৯০) 


AED Rss MAD oy WH pOR GG -Nt 
১৪. অধ্যায় : দুনিয়ার নশ্বরতা ও কিয়ামাতের বর্ণনা 
Os CN EBS, C 803 Ch dl Be ES As of 0 D8 Hf EES (rane). Ad 
I 5 La ny C OS nh UOT PS SS BC i LL of BS 
th 3 BL 45 Lily, - SS ULES ESC AE of Sh elt be teks LC yf Bo 
Lavy BE an U4 08: J S08 of Bs cial UB Ak EES cde CL BS es 
JB DEB - HEL BS Tf - 5h LE HSS KS CHa TTBS VD 
Eb 055 BE Al ILD Ch SS TE Uh tS 
8d 8 Al BE 0h 2H of LO A 2S 
fyb dete hy i Cal S52 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-*৭ www.waytojannah.com 


Contents 


২৫০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭০৮৯-(৫৫/২৮৫৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, মুহাম্মাদ 
ইবনু রাফি‘, মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... বানু ফিহ্র-এর ভাই মুসতাওরিদ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
স্ন বলেন : আল্লাহর শপথ! ইহকাল-পরকালের তুলনায় অতটুকুই, যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি 
সমুদ্রে পানিতে ভিজিয়ে দেখল যে, কতটুকু পরিমাণ এতে পানি লেগেছে। বর্ণনাকারী ইয়াহ্‌ইয়া এ সময় শাহাদাত 
আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন। 

ইয়াহ্‌ইয়া ছাড়া সকলের বর্ণনার মাঝেই আছে, আমি রসূলুল্লাহ 3%-কে এ কথা বলতে শুনেছি। 

আর আবু উসামার বর্ণনাতেও $3 ৮% লী শব্দ উল্লেখ রয়েছে। 

তাতে এ কথাও উল্লেখ আছে যে, ইসমা'ঈল বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছেন। (ই.ফা. ৬৯৩৩, ই.সে. ৬৯৯১) 


fia al on > ue EE wn =~ [FC Be a a) Ef (YAea/o1)-Y ৭. 
OU 3 U5 FE Al J) Sis: SE Lele Lo oe 05 poll oo dhe of ts 
JU Ts od Pea DE Gch JS SUN AULD GU: Ck Ye ire HS IU 
8 od He D5 Uf oa Sal tin Leste G BG 
৭০৯০-(৫৬/২৮৫৯) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি রসূলুল্লাহ সুরঠ-কে বলতে শুনেছি যে, কিয়ামাতের মাঠে সকল মানুষকে একত্রিত করা হবে খালি পা, উলঙ্গ 
দেহ এবং খাত্নাবিহীন অবস্থায়। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রসূল! পুরন্ষ এবং মহিলা এক সঙ্গেই 
উত্থিত হবে আর তারা পরস্পর একে অপরের প্রতি তাকাবে? তিনি বললেন, হে ‘আয়িশাহ্‌! তখনকার প্রেক্ষাপট 

এতো কঠিন ও ভয়ন্ককর হবে যে, একে অপরের প্রতি তাকানোর কল্পনারও উদ্রেক হবেনা। 

(ই.ফা. ৬৯৩৪, ই.সে. ৬৯৯২) 

0 SS CF CLAY AS GH ES YE Gs Cs dt of Lh 8 Hf BSS, C./..)-Ve 41 


2s 
+e » 


YE BD SKS HS ALY Bg ie 
৭০৯১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... হাতিম ইবনু আবূ সাগীরাহ্‌ 
(রাযিঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এতে )'১2 ‘খাতনাবিহীন’ শব্দটি বর্ণনা নেই । 


(ই.ফা. ৬৯৩৫, ই.সে. ৬৯৯৩) 
of 99 a SF GELS A 0 LRT ds of © 8 Hf EBS (rasov)-v. ay 
08 5p DP 0 Main UP cg ae UF AE CY CE ES COAT IG UAT GOL U6 
of SRT SS Hy AYE HE BED UE Al GOL LO : U8 AG Cbs BEE Lh i le 
৭০৯২-(৫৭/২৮৬০) আবু বাক্র ইবনু শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ 
উমার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি নাবী %-কে খুত্বারত অবস্থায় এ কথা বলতে 
শুনেছেন যে, অবশ্যই তোমরা খালি পায়ে হেঁটে হেঁটে, উলঙ্গদেহ ও খাতনাবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ 
করবে। তবে যুহায়র (রহঃ) তার হাদীসে খুত্বাহ্‌ প্রদানের শব্দটি বর্ণনা করেননি। (ই.ফা. ৬৯৩৬, ই.সে. ৬৯৯৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জারাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৫১ 


a [ES Sa DAM LE BS, Ec Sy E25 io dL SH [Ere (JA) Ye AN 
oh ES JG Eh 8 Bly — SO Bh LOLS ctl Lh Lah BSC dt ie CASS 
4‘ * EE oa . - oT « “a 285 CAE eee VA FEES 
JD U3 BG: JU Ale OF UF OH OF As UF cll 4 | 6 dd A> Oh oN 
SE 9 GS USP Sos HOE US Al od CES LS AN UG : J hess Us BE dl 
bald AA ES AS SOED SOG NOt: vy el sd uel Gs U Ue es ta 
dy: JE LEAL G IH SE Ck og EG al on Jey Ee AY SDE ) ae 
REG Cli ied CLS Une pele SSP eal Sl UN CS IHG. IS FSC GSN 
of Hd 3 Cl De HL LEG © Bet st US ce Sy pgile ah of Cis 
a el se Cp Bsr 5 ) “ J US DYA-1 : 0 55 503 ধন) "a 
“il 
CI Hf CGE BY : JER BG Ss Sp 9 
৭০৯৩-(৫৮/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও 
মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, উপদেশ সম্বলিত ভাষণ 
প্রদানের উদ্দেশে রসূলুল্লাহ 33% আমাদের মাঝে দীড়িয়ে বললেন, হে লোক সকল! তোমরা আল্লাহর সামনে খালি 
পা এবং উলঙ্গদেহে এবং খাতনাবিহীন অবস্থায় উপস্থিত হবে। (আল্লাহার বাণী) “যেমন আমি প্রথম দিন সৃষ্টি শুরু 
করেছিলাম, তেমনি তার পুনরাবৃত্তি করব। এটা আমার একটা ওয়া“দা, তা পালন করা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত 
আমি তা পালনে বদ্ধপরিকর” সাবধান! কিয়ামাতের দিন সৃষ্টির মাঝে সর্বপ্রথম ইব্রাহীম ('আঃ)-কে পোশাক 
পরিধান করানো হবে, সেদিন আমার উম্মাতের মধ্য থেকে কিছু মানুষকে হাযির করা হবে, এদের মধ্যে যারা 
বামহাতে ‘আমালনামা প্রাপ্ত তাদের পাকড়াও করা হবে। তখন আমি বলব, হে আমার রব! এরা তো আমার 
উম্মাত। উত্তরে আমাকে বলা হবে, তুমি জানো না তোমার পরে এরা কি কার্যকলাপে জড়িত ছিল। আমি তখন 
আল্লাহর সৎ বান্দা [ঈসা (‘আঃ)]-এর ন্যায় বলব, “যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিন আমি ছিলাম 
তাদের কার্যকলাপের সাক্ষী; কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমিই তো ছিলে তাদের কার্যকলাপের 
পর্যবেক্ষণকারী এবং তুমিই সর্ব বিষয়ে সাক্ষী, তুমি যদি তাদেরকে শান্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, 
আর যদি তাদেরকে মাফ করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।” তখন আমাকে বলা হবে, তুমি তাদের 
থেকে বিদায় গ্রহণের পর থেকে তারা সবসময় মুখ ফিরিয়ে কুফ্রীর আশ্রয় নিয়েছিল। 
ওয়াকী' এবং মু'আয-এর হাদীসের মধ্যে রয়েছে- ৩ 1 541 ৬ 555 3 ৩} 98 অতঃপর বলা 
হবে, আপনি অবশ্য জানেন না আপনার পরে তারা কোন্‌ নতুন ধর্মমত আবিষ্কার করেছে? 
(ই.ফা. ৬৯৩৭, ই.সে. ৬৯৯৫) 
SE 3 Loh HSS C GEL 3 Ll BS i US SED (vaufoay- Yat 
HE Al cB EA of be al bP cle 0 A Ke BES L's BES Uh VU Cn BSS 
oe Lis nd se Ey os ke SEV, Caml Cafl) GID SDE oe UAL SY: JN 


Wwww.waytojannah.com 


Contents 


২৫২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ল 4 . 
saber 1 oe ad - 


Ce C3 138 SS pee UG 150 SS Hie C8 DU HE Sy ad ce EE 
MLE EEE NE 

৭০৯৪-(৫৯/২৮৬১) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর 

সূত্রে নাবী 3 থেকে বর্ণিত । তিনি বলেন, লোকেদেরকে তিন শ্রেণীতে ভাগ করে সমবেত করা হবে। প্রথম দল 
আশা পোষণকারী এবং ভীত-সন্ত্রস্ত লোকেদের দল। দ্বিতীয় দলে সেসব লোক যাদের দু'জন থাকবে এক উটের 
উপর, কোন উটের উপর তিনজন, কোনটির উপর চারজন, আর কোনটির উপরে আরোহিত হবে দশজন। 
অবিশিষ্টরা হবে সে সকল লোক যাদেরকে আগুন তাড়িয়ে নিয়ে যাবে। তারা যেখানে রাত্রিযাপন করবে আগুনও 
তাদের সঙ্গে রাত কাটাবে তারা যেখানে বিশ্রাম নিবে আগুনও সেখানে বিশ্রাম নিবে। তাদের যেখানে সকাল হবে 


আগুনও তাদের সঙ্গে থাকবে। আর যেখানে তাদের সন্ধ্যা হবে একই সঙ্গে আগুনও তাদের সাথে থাকবে। 
(ই.ফা. ৬৯৩৮, ই.সে. ৬৯৯৬) 


U9Al oe dl Uilof Lt aig a od: LG —)o 
১৫. অধ্যায় : কিয়ামাত দিবসের বর্ণনা, এ দিবসের ভীতিকর অবস্থাতে আল্লাহ আমাদেরকে 
সহযোগিতা করুন 
3 BD 1 nels LF A LES cath Ly LO A 02 2 BS (YA )y-V. 40 
COO 46 59 BE Lo Sp TE GH oo RD GI ad Se CP - aoe 09 bos 
[1 AT Cuiiball 5034 (pala 
SH Co Lo UB th SHA 8s SH Cal df 2 df Al i I 
EC 
৭০৯৫-(৬০/২৮৬২) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... 
ইবনু ‘উমার (রাখিঃ) থেকে বর্ণিত। (১৭০ (4) ৷ 5% 9 -এর ব্যাখ্যায় নাবী 3 বলেন, সেদিন মানুষ 
অর্ধ কর্ণ পর্যন্ত ঘামে ডুবে দাড়িয়ে থাকবে। LO 
ইবনুল মুসান্নার বর্ণনাতে তিনি £5 “যেখানে” শব্দটি উল্লেখ করা ছাড়া শুধু {4 29% “লোকজন দাড়িয়ে 
থাকবে" উল্লেখ করেছেন। (ই.ফা. ৬৯৩৯, ই.সে. ৬৯৯৭) 
LLL ASE wale 0 as Ll HL il GEL 0 LS BS (Vea 
ES Ce ES 5 0 Dhan Fa EE HE C ae OH CF 5G CY cise AAS A 
AA 0 He AB BSE fl te LL ty MS ES Las Hl ES C AL 
(a 2 XE 0 oo agli be TR UK ple be col EG oe CF PY Ch oss i 
fb oF dl Ae OS Cee. PE 


CE La CY 2) BR Cs EY Ua KE fs cing Sp od 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জার্নাতবাসীদের বর্ণনা ২৫৩ 


৭০৯৬-(../...) মুহাম্মাদ ইবনু ইসহাক্‌ আল মুসাইয়্যাবী, সুওয়াইদ ইবনু সাঈদ, আবূ বাক্র ইবনু আবূ 
শাইবাহ্‌, ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ নাসৃর তাম্মার, হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) 
ce ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% হতে ‘উবাইদুল্লাহর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। 

তবে মুসা ইবনু ‘উকবাহ্‌ ও সালিহ (রহঃ)- -এর হাদীসের মধ্যে রয়েছে যে, 425) ৪ 2৯১: OME 


Al a ৬} অর্থাৎ তাদের মধ্যে কোন কোন ব্যক্তি স্বীয় ঘামে দুই কানের অর্ধেক অবধি ডুবে যাবে। 
(ই.ফা. ৬৯৪০, ই.সে. ৬৯৯৮) 


Alte fe LO PE Fa Ae OB ES (carp). ay 
BU wi O41 8 CAS TG LG SY: U0 FEE A JSD UD EN 
ECE SE rel d's ll ol 8 EAE 
৭০৯৭-(৬১/২৮৬৩) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
সু বলেন : কিয়ামাতের দিন ঘাম জমিনের উপর দিয়ে একশ’ চল্লিশ হাত পর্যন্ত উঁচু হয়ে বয়ে যাবে। আর তা 
মানুষের মুখমণ্ডল পর্যন্ত বা কান পর্যন্ত পৌছবে। রসূলুল্লাহ 3% এ দুয়ের মধ্যে কোন্টির কথা বলেছেন, বর্ণনাকারী 
সাওর এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। (ই.ফা. ৬৯৪১, ই.সে. ৬৯৯৯) 
+ Er! ur ELA LG i EB ‘শ্ে= sl EEA ES (YALE/1Y)- V.dA 
oR ন : 1% BEE dn UD Shas: JU SN Lt TE GES le 3 Be SD 
le JE Hie USS GE BEY Cn LE Ls 
UE EO OR UTE EA xe le 
oY 098 0k Hie LES oY U8 bn Redd Ss tel D5 se UN UG: Jb 
MUY SA nl ta ies SP od U8 fe ies HED 
438 od 22 PE dl JD ks 
৭০৯৮-(৬২/২৮৬৪) হাকাম ইবনু মূসা আবূ সালিহ (রহঃ) ..... মিকদাদ ইবনুল আস্ওয়াদ (রাষিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি রসুলুল্লাহ 3%%-কে বলতে শুনেছি যে, কিয়ামাতের দিন সূর্যকে মানুষের সন্নিকটবর্তী 
করে দেয়া হবে । অবশেষে তা মানুষের এক মাইলের দূরত্বের মাঝে চলে আসবে। 
বর্ণনাকারী সুলায়ম ইবনু ‘আমির (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি জানি না, ১৯ শব্দ দ্বারা কি বুঝানো 
হয়েছে, জমিনের দূরতৃ, না এ শলাকা যা চোখে সুরমা দেয়া কাজে ব্যবহৃত হয়। মানুষ তাদের “আমাল অনুসারে 
ঘর্মের মাঝে ডুবে থাকবে। তাদের কারো শ্যাম পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কেউ হাটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, 
কেউ কোমর পর্যন্ত আর কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 
বর্ণনাকারী বলেন, এ সময় রসূল 3% নিজ মুখের প্রতি ইঙ্গিত করলেন। (ই.ফা. ৬৯৪২, ই.সে. ৭০০০) 
Ln Ag 220 Al Gf od Us Lt a Slial G1 
১৬. অধ্যায় : পৃথিবীতে জান্নাতী ও জাহান্নামী লোকেদের পরিচয় 
- CLE of I 2 LOG cra Lf LOL daria UL HH ED (rarefir)- Va 
Se 0 Ab Ue BE Le il HD oll So ESS JU - Ed oy Oe 8 bil 


Wwww.waytojannah.com 


Contents 


২৫৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


4: NE MED SE EF 
EN I be UY ees He EG ao ts ey 
SALUT oA ah Cy URE UG LOE EO sy Y Ul We LH, ds Hl Uy wk; 
SH US BG WADE US HDL UB LS EP lo 1 WY UD: li U2 
FES ESRF Lee i SEU is Sy le LS CA LE CAN De LS 
= Jie 5 Le Hey LG A 3 UO li GD pm) BT BH GLA be SLs 
El, Yo Y, Sf OAH Y US SS OAS GY A ial Lis ls - J 
TIL UA be DBAS AS ST EST BIB YS Yo ELS ASS 
Me GLE I SS dd OLE HRS Hs CAB hia Gh f I KS, 
৭০৯৯-(৬৩/২৮৬৫) আবু গাস্সান আল মিসমা'ঈ, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার ইবনু 
‘উসমান (রহঃ) ..... ‘ইয়ায ইবনু হিমার আল মুজাশি'ঈ (রাযিঃ) হতে বর্ণিত । (তিনি বলেন,) একদা রসূলুল্লাহ 
3% খুত্বাহ্‌ প্রদানকালে বললেন : সাবধান! আমার প্রতিপালক আজ আমাকে যা শিক্ষা প্রদান করেছেন, এ থেকে 
তোমাদেরকে এমন বিষয়ের শিক্ষা দেয়ার জন্য তিনি আমাকে আদেশ দিয়েছেন, যে বিষয়ে তোমরা সম্পূর্ণরূপে 
অজ্ঞাত । তা হলো এই যে, আমি আমার বান্দাদেরকে যে প্রাচুর্য দিয়েছি তা সম্পূর্ণরূপে বৈধ । আমি আমার সকল 
বান্দাদেরকে একনিষ্ঠ (মুসলিম) হিসেবে সৃষ্টি করেছি। অতঃপর তাদের নিকট শাইতান এসে তাদেরকে দীন হতে 
সরিয়ে দেয়। আমি যে সমস্ত জিনিস তাদের জন্য বৈধ করেছিলাম সে তা হারাম করে দেয়। অধিকন্তু সে 
তাদেরকে আমার সাথে এমন বিষয়ে অংশীদার করার জন্য নির্দেশ প্রদান করে, যে বিষয়ে আমি কোন প্রমাণ 
পাঠাইনি। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি দৃষ্টি দিয়ে কিতাবীদের কিছু লোক ছাড়া আরব-আজম সকলকে 
অপছন্দ করেছেন। অতঃপর তিনি বললেন : তোমাকে পরীক্ষা করার উদ্দেশে এবং তোমার দ্বারা অন্যদেরকে 
পরীক্ষা করার উদ্দেশে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি এবং তোমার প্রতি আমি এমন কিতাব অবতীর্ণ 
করেছি যা পানি কখনো ধুয়ে-মুছে ফেলতে পারবে না। ঘুমন্ত ও জাগ্রত অবস্থায় তুমি সেটা পাঠ করবে। রসূলুল্লাহ 
3% বলেন, কুরায়শ সম্প্রদায়ের লোকেদেরকে জ্বালিয়ে দেয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। আমি 
তখন বললাম, হে আমার প্রতিপালক! আমি যদি এ কাজ করি তবে তারা তো আমার মাথা ভেঙ্গে রুটির মতো 
টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, তারা যেমনিভাবে তোমাকে বহিষ্কার করেছে ঠিক 
তেমনিভাবে তুমিও তাদেরকে বহিষ্কার করে দাও । তুমি তাদের সাথে যুদ্ধ করো। আমি তোমাকে সাহায্য করব । 
ব্যয় করো আল্লাহর পথে, তোমার জন্যও ব্যয় করা হবে। তুমি একটি সেনাদল প্রেরণ করো, আমি অনুরূপ পাচটি 
বাহিনী প্রেরণ করব । যারা তোমার আনুগত্য করে তাদেরকে সঙ্গে নিয়ে যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের 
সাথে যুদ্ধ করো। তিন শ্রেণীর মানুষ জান্নাতী হবে। এক প্রকার মানুষ তারা, যারা রাষ্ট্রীয় কর্ণধার, ন্যায়পরায়ণ, 
সত্যবাদী এবং নেক কাজের তাওফীক লাভে ধন্য লোক । দ্বিতীয় এ সকল মানুষ, যারা দয়ালু এবং আত্মীয়-স্বজন 
ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমলচিত্ত । তৃতীয় এ শ্রেণীর মানুষ, যারা পূত-পবিত্র চরিত্রের অধিকারী, যাঞ্চাকারী 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জার্নাতবাসীদের বর্ণনা ২৫৫ 


নয় এবং সম্তানাদি সম্পন্ন লোক। অতঃপর তিনি বললেন, পাচ ধরনের মানুষ জাহান্নামী হবে। এক- এমন দুর্বল 
মানুষ, যাদের মধ্যে পার্থক্য ক্ষমতা নেই, যারা তোমাদের এমন তাবেদার যে, না তারা পরিবার-পরিজন চায়, না 
ধনৈশ্বর্য। দুই- এমন খিয়ানাতকারী মানুষ, সাধারণ বিষয়েও যে খিয়ানাত করে যার লালসা কারো নিকটই 
লুক্কায়িত নেই ৷ তিন- এ ব্যক্তি, যে তোমার পরিবার-পরিজন এবং ধন-সম্পদের বিষয়ে তোমার সঙ্গে সকাল-সন্ধ্যা 
প্রতারণা করে। অবশেষে তিনি কৃপণতা, মিথ্যা বলা এবং গালমন্দ করার কথাও বর্ণনা করেছেন। তবে আৰু 
গাস্সান (রহঃ) তার হাদীসের মাঝে এ: 5:43, অর্থাৎ “তুমি আল্লাহর পথে ব্যয় কর, আমিও তোমার 
জন্য ব্যয় করব” বাক্যটি উল্লেখ করেননি। (ই.ফা. ৬৯৪৩, ই.সে. ৭০০১) 


BE Le ae UF dpe of GEL BE Dl Ed Sa HES (ay. 
Sa te 55 Ju dS AS No, Say ie 
৭১০০-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না আল ‘আনাধী (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে এ সূত্রে অবিকল 
বর্ণনা করেছেন। তবে এতে তিনি 5১5152 5৯; 9০ এ অর্থাৎ “আমি বান্দাকে যে সম্পদ দিয়েছি তা 
সম্পূর্ণরূপে বৈধ” কথাটি বর্ণনা করেননি (ই.ফা. ৬৯৪৪, ই.সে. ৭০০২) 
Ale — pla UF De 0 3 GD gal 25 0 AD te (JY!) 
GL 09 BS bs BE al J Hf Um 3 lie UF hls Le SS En LL 
Spall Tih od Bb ciate UB 3 too Gt UU CG UN oA od Uy Soll 
৭১০১-(.../...) ‘আবদুর রহমান ইবনু বিশ্ূর আল ‘আবদী (রহঃ) ..... ‘ইয়ায ইবনু হিমার থেকে বর্ণিত। 


তিনি বলেন, একদিন রসূলুল্লাহ 3% ভাষণ দিলেন। তারপর তিনি পুরো হাদীসটি বর্ণনা করলেন এবং শেষ ভাগে 
বলেছেন, কাতাদাহ্‌ (রহঃ) বলেন, আমি মুতার্রিফকে বলতে শুনেছি। (ই.ফা. ৬৯৪৫, ই.সে. ৭০০৩) 


ee SEED op chs C3 Tall MS 2 3 LES le 3H ESS AE) YN 
2 US es ) A ln 0 als LF « EE 5 Al He 0 Ube bo BIG HS he 
VU HEEL SARE J Gs 15 RHE 4 2 bs 
“JL YS: NT 

le EIA I Co SAG 8 LEON SH al fo: U5 dl Xe UG SU 8: lth 
3b M5, VY) 4 Ca 
৭১০২-(৬৪/...) আবু ‘আম্মার হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ..... বানী মুজাশি‘-এর ভাই ‘ইয়ায ইবনু হিমার 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ 3% ভাষণ প্রদানকালে আমাদের মাঝে দাড়িয়ে বললেন: 
আল্লাহ তা'আলা আমাকে আদেশ দিয়েছেন। তারপর তিনি কাতাদাহ্‌ (রহঃ) হতে হিশাম-এর সানাদে বর্ণিত 
হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে এতে এ কথা বর্ধিত উল্লেখ করেছেন যে, আল্লাহ তা'আলা আমার প্রতি 
ওয়াহী নাযিল করেছেন যে, তোমরা বিনয়ী হও, কারো উপর কেউ যেন গর্ব না করে এবং কারো প্রতি যেন কেউ 


যুল্‌ম না করে। এ হাদীসে এটাও রয়েছে যে, তারা তোমাদের এমন অনুগামী যে, পরিবার-পরিজন, ধন-সম্পদ 
সন্ধান করেনা। 


Wwww.waytojannah.com 


Contents 


২৫৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


কাতাদাহ্‌ (রহঃ) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আবূ ‘আবদুল্লাহ! এমনটি কি হবে? তিনি বললেন, হ্যা, 
অবশ্যই । জাহিলিয়্যাতের যুগে আমি তাদেরকে পেয়েছি। আর এরূপ এক গোত্রে কোন এক লোক ছিল। সে 

বকরী চরাতো । দাসী ছাড়া সেখানে তার কাছে কেউ যেত না। তার সাথেই সে সহবাস করত । 
(ই.ফা. ৬৯৪৬, ই.সে. ৭০০৪) 


tia Hany Sh SLE Ae UN gf AE Cn cid Ha LP Lb ~ NV 

১৭. অধ্যায় : মৃত ব্যক্তির কাছে জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানা উপস্থিত করা হয়, 

আর কবরের শাস্তি প্রমাণ করা এবং তাথেকে ক্ষমা প্রার্থনা করা 

ds 0 ab oH oo (eb LE MC le HH JN (ES US SS BD (vaifo)- MARL 
Hl Dd Re nl be OY tly Hy SE Se Lah CCl iS J: 8 BE dhl 
EC 23 dl ay SL Yi i JE nf oad Al to OS Cs ed 
৭১০৩-(৬৫/২৮৬৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 
বলেন : তোমাদের কোন লোকের মৃত্যুর পর সকাল-সঙ্ধ্যা তার সম্মুখে তার (পরকালীন) ঠিকানা পেশ করা 
হয়। যদি সে জান্নাতবাসী হয় তবে জান্নাতবাসীদের থেকে আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নামীদের থেকে। 


আর তাকে বলা হয়, এটাই তোমার বাসস্থান । কিয়ামাতে পুনরুথান দিবস পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে। 
(ই.ফা. ৬৯৪৭, ই.সে. ৭০০৫) 


cls UP GA cp ae UST BN Re GUS SLA Ls He Be CAYV) et 
2 te UE Y pn tidy 5k She Dah 3 nt FE ln 0 Jb LE 4 cp 
" "3 A Sas GH MLL lh: UE UG LL in Al toa 06 ts Re 2 


৭১০৪-(৬৬/...) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী 
3% বলেছেন : যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সকাল-সন্ধ্যা তার কাছে তার (পরকালীন) ঠিকানা পেশ 
করা হয়। যদি সে জান্নাতবাসী হয় তবে জান্নাত আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নাম । 
তারপর তাকে বলা হয়, এটাই তোমার এঁ বাসস্থান যেখানে তোমাকে কিয়ামাতের দিন পাঠানো হবে। 
(ই.ফা. ৬৯৪৮, ই.সে. ৭০০৬) 


£4 NN Ae uf ur be Ut G8 Hh, Ee LS Ec (YAY) -Y) 0 

0 A Ue GIS els ff UP Sh ol LF GOA Sas UBL, U6 bike th EG gl 
HID 5 FE Go Ci: UU alk 0 55 SS LL BEE Co Ce BA Ly es HA UU cel 
iS 8-4 Ls Re 5 TY a 3G gg CGD YS MT Ds ce JG 
cl LF: 0: SH OEY oa GEL ax Ua 08 - A 45% Us 
ddl SAS YU TB G98 8 ES ln 5 ty OLY 8 C: EIA 
RE oe AE te AOL 1S: J agn'y Lie IH 2 “he il A 55 As be SY 

: Jb. SE AE tn AG 3: RE IE HE te ADL 13 JE ul AE in AL I: 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৫৭ 


I 5s Ly Wie He Ce CH Con Ay B95 + 19 OG Uy Wein Tels Ce OF be Al 13 
URS 283 on A S32: 15 UY 253 on A 5d 
৭১০৫-(৬৭/২৮৬৭) ইয়াহইয়া ইবনু আইযুব ও আবূ বাক্র ইবনু আবূ শাইাহ্‌ (রহঃ) ..... যায়দ ইবনু 
সাবিত (রাযিঃ)-এর সূত্রে আবূ সাঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । আবূ সাঈদ আল খুদ্রী (রাযিঃ) বলেন, 
আমি রসূলুল্লাহ 3%-এর কাছে উপস্থিত ছিলাম না, বরং আমাকে যায়দ ইবনু সাবিত (রাযিঃ) বর্ণনা করেছেন। 
তিনি বলেছেন, একদিন রসূলুল্লাহ রুট নাজ্জার গোত্রের একটি প্রাচীর ঘেরা বাগানে তাঁর একটি খচচরের উপর 
আরোহী ছিলেন। এ সময় আমরা তার সাথে ছিলাম। অকস্মাৎ তা লাফিয়ে উঠল এবং তাঁকে ফেলে দেয়ার 
উপক্রম করল। দেখা গেল, সেখানে ছয়টি কিংবা পীচটি অথবা চারটি কবর রয়েছে। বর্ণনাকারী বলেন, জুরাইরী 
এমনটিই বর্ণনা করতেন। অতঃপর তিনি প্রশ্ন করলেন, এ কবরবাসীদেরকে কে চিনে? তখন এক ব্যক্তি বললেন, 
' আমি চিনি। রসূলুল্লাহ সু্ট জিজ্ঞেস করলেন, তারা কথন মৃত্যুবরণ করেছে? তিনি বললেন, তারা শির্কের অবস্থায় 
মৃত্যুবরণ করেছে। অতঃপর রসূলুল্লাহ সু বললেন, এ উম্মাতকে তাদের কবরের মধ্যে পরীক্ষা করা হবে। 
তোমরা মৃত ব্যক্তিকে দাফন করা বর্জন করবে, এ আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দু'আ করতাম যেন তিনি 
তোমাদেরকেও কবরের ‘আযাব শুনান যা আমি শুনতে পাচ্ছি। তারপর তিনি আমাদের প্রতি মনোনিবেশ করে 
বললেন, তোমরা সবাই জাহান্নামের ‘আযাব হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সহাবাগণ বললেন, 
জাহান্নামের শান্তি হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। তারপর তিনি বললেন, তোমরা সকলে কবরের শান্তি 
হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সহাবাগণ বললেন, কবরের ‘আযাব হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় 
চাই। অতঃপর তিনি বললেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিত্নাহ্‌ হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা 
করো। তারা বললেন, প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিত্নাহ্‌ হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। তিনি 
আবারো বললেন, তোমরা দাজ্জালের ফিত্নাহ্‌ হতে আল্তাহর কাছে আশ্রয় চাও । সহাবাগণ বললেন, দাজ্জালের 
ফিত্নাহ্‌ হতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই । (ই.ফা. ৬৯৪৯, ই.সে. ৭০০৭) 
ce AS Bie kL 1 Ll ES YU SG LS cach Ch Los ED (raf) en 
C8 be te LAG Uf MCPS UHMSGY Hf TF + U8 BE GU ol be a3 
৭১০৬-(৬৮/২৮৬৮) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃ্শার (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । 
নাবী 3 বললেন : তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে এ ভয় না থাকলে আমি আল্লাহর কাছে দু'আ 
করতাম যেন তিনি তোমাদেরকে কবরের কিছু ‘আযাব শুনিয়ে দেন। (ই.ফা. ৬৯৫০, ই.সে. ৭০০৮) 
pl ES Sls 9 Pt) Nie E৬০, Cc Ss EC AB nl (9 F< Fe LEA (YA14/14)-Y) "YY 
od 5 de be At ie Hk ks Us Lo Bo SUG OK uch th Lo Bo 
blr — col 33 Ue Cs DE OS dl Lh LOLS 5 Ut IAS D3 C AE 
of be el op oa be LE of OF UP FS As US ne 9 3 US DAY 
CEE od PS 383 JE Epa Ad ind) wie Le SS BE A JO ED Jas 
৭১০৭-(৬৯/২৮৬৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, “উবাইদুল্লাহ ইবনু মু'আয, মুহাম্মাদ ইবনুল মুসান্না 
ইবনু বাশ্শার, যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ আইয়ূব (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন রসূলুল্লাহ 3 সূর্যাস্ত হওয়ার পর বের হলেন। এমন সময় তিনি একটি শব্দ 


শুনতে পেয়ে বললেন, ইয়াহুদী লোকেদেরকে তাদের কবরের মধ্যে ‘আযাব দেয়া হচ্ছে। 
(ই.ফা. ৬৯৫১, ই.সে. ৭০০৯) 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৩৬ ! 
Wwww.waytojannah.com 


Contents 


২৫৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


be coal AE Ch URLS Ue LOL Lh ig UG LA Ly SE BES (av. ve)-V) eA 

xy HEL i dG 005 df es ৰ) 0 Fal > Uk: U8 AL Lh od ES 3 

Gb: J bh lS J Sis LL NG seis JEL a5 JN “Hs CH En 

4 al ss EEX ta ILL gl ES Js SEAT AEE Els dh Stl 
“lama UAV HE dl on dh CADDY Cx 


CO o5 od ns LE Hy BIS Os 058 5S Coy Af ES SS, E50 

৭১০৮-(৭০/২৮৭০) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, নাবী কুট বলেছেন: বান্দাকে যখন তার কবরের মধ্যে রেখে তার সঙ্গী-সাথীরা সেখান থেকে ফিরে আসে 
এবং সে তাদের জুতার শব্দ শুনতে পায় তখন তার কাছে দু'জন ফেরেশ্তা এসে তাকে উঠিয়ে বসান । তারপর 
তাকে তারা জিজ্ঞেস করে, এ লোকটির ব্যাপারে তুমি কি বলতে? মু'মিন বান্দা তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, 
তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রসূল । তখন তাকে বলা হয়, জাহান্নামে তুমি তোমার আসন দেখে নাও । আল্লাহ 
তা'আলা তোমার এ আসনকে জান্নাতের আসনের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। নাবী 3 বলেছেন: তখন সে 
তার উভয় আসন অবলোকন করে নেয়। 

বর্ণনাকারী কাতাদাহ্‌ (রহঃ) বলেন, আমাদের নিকট এ কথাও উল্লেখ করা হয়েছে যে, অতঃপর তার 
কবরকে (দৈর্ঘ্যে-প্রস্থে) সত্তর হাত প্রশস্ত করে দেয়া হয় এবং সবুজ শ্যামল গাছের দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয় 
কিয়ামাত পৰ্যন্ত । (ই.ফা. ৬৯৫২, ই.সে. ৭০১০) 


AP of 0 Ben ES p50 bes ES iad Jie Laas BS (. FA AARS 
GE LLG ok dbs YY BE 41 0340 U6: Ub AC 3 dl Le SG Le 
Aa 1 pels 
৭১০৯-(৭১/...) মুহাম্মাদ ইবনু মিনহাল আয্‌ যারীর (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : মৃতদেরকে যখন তার কবরে রাখা হয় তখন সে তার সঙ্গী- 
“ সাথীদের ফিরে আসার সময় তাদের জুতার শব্দ শুনতে পায়। (ই.ফা. ৬৯৫৩, ই.সে. ৭০১১) 
LF mn LF — ple OF oY - A EE US EIT 0 SLE ER (NYY) 
OS. Al LE TG 258 8 els 18 Kohl LY : U8 BEE al Lah Lf SAC 0h od ie BS 
৭১১০-(৭২/...) “‘আম্র ইবনু যুরারাহ্‌ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী সু 


বলেছেন, বান্দাকে যখন তার কবরে রেখে তার সঙ্গী-সাখীগণ প্রত্যাবর্তন করে। অতঃপর সা'ঈদ (রহঃ) শাইবান- 
এর সানাদে কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৫৪, ই.সে. ৭০১২) 


AG 2 


ue Ee ০ ke Ch LS iG ssl OLE of i tn LoL BL (YAY /¥Y)"Y))) 
bi bs ds Sy: BE oh oo cing ela a ad UE 


Wwww.waytojannah.com 


Contents TTT 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি'আমাত ও জা্নাতবাসীদের বর্ণনা ২৫৯ 


sy Gy oh GB ei JH 1 Co dl po I SS FE Loe 

"(50531 

৭১১১-(৭৩/২৮৭১) মুহাম্মাদ ইবনু বাশ্শার ইবনু ‘উসমান আল ‘আব্দী (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব 

; (রাযিঃ)-এর সূত্রে নাবী % থেকে বর্ণিত। তিনি আল্লাহর বাণী : “যারা শাস্বত বাণীতে ঈমান রাখে ঘা ক 

(রাযি) ত রাখবেন" সম্পর্কে বলেন, এ আয়াত কবরের “আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। করে 

প্রশ্ন কর৷ হয়, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ এবং আমার নাহী মুহাম্মা কুট । এটাই আল্লাহর 

নিম্নবর্ণিত বাণীর মর্ম, "এ িশ্বত বাণীতে ঈমান রাখে তাদেরকে আল্লাহ দুনিয়া ও পরকালে সুপ্রতিষ্ঠিত 

রাখবেন” । (ই.ফা. ৬৯৫৫, ই.সে. ৭০১৩) 

te Bo: 16 Sb 0 8 Hs ctl rp LOLs ABS 0 Ss 8 3H Es CNY 

oh EY ge 0 AH go ES be fe OE Gi 0 04 - 2 

8 ie 8 Lt JEG Cy SESH 2 SN JAG Ld 

৭১১২-(৭৪/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসাননা ও আবু বাক্র ইবনু নাফি* (রহঃ) 

ora ২ ই বিৰ (রাষিঃ) হতে আল্লাহর বাদী : “যারা শাম্বত বাণীতে ঈমান রাখে তাদেরকে আল্লাহ দু 

ও পরকালে সুপ্রতিষ্ঠিত রাখবেন"- (সূরাহ্‌ ইবরাহীম ১৪: ২৭) সম্পর্কে বর্ণিত আছে যে, এ আয়াতটি কবরের শান্তির 


Se te ES Ee 35 9 Hi ES m8 TE bn 8 Se RS (Avivo) YN NY 


Mais ISL UGE ond E30 BOW: SN A od Ue BS cB 


Lik La es Se A ln ANT IS be ol he tld A U5 J 

LAs 1 BELLS OF LS Tl 8 LB: 58 oF HO dS SG As 
oa JS be Se Bs ED: sa SH Uk Bd 65, Ws bn B59 HA JE $3) 
Ee oe Oo HE A OSD OES HOB C8 FT ok ss 5 I 


৭১১৩-(৭৫/২৮৭২) “উবাইদুল্লাহ ইবনু “উমার আল কাওয়ারীরী (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, মু'মিন লোকের রূহ্‌ কব্য করার পর দু'জন ফেরেশ্তা এসে তার রূহ আকাশের দিকে উঠিয়ে 
নিয়ে যায়। 

বর্ণনাকারী হাম্মাদ (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) এখানে এ রূহের সুগন্ধি এবং মিশ্‌কের কথা বৰ্ণনা 


তিনি বলেন, আকাশের বাসিন্দারা বলতে থাকে, এক পবিত্রাত্মা পৃথিবী হতে আগমন করেছে! আল্লাহ্‌ 
মার প্রতি অব তোমার আবাদকৃত শরীরের প্রতি করুণা বর্ষণ করুন। তারপর তাকে তার প্রতিপালকের নিক? 
বি সায়। অতঃপর তিনি বলেন, তোমরা তাকে তার স্থানে নিয়ে যাও। আর যখন কোন কাফির লোকের 
বের হয়- বর্ণনাকারী হাম্মাদ (রহঃ) বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) এখানে তার দুর্গন্ধ এবং তার প্রতি 


Wwww.waytojannah.com 


Contents 


২৬০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


অভিসম্পাতের কথা উল্লেখ করেছেন। তখন আকাশমণ্ডলীর অধিবাসীরা বলতে থাকে, এক অপবিত্র আত্মা দুনিয়া 
হতে এসেছে। অতঃপর বলা হয়, তোমরা তাকে তার স্থানে নিয়ে যাও। আবু হ্রাইরাহ্‌ (রাযিঃ) বলেন, এ সময় 
রসূলুল্লাহ সর্ট গায়ে জড়ানো একটি পাতলা কাপড় দ্বারা নিজের নাকটি এভাবে ধরলেন। 
(ই.ফা, ৬৯৫৭, ই.সে. ৭০১৫) 
lh Le GA ty LU Bi wd Bl 3 LE by SE ES (rAVEIVI-VN 
OF Ga Ci OU Bis 4d Bin, - Eh 0h SUS Bc ce cs LIN: U6 
AA oh 38) CS Dhl UI dry AC Cs Tb i ls; UU a 5 od to ay 
7 JU - HY GG Ul: LUM cL - 0 - go Mo es Sf oh SF 
US HEE ds JO: Oh 5 nl ie Boy Cok, AY ue gL Uy: 2 
SA: 8 Jl: LE Ue Sd Ea le: 5 LSU NS A EL ly 
O28 ul Kl Di od 199d - UU - BE al IDS A SAA AAT Ue gol 4s 
[Se Ue 5g Oh DU C3 DU Uy SD Od G JH eh el io BE Al I Gh 
ME Alley LS SBE Ars 
SE Hee UH US ALL A Le + UG ts EUS LG A CEs AMJAD UG: re U6 
Lb LG Ghats SY wd 
৭১১৪-(৭৬/২৮৭৩) ইসহাক্‌ ইবনু ‘উমার ইবনু সালীত আল হুযালী, শাইবান ইবনু ফার্রখ (রহঃ) cs 
আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘উমার (রাযিঃ)-এর সাথে একদা আমরা মাক্কাহ ও 
মাদীনার মধ্যবর্তী স্থানে ছিলাম । তখন আমরা চীদ দেখছিলাম! আমি তীক্ দৃষ্টিসম্পন্ন ছিলাম, তাই আমি চাদ 
দেখে ফেললাম। আমি ব্যতীত কেউ বলেনি যে, সে চাদ দেখেছে। তিনি বলেন, আমি ‘উমার (রাষিঃ)-কে 
বলছিলাম, আপনি কি চাদ দেখছেন না? এ-ই তো চাদ। কিন্তু তিনি দেখছিলেন না। বর্ণনাকারী বলেন, তখন 
‘উমার (রাযিঃ) বলছিলেন, আমি আমার বিছানায় শুয়ে থেকেই তা দেখতে পাব। অতঃপর তিনি আমাদের নিকট 
বাদ্র যুদ্ধে অংশগ্রহণকারী কাফিরদের (নিহত হবার) ঘটনার অবস্থা বর্ণনা করতে শুরু করলেন । বললেন, গতকাল 
বাদ্র যোদ্ধাদের ধরাশায়ী হবার স্থান রসূলুল্লাহ সুন্ আমাদেরকে (পূর্ব থেকেই) দেখাচ্ছিলেন। তিনি বলছিলেন, 
আল্লাহর ইচ্ছায় এটা অমুকের ধরাশয়ী হবার স্থান। বর্ণনাকারী বলেন, ‘উমার (রাযিঃ) বলেছেন, শপথ সে সত্তার! 
যিনি তাকে সত্য বাণী সহ পাঠিয়েছেন, রসূলুল্লাহ 3 যে সীমারেখা বলে দিয়েছেন, তারা সে সীমারেখা একটুও 
অতিক্রম করেনি। তারপর তাদেরকে একটি কূপে একজনের উপর অপরজনকে নিক্ষেপ করা হলো। রসূলুল্লাহ 
3 তাদের কাহে গিয়ে বললেন, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক! আল্লাহ ও তাঁর রসূল যে 
ওয়াদা তোমাদের সঙ্গে করেছেন তোমরা কি তা বাস্তবে পেয়েছ? আমার প্রতিপালক আমার সঙ্গে যে ওয়া'দা 
করেছেন আমি তা বাস্তবে সঠিক পেয়েছি। 
তখন ‘উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! যেসব দেহে প্রাণ নেই, আপনি তাদের সাথে কিভাবে 
কথা বলছেন? নাবী ক্ঁঠ বললেন : আমি যা বলছি, তা তোমরা তাদের চেয়ে অধিক শুনছ না। তবে তারা এ কথার 
প্রত্যুত্তর দিতে অক্ষয় । (ই.ফা. ৬৯৫৮, ই.সে. ৭০১৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ২৬১ 


SL 0 df te alt te dal ty WL ০ AE ty Ul LES (vavé/vv)j-Y\ No 
Rd 0 ple Ch dea UY: OB ASG Lele pl AG 5 UO SS ES US FE dl J 
we LRG SH BNE LE Ey CBR SOM LD bls Yo Ge Ak 
" % * iA "se i Rat eB LRG act tims Ph 
: 04 Ee Hy 13s ils 1A iS Al IAD Ut OU BE Cl hE od NE 
ad 135 1nd ps Al BB ms Of C08 Y HS Hee UA UT El BT Ces lh GS 
৭১১৫-(৭৭/২৮৭৪) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 
3 বাদ্র যুদ্ধে নিহত লোকদেরকে তিন দিন পর্যন্ত এভাবেই রেখে দিয়েছিলেন। তারপর তিনি তাদের কাছে এসে 
তাদের লাশের সামনে দাড়ালেন এবং তাদেরকে উচ্চ আওয়াজে বললেন, হে হিশামের পুত্র আবূ জাহল! হে 
উমায়্যাহ ইবনু খালাফ! হে ‘উত্বাহ্‌ ইবনু রাবী‘আহ্‌! হে শাইবাহ্‌ ইবনু রাবী“আহ্‌! তোমাদের প্রতিপালক 
তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছেন তোমরা কি তা বাস্তবে পাওনি? আমার প্রতিপালক আমার সাথে যা ওয়া'দা 
করেছেন আমি তা বাস্তবে পেয়েছি। নাবী ফ¥ু-এর এ কথা ‘উমার (রাযিঃ) শুনে বললেন, হে আল্লাহর রসূল সু! 
তারা তো মৃত। কিভাবে তারা শুনবে এবং কিভাবে তারা উত্তর দিবে? তিনি বললেন, আমি তাদেরকে যা বলছি এ 


কথা তাদের থেকে তোমরা বেশি শুনছ না। তবে তারা প্রত্যুত্তর দিতে অক্ষম । অতঃপর তিনি তাদের সম্বন্ধে 
আদেশ দিলে তাদেরকে হেঁচড়িয়ে নিয়ে বাদ্রের কুপে নিক্ষেপ করা হলো ।” (ই.ফা. ৬৯৫৯, ই.সে. ৭০১৭) 
Lr EI Le tx OF sel ee Es ll 3S Cy El EC (YAYe/VAY "YN 1 
of OF han BS GE Ch EID BS SO 0 LL ES cial df te AL ud 
dl bese Ue D5 Es US US UG ADL ff OP MC Ls Od Ul OSS UG S38 ie dP 
LG 5% lle i — DAD ates LIL LO PIS 9 - DE) Cates ny J BG 
od Le Fb Sd cs Cal GL 05 sgh in Gs 
৭১১৬-(৭৮/২৮৭৫) ইউসুফ ইবনু হাম্মাদ আল মা'নী ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ তাল্হাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, বাদ্র যুদ্ধের দিন নাবী সৰ যখন কাফিরদের উপর বিজয়ী হলেন, তখন তিনি 
বিশের অধিক কুরায়শ নেতৃবৃন্দ । অপর হাদীসে রাওহ (রাযিঃ) বলেন, চব্বিশ জন কুরায়শ নেতৃবৃন্দ সম্বন্ধে 
আদেশ দিলেন। তারপর তাদের লাশ বাদ্র প্রান্তে এক নোংরা আবর্জনাপূর্ণ কুয়ায় নিক্ষেপ করা হলো। অতঃপর 
তিনি আনাস (রাযিঃ) হতে বর্ণিত সাবিত-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬০, ই.সে. ৭০১৮) 


* কোন মানুষ যারা যাবার পর দুনিয়াবাসীর কারো কোন কথা শোনার ক্ষমতা রাখে না। কোন জীবিত মানুষও কোন মৃতকে কোন কিছু 
শোনাতে পারে না। তবে আলোচ্য হাদীসে যে বর্ণনা তা নাবী সু্-এর বিশেষ মু‘জিযা ছিল সে সময়ের জন্য যা তিনি করেছিলেন। ' 
অন্য কোন সময় তিনি এ রকম করেছেন বলে কোন প্রমাণ নেই। 


Wwww.waytojannah.com 


Contents 
২৬২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


LD SU Ob ~ NA 
১৮. অধ্যায় : হিসাব-নিকাশের বর্ণনা 
2A 3 ON del bo be RS rie Ef SS 3 LES (rava/va)-VN NV 
a Al Ju) U6: SS Lae Lo dc of of dle be od Oo A 09S 
Jd le CLS AL) S50 dl ONS LN; li oe LB Fs eh 
OE LU LG CL O83 oa Gall mh CY LLY ah Ld 
৭১১৭-(৭৯/২৮৭৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 38 বললেন : কিয়ামাতের দিন যার হিসাব (কষাকষিভাবে) করা হবে তার 
শাস্তি নিশ্চিত । আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা কি বলেননি : 4 ৮০ 5; এ “তার 


হিসাব-নিকাশ সহজেই নেয়া হবে” । এ কথা শুনে তিনি বললেন : এ তো হিসাব নয় বরং এটা তো কেবল নামে 
রয় কাকার জ্যামাতের দন খর ছিয়া (রংমতালে। গয়া হরে ভর গতি ত তত। 


Hl ৬৯৬১, ই.সে. ৭০১৯) 


Te EE 
৭১১৮-(.../...) আৰু রাবী আল ‘আতাকী ও আবূ কামিল (রহঃ) ..... আইয়ূব (রহঃ) হতে এ সূত্রে অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬২, ই.সে, ৭০২০) 
Me OF od — 3 UES gail Sh of 2s 0 OAD EE RS (Ay) 
: JU BE Ll ce AE te comlihl o Ske od hl te dst Lag Hf Es Leh 
LE baal AS i JE ad Ue LG ALLA Al IG BA LAGS St 
J GL 5 
৭১১৯-(৮০/...) ‘আবদুর রহমান ইবনু বিশ্র ইবনুল হাকাম আল “আবৃদী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ)- 
এর সূত্রে নাবী 3% থেকে বর্ণিত । তিনি বলেন, যারই হিসাব (কঠিনভাবে) নেয়া হবে তার ধ্বংস অনিবার্য । এ 
কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ্‌ কি সহজ হিসাবের কথা বলেননি? তিনি বললেন, এ তো কেবল নামে 
মাত্র পেশ করা৷ কারণ যার হিসাবে কষাকষি করা হবে সে ধ্বংস হয়ে যাবে। (ই.ফা. ৬৯৬৩, ই.সে. ৭০২১) 
CF ULE Le — UB Ay — DS BS xy OF OSD EE SDS (pV 
Bas 5B lh GLa 5p ta: OU BEE LA oe AE te dS of OF oF 5 
043 ETON 
৭১২০-(.../...) ‘আবদুর রহমান ইবনু বিশ্র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে 
বর্ণিত । তিনি বলেন, যার হিসাব নেয়া হবে তার ধ্বংস অবধারিত । এরপর ‘উসমান ইবনু আসওয়াদ (রহঃ) আবূ 
ইউনুস-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬৪, ই.সে. ৭০২২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৩) জান্নাত, জান্নাতের নি'আমাত ও জারাতবাসীদের বর্ণনা us 


Cig Lio ls alll, LEN Chub a) ly — 14 
১৯. অধ্যায় : মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে 
tg FA Ee ur cub ur “LS A ~~ Gal I 0G a3 Be (YAYV[AY)-Y NY) 
ll AL Less A HES Gs § AEE J 5 ie 
৭১২১-(৮১/২৮৭৭) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ 3%%-এর মৃত্যুর তিন দিন আগে তাকে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন 
আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। (ই.ফা. ৬৯৬৫, ই.সে. ৭০২৩) 


ds HES is Hf Bo C ce BS ds ot F OEE BES (py viv 
Ale ALY ig LEY) op Hl Le Hs cdg Lh ce UA Aly 03 GE BSS c 


৭১২২-(../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আ‘মাশ 
(রহঃ) থেকে এ সানাদে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬৬, ই.সে. ৭০২৪) 


চল fade 20-7 30 3470 cP if Ile 
Usa © Gi BSD PE ll US He Cf ULL VS Gh EDS (C.fAYY-VYTY 
Sse 5 FEE Al Ju) cian OM sh dl AE 0 Le idly BE 
029 A GEN SSS A SI ol 15% of 2D; 


৭১২৩-(৮২/...) আবূ দাউদ সুলাইমান ইবনু মা'বাদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ আল আনসারী 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38-এর তিরোধানের তিন দিন আগে আমি তাকে এ কথা বলতে 
TTT ON 


(ই.ফা. ৬৯৬৭, ই.সে. ৭০২৫) 
uel ur BE EC J Ls ত Ee clas i I 4 Pe Es, (YAYAfAY) YY 
HE LLL LE Se KEL Ub BEL ce: Ub 6 te OG od te 
৭১২৪-(৮৩/২৮৭৮) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ‘উসমান ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাখিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী 38%-কে এ কথা বলতে শুনেছি যে, প্রত্যেক বান্দা কিয়ামাতের দিন এঁ 
অবস্থায় পুনরুথিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করল । (ই.ফা. ৬৯৬৮, ই.সে. ৭০২৬) 
ULES cp OB Ue gia Ch AD Ie coil CS 38 3 GS (../-..)y-ViYo 
ih I BE Ll oo J 4s 20 ies 
৭১২৫-(../...) আবু বাক্র ইবনু নাফি* (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। কিন্তু তিনি < “আমি শুনেছি” না বলে ৩ “নাবী 3% হতে” এ শব্দে হাদীস বর্ণনা 
করেছেন । (ই.ফা. ৬৯৬৯, ই.সে. ৭০২৭) 
SH CF ay sl dy th Gs snd S533 2 ALA CES (avafAt)-VI YN 
ly: 05% FEE Al ILD cs: UB GE C3 dl KE Lf SE 5d de SS A ই 
pele GE lsd Bb hed OL tp Gli GL Yio ok dl 


Wwww.waytojannah.com 


Contents 


২৬৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭১২৬-(৮৪/২৮৭৯) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তুজীবী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী 3ু%-কে এ কথা বলতে শুনেছি, আল্লাহ যখন কোন গোত্রকে শাস্তি দেয়ার 
ইচ্ছা করেন তখন এ শাস্তি এ গোত্রে অবস্থিত প্রত্যেকের উপরই নিপতিত হয়। অতঃপর কিয়ামাতের দিন 
(তাদের প্রত্যেককে) নিজ নিজ 'আমালের উপর পুনরুত্বিত করা হবে। (ই.ফা. ৬৯৭০, ই.সে. ৭০২৮) 


Wwww.waytojannah.com 


Contents 


er El dies 


bd 


dell BSG ol Gls ot 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ 


EAI ERG 20 Cy oh AIH 2 -|\ 

১. অধ্যায় : (NEA On Pr Se EAD 
EY) be 45% Le GAT oF EEE BES i) sae 2 (YAAJV)-YNYV 
YY: U6 hs 455 oe BE BE a hs Sh iD be pp Hoe CL ALE 

te 22৯ UU Ge, oa ERT Dia es i B53 od oh 
CELE HF : U6 Tol LI ST dl JOG: Er 


৭১২৭-(১/২৮৮০) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... যাইনাব বিনতু জাহ্‌শ (রাধিঃ) থেকে বর্ণিত। একদিন 
নাবী 3% ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন : ‘লা- ইলা ইলা-হা ইল্লাল্লা-হ’-এর নিকট ভবিষ্যতে সংঘটিত ফিত্নায় 
আরবরা ধ্বংল হয়ে যাঁবে। আজ ইয়া'জুজ-মা'জূজ এর দেয়াল এতটুকু পরিমাণ খুলে গেছে। এ সময় সুফ্ইয়ান 
নিজ হাত দ্বারা” দশের গিট বানালেন। 

তখন আমি বললাম, হে আল্লাহর রসূল! আমাদের মাঝে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে 
যাব? উত্তরে তিনি বললেন, হ্যা, যখন পাপাচার অধিক পরিমাণে হবে। (ই.ফা. ৬৯৭১, ই.সে. ৭০২৯) 


us A> Oh AIS tl ES Oh Mens Eo i EE [Enc (4) YA 
CD be LB OG be AY S359 - ALY iy GAT cp Oe Bo Se 
St Fh Clin dpe fi dpi de oY 


ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... কুহু (রহঃ) হত এ সুতে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে তারা ur 
ah wl 8D be cle fH ie Ae be ls fo 2) Le 19 ‘EL অৰ্থাৎ সানাদে 
হাবীবার নাম অতিরিক্ত বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৭২, ই.সে. ৭০৩০) 


» নিজ হাতের শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলির মাথা একত্র করে গোলাকার বানিয়ে দেখালেন। 
সহীহ মুসলিম (৬ষ্) ফৰ্মা-৩৭ 


WwwwW.waytojannah.com 


Contents 


২৬৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ssl lh OF co at fl Rs 0 Ul is 0 ELA RS (.f-YNNA 
cb LD OOS OE of os Ls HO SUS AL of © CLS ts 
Ty 4 NYY Yr 8 Ss Pe Eh Us BEE Al ULL EDS: Cl BE Ll ESS SSS 
ale U4 et TLS MAT LR Be HEA 2 Ife Hele AL oal we AES SMEs চা 
lek a ploy oh GB 2 Bn EMG EMG PD On I CES OB SS Cs Al 
CELE 1 at UU togaal Ug, SA AUG ki: ili 
৭১২৯-(২/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... নাবী স¥ু-এর স্ত্রী যাইনাব বিনতু জাহ্‌শ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রসুলুল্লাহ 38% ভীত-সন্তরস্ত অবস্থায় বের হলেন। তখন তার বারাকাতময় 
চেহারা লাল বর্ণ ধারণ করলো । তিনি বলছিলেন, ‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ'। আরব বিশ্বের আগত অকল্যাণের 
দরুন বড়ই পরিতাপ যা প্রায় ঘনিয়ে আসছে। আজ ইয়া’ভৃজ মা’জুজ এর প্রাচীর এতটুকু পরিমাণ উনুক্ত হয়ে 
গেছে। এ সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত অঙ্গুলির দ্বারা বেড় বানালেন। 
আমি বললাম, হে আল্লাহর রসূল 8%! আমাদের মাঝে অনেক সৎ লোক থাকা অবস্থায়ও কি আমরা 
ধ্বংসপ্রাপ্ত হব? তিনি বললেন, হ্যা, যখন পাপাচার অধিক পরিমাণে বেড়ে যাবে। (ই.ফা. ৬৯৭৩, ই.সে. ৭০৩১) 
Of oF CASS pla ie gl BS ls 0 AION Lh sks BS gly fhe BT AL 
BEL GA CF gh SnD Bias cle 
৭১৩০-(.../...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনুল লায়স (রহঃ), ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... ইবনু 
শিহাব (রহঃ) থেকে ইউনুস (রহঃ)-এর সানাদে যুহরী (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৬৯৭৪, ই.সে. ৭০৩২) 

dl So A lay GES GEL tn Af ES AB ol 9 OS Bf BESS (Amr) VN TN) 
REED * ie “ EX CAA EE ord EE 2 Ap i Ginn Ee Lor 3 at fs, 2 2 
Ee BEALS ESL AD tn EH : U5 FE GA oF Sh Ee Al OF nb 
j md 38 U's Ue 
৭১৩১-(৩/২৮৮১) আবু বাক্র ইবনু শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে 


বর্ণিত । তিনি বলেছেন, আজ ইয়া’জূজ ও মা’ভৃজ পরিবেষ্টিত প্রাচীর এ পরিমাণ উন্ক্ত হয়ে গেছে। এ সময় রাবী 
[উহায়ব (রহঃ)] নিজ হাতের দ্বারা নব্বই সংখ্যার গিরা বা বেড়ী তৈরি করে দেখালেন। (ই.ফা. ৬৯৭৫, ই.সে. ৭০৩২) 


EN 23 GH HAL Ld Gl -Y 
২. অধ্যায় : বাইতুল্লাহ শরীফের দিকে (যুদ্ধ) অথগামী সেনাদল মাটিতে ধ্বসে যাবে 
4 bin, - pal th SES Le of 0 58 hs ee Lr LEE EES (anf VN TY 
Ai of Al SE ie 5) of all So CF aa BS AY JG, UAT GOL U6 - 
SF DSC Csegadl Hf A ff cB ee Uy Cs Lh dl Sey ni) of Of Sh UES UG 
wily Me 59 BEE al USL ON: CH A df 8 UE LY GH i 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৬৭ 


Oi TE a HS Al OG CH gg ed oh be Hy LAS I Css OY So 
Bd HS AS 5 I, 
৭১৩২-(৪/২৮৮২) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম 
(রহঃ) ..... ‘উবাইদুল্লাহ ইবনু কিবৃতিয়্যাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হারিস ইবনু আবূ রাবী‘আহ্‌ এবং 
‘আবদুল্লাহ ইবনু সুফ্‌ইয়ান (রহঃ) দু'জনেই উম্মুল মু'মিনীন উম্মু সালামাহ্‌ (রাযিঃ)-এর কাছে গেলেন। আমিও 
তাদের সঙ্গে ছিলাম । তারা তাকে এঁ বাহিনী সম্বন্ধে প্রশ্ন করলেন, যারা ভূমিতে ধ্বসে যাবে। তখন ইবনু যুবায়র 
(রাযিঃ)-এর খিলাফাতকাল ছিল। উত্তরে তিনি বললেন, রসূলুল্লাহ 8% বলেছেন : জনৈক আশ্রয় গ্রহণকারী 
বাইতুল্লাহ শরীফে আশ্রয় গহণ করবে। তখন তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হবে। তারা যখন “বাইদা” 
নামক এক মাঠে অবস্থান নিবে তখন তারা ভূমিতে ধ্বসে যাবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রসূল! 
এ লোকের ব্যাপারে এ কি করে প্রযোজ্য হতে পারে যে অসম্তষ্ট হৃদয়ে এ অভিযানে শামিল হয়েছে? উত্তরে তিনি 
বললেন, তাদের সঙ্গে তাকে সহ ধ্বসিয়ে দেয়া হবে। তবে কিয়ামাতের দিন তার উত্থান হবে স্বীয় নিয়্যাতের 
ভিত্তিতে । 
বর্ণনাকারী আবূ জা*‘ফার (রহঃ) বলেন, এ “বাইদা” হলো মাদীনার নিকটবর্তী স্থান৷ 
(ই.ফা. ৬৯৭৬, ই.সে. ৭০৩৩) 
ds ALY ie es) 5 te ES CAD BD a ts Ll ES (0) YOY 
LS C3 dry SS ks 5 OR ow Con oli i CY UY Si hn Uf cash U5 > 
৭১৩৩-(৫/...) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... ‘আবদুল ‘আযীয ইবনু রুফাই* (রহঃ) হতে এ সূত্রে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাতে আছে, আমি আবু জা‘ফার (রহঃ)-এর সঙ্গে দেখা করে বললাম, উন্মু 
সালামাহ্‌ (রাযিঃ) তো “বাইদা” নামক এক ময়দানের কথা বলেছেন। আবূ জ৷'ফার (রহঃ) বললেন, কক্ষনো নয়, 
আল্লাহর শপথ! এতো মাদীনার “বাইদা” মাঠ। (ই.ফা. ৬৯৭৭, ই.সে. ৭০৩৪) 
He 1 BOL BSS YG - sl BV, — CE ON CL se BS (AAY/UY-YOTYE 
U% BE A cad Wl LAS iD HSA J ke 0 dl Se Be ee Oe 05 Hl Le 
SADT Held G20 heelisl LS} aN oe HS | SN G2 I Oo CH EAs 
RE 5S GH SD YY ok ig Ls 
BH Le SG AUIS he Sly Ka ce SS Sf ge Sl IO I 
৭১৩৪-(৬/২৮৮৩) ‘আম্র আন্‌ নাকিদ ও .ইবনু সক ‘উমার (রহঃ) ..... হাফসাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি নাবী ু%-কে এ কথা বলতে শুনেছেন যে, একটি বাহিনী এ কা'বা গৃহের বিপক্ষে যুদ্ধ করার ইচ্ছা করবে। 
তারপর তারা যখন “বাইদা” নামক এক ময়দানে পদার্পণ করবে তখন তাদের মাঝের অংশটি ভূমিতে ধ্বসে 
যাবে। এ সময় অগ্রভাগের সৈন্যরা পশ্চাতের সৈন্যদেরকে উচ্চৈঃস্বরে ডাকতে থাকবে। অতঃপর প্রত্যেকেই 
ভূমিতে ধ্বসে যাবে। বেঁচে যাওয়া একটি ব্যক্তি ছাড়া তাদের কেউ আর বাকী থাকবে না। সে-ই তাদের সম্বন্ধে 
অন্যদেরকে খবর দিবে। এ কথা শুনে এক লোক বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি হাফসাহ্‌ (রাযিঃ)-এর উপর 


Wwww.waytojannah.com 


Contents 


২৬৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 

মিথ্যারোপ করনি এবং হাফসাহ্‌ (রাযিঃ)-এর সম্বন্ধেও আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনিও নাবী %-এর উপর 
মিথ্যারোপ করেননি । (ই.ফা. ৬৯৭৮, ই.সে. ৭০৩৫) 

1d LB HE BED ple SI GS cose 05 SO Ln LS SES (.. MY NYo 

be Oe dl EGS BC Sh 23h OF del md SE Hei hh 35 BS 


A 


SE Ys Ll bl LTS - hl oS — il ie $4: Jb BY 


Mad EEA 
he ok pu bn HG SY Co GR ig iS Ys 
Ad ie sh Ce aly Ul Lge al Se J Ee of Cbs Mag pl aly sags JH 
te nD off 0 ED oF hls of AAD Xe oe alll AL LE ED: LD J 
Use 5 Al LE 2S Gh EAD 23 KS dE SAL 0 Gh Se da Cag fl 
৭১৩৫-(৭/...) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... উম্মুল মু'মিনীন হাফসাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত। রসুলুল্লাহ 38% বলেছেন : এমন সম্প্রদায় এ গৃহ তথা কাবার দায়িত্ব গ্রহণ করবে, যাদের প্রতিরোধ 
ক্ষমতা থাকবে না, থাকবে না তার উল্লেখযোগ্য সৈন্য সংখ্যা এবং থাকবে না তাদের আসবাব-সামগ্রী । তাদের 
বিপক্ষে একটি সৈন্যদল পাঠানো হবে। তারা উদ্ভিদ শূন্য এক ময়দানে আসতেই তাদেরকে ভূমিতে ধ্বসিয়ে দেয়া 
হবে। 
বর্ণনাকারী ইউসুফ (রহঃ) বলেন, এ সময় সিরিয়াবাসীরা মাক্কাবাসীদের সাথে যুদ্ধ করার জন্য আসছিল । 
‘আবদুল্লাহ ইবনু সাফওয়ান (রহঃ) বলেন, আল্লাহর শপথ! তারা এ সৈন্যবাহিনী নয়। 
বর্ণনাকারী যায়দ (রহঃ) উম্মুল মু'মিনীন থেকে ইউসুফ ইবনু মাহিক-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন । 
তবে ‘আবদুল্লাহ ইবনু সাফ্‌ওয়ান (রহঃ) যে সৈন্যদলের কথা বর্ণনা করেছেন তিনি সে বাহিনীর কথা বর্ণনা 
করেননি। (ই.ফা. ৬৯৭৯, ই.সে. ৭০৩৬) 
lll j) analilh Enc LL ECC ins gl SEE EE, (YAAE/AY YY 
A 3 HG a I Se + CH Lose fH oh Al Se Uo 5 ch LoL Ce Lat 
SE O38 ol bn LU UY Gdn : J ALE 5 of All 3 ls cnla dl J) Gt: Ul 
S Gob UY dl IMD LG: Gl. he es HE 19 HB CL Ol SS 5 i I 
plas sais Pals El Use dail LG DSRS alll bod pd: BE ou ess 
Mb cle Bl Le st 
৭১৩৬-(৮/২৮৮৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, একদা রাতে ঘুমন্ত অবস্থায় রসূলুল্লাহ 38% স্বীঞ্ছী হাত *পা নাড়ালেন। আমি বললাম, হে আল্লাহর রসূল 3%! 
আজ রাতে ঘুমন্ত অবস্থায় আপনি এমন আচরণ করেছেন, যা আগে আপনি কখনো করেননি। তিনি বললেন : 
আশ্চর্যের বিষয় এই যে, কুরায়শ বংশীয় জনৈক লোক বাইতুল্লাহ শরীফে আশ্রয় হণ করবে। তার কারণে আমার 
উম্মাতের একদল লোক বাইতুল্লাহর উপর আক্রমণের ইচ্ছা করবে। তারা রওনা হয়ে গাছপালাশূন্য ময়দানে 


আসতেই তাদের ভূমিতে ধ্বসিয়ে দেয়া হবে। এ কথা শুনে আমরা বললাম, হে আল্লাহর রসূল 3%! বিভিন্ন 
ধরনের মানুষই তো রাস্তা দিয়ে চলে। উত্তরে তিনি বললেন : হ্যা, তাদের মাঝে কেউ তো স্বেচ্ছায় আগমনকারী, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৬৯ 


কেউ অপারগ, আবার কেউ পথিক মুসাফির । তারা সবাই এক সঙ্গেই ধ্বংস হয়ে যাবে। তবে বিভিন্ন মিল্লাতের 
অনুসারী হিসেবে তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ তা'আলা তাদেরকে তাদের নিয়্যাতের ভিত্তিতে 
উত্থিত করবেন। (ই.ফা. ৬৯৮০, ই.সে. ৭০৩৭) 
JEN VSS C8 dS ILS Ed 
৩. অধ্যায় : বৃষ্টি বর্ষণের মতো বিপদাপদ পতিত হওয়া 

RE of LG mal SS SEs ELUTE tS EISEN LES (raAofa)-Y) NV 

ts or G25 Fp AGE 09 UU BS OSA J Us GEL 5 - 2 of SY bil, - 
এ Te ? ef Nes RE IE Les 
SIN HES APSE Jb 2 ins fl be ph oe DA BE ul All OF 552° 


Obl BTS S55 DE CA ad's 
৭১৩৭-(৯/২৮৮৫) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু 
আবু ‘উমার (রহঃ) ..... উসামাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। একদিন নাবী 8% মাদীনার সুউচ্চ এক অট্টালিকার উপর 


আরোহী হয়ে বললেন, আমি যা কিছু দেখ তোমরা কি তা দেখহঃ'আামি তোমাদের ঘরের তিতরে বৃষ্টিপাতের 
মতো দুর্যোগ নিপতিত হবার স্থানসমূহ দেখতে পাচ্ছি।* (ই.ফা. ৬৯৮১, ই.সে. ৭০৩৮) 


JEL ie (G85) of ane UST NTN LE COST SLD ts Se BS (fy - VATA 
৭১৩৮-(.../...) “‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণিত আছে। 


(ই.ফা. ৬৯৮২, ই.সে. ৭০৩৯) 
BES sl AE Aaa C1 Les EES wma Ys ASL EE EE (YAAT J“ YNYA 
OU ES St ce ie be cal BS ls AVS OH AG Cg SD: ASI 
5 G3 ell 08 US BE Al ILD OB: JE UL a se Cs ls Hl 
9 2s SELS OT te EU On TS U8 ALS AL On TS U3 BEY BB 
sib Gs 
৭১৩৯-(১০/২৮৮৬) ‘আম্র আন্‌ নাকিদ, হাসান আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : অচিরেই এমন ফিত্নাহ্র আত্মপ্রকাশ 
হবে, যখন উপবিষ্ট ব্যক্তি দণ্তায়মান ব্যক্তি হতে উত্তম থাকবে। আর দণ্ডায়মান ব্যক্তি তখন চলমান ব্যক্তি হতে 
উত্তম থাকবে। আর চলমান ব্যক্তি তখন দ্রচ্তগামী ব্যক্তি হতে ভাল থাকবে । যে ব্যক্তি সে ফিত্নায় যখন জড়িয়ে 


পড়বে তাকে সে ফিত্নাহ্‌ ধ্বংস করে দিবে। আর যে ব্যক্তি কোন আশ্রয়স্থল পাবে, তার সেটা দ্বারা আশ্রয় নেয়া 
বাঞ্ছনীয় । (ই.ফা. ৬৯৮৩, ই.সে. ৭০৪০) 


» এটা নাবী স্লটু-এর বিশেষ মু'জিযা। তিনি (স্ঁট) অদূর ভবিষ্যতে কিয়ামাতের নিকটবর্তী সময়ে এ পৃথিবীতে কি ধরনের, কত 
প্রকারের ফিত্নাহ্‌ আসবে তা প্রত্যক্ষ করে সে কথা বলেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


২৭০ সহীহ মুসলিম (৬ষ্ট খণ্ড) 


JE AS Le UU ALS Li Les casi SY SU se Be cyt 
ys Le 22 Ae wn EE ! ES le ul oF Von vr tell Ee ie EL: SAY 
LH 8G IA dS de LACIE SEY 
PAs A TGs Caled 255 C7. SL La Coa 
৭১৪০-(১১/...) ‘আম্র আন্‌ নাকিদ, হাসান আল হুল Ee 0 200 0 FR: 2 নাওফাল 
ইবনু মুনআ বিয়াই (এঃ) থেকে আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর এ হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্ত 
আবু বাক্র (রাযিঃ) এতে সলাতের কথা বর্ধিত উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সলাতযামূজেরে সওয়াল এক 


সলাত আছে যার সে সলাত ছুটে গেল তার যেন পরিবার-পরিজন এবং সমুদয় ধন-সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে গেল।*২ 
(ই.ফা. ৬৯৮৪, ই.সে. ৭০৪১) 


te hl 0 PATS BS 55 Hf EE odo GEL BS (py VNEN 
UE, EE a 5 ld pil is os BE Ll U6: MILA a be Al A oe 
Mel cf EL 5 Ck Ld oa 5 3 SENS SE oa 5 Ud 
৭১৪১-(১২/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী 
%% বলেছেন, অচিরেই ফিত্নাহ্‌ দেখা দিবে। তখন ঘুমন্ত লোক জাগ্রত লোক থেকে ভাল থাকবে। আর জাগ্রত 
ব্যক্তি তখন দাড়ানো ব্যক্তি থেকে ভাল থাকবে এবং দণ্ডায়মান লোক দ্রুতগামী লোক হতে তখন ভাল থাকবে। 

তখন যদি কোন লোক আশ্রয়স্থল অথবা মুক্তস্থান পায় তবে তাতে তার আশ্রয় গ্রহণ করা উচিত । 

(ই.ফা. ৬৯৮৫, ই,সে. ৭০৪২) 


So Ee 35 5 Me ES LS ts Sd GIS Hs sil RE: (YAAYDY)-Y) EY 
LL Lt af BASE of ot cd Call HE, Uf clas 6 
"iif i UY BE i 0 8: UE HEA 
a Sa GE oly FHL TL 5 dp EY SEU hy 
SH Se 0 ST 08 tou) Vo Be Yo 090 56 ds cl dl ID: HX JE JE 
JG: JN EH OR Hell Sy I Hell 15d Oh Hah HE EOS SESE 35 ob 
05 Th SE SYS Ga Al dl 0 BS 6 8 YY cf dl ADU: 
AE El oe O58 LAs Aly £93: U6 TG Le to I Ss 


৭১৪২-(১৩/২৮৮৭) আবূ কামিল আল জাহদারী ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... ‘উসমান আশ্‌ শাহ্‌হাম 
(রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, মুসলিম ইবনু আবু বাক্রাহ্‌ (রহঃ) তার স্বীয় ভূমিতে ছিলেন। এমতাবস্থায় 


*২ আবু বাকুর (রাষিঃ) বর্ণিত সলাত হচ্ছে ‘ইশার সলাত । বিস্তারিত ‘সলাত অধ্যায়' দ্রষ্টব্য । 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৭১ 


আমি ও ফারকাদ সাবাখী তার নিকট গেলাম এবং তাকে প্রশ্ন করলাম, আপনি কি আপনার আব্বাকে বিপদাপদ 
সম্পর্কে কোন হাদীস বর্ণনা করতে শুনেছেন? জবাবে তিনি বললেন, হ্যা! আমি আবু বাক্রাহ্‌ (রহঃ)-কে এ কথা 
বর্ণনা করতে শুনেছি, রসূলুল্লাহ 3% বলেছেন : অচিরেই দুর্যোগ দেখা দিবে। সাবধান, সেখানে ফিত্নাহ্‌ দেখা 
দিবে। তখন বসে থাকা লোক চলমান লোক থেকে নিরাপদ থাকবে। আর চলমান লোক তখন দ্রুতগামী লোক 
হতে ভাল থাকবে। সাবধান যখন ফিত্নাহ্‌ আপতিত হবে অথবা সংঘটিত হবে, এমতাবস্থায় যে ব্যক্তি উটের 
মালিক সে তার উট নিয়ে ব্যস্ত থাকুক। আর যার বকরী আছে সে তার বকরী নিয়ে ব্যস্ত থাকুক এবং যার জমিন 
আছে সে তার জমিন নিয়ে ব্যতিব্যস্ত থাকুক। এ কথা শুনে তখন জনৈক লোক বলল, হে আল্লাহর রসূল 3%! যার 
উট, বকরী ও জমিন কিছুই নেই, সে কি করবে? জবাবে তিনি বললেন, সে তার তরবারি হাতে ধারণ করতঃ প্রস্ত 
রাঘাতে সেটার ধারালো তীক্ষ্ণ অংশ চূর্ণ-বিচূর্ণ করে ফেলবে । অতঃপর সে নিরাপদে থাকা সম্ভব হলে নিরাপদে 
থাকুক। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ! আমি কি পৌছিয়ে দিয়েছি? হে আল্লাহ! আমি কি পৌছিয়ে দিয়েছি? 
হে আল্লাহ! আমি কি পৌছিয়ে দিয়েছি? এ সময় জনৈক লোক বলল, হে আল্লাহর রসূল $8! যদি চাপ সৃষ্টি করে 
দু' সারির কোন একটিতে অথবা দু' দলের কোন এক দলে আমাকে নিয়ে যাওয়া হয়, আর কোন এক লোক তার 
তরবারি দিয়ে আমাকে আঘাত করে বা তীর এসে আমার গায়ে লাগে এবং আমাকে সে মেরে ফেলে, তবে আমার 
অবস্থা কি হবে? উত্তরে তিনি বললেন, তবে সে তার এবং তোমার পাপের বোঝা বহন করবে এবং চিরস্থায়ী 
জাহান্নামে পতিত হবে। (ই.ফা. ৬৯৮৬, ই.সে. ৭০৪৩) 
IE sc ot LE YU AOS Sy A of 0 8 Hf BESS (./epYN ET 
> 55 ise a on ৰ ay Se ey Io: te LASS Ka EY EC sil 
By LK ds ED ct ey IH Se aS EE Es Al ul = 
৭১৪৩-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... 
‘উসমান আশ্‌ শাহহাম (রহঃ) হতে এ সূত্রে ইবনু আবূ ‘আদী (রহঃ)-এর হাদীসটি হাম্মাদ-এর হাদীসের অবিকল 
শেষ পর্যন্ত বর্ণিত আছে। কিন্তু ;& ৷ £ ৮% ০) অৰ্থাৎ “নিরাপদে থাকা সম্ভব হলে নিরাপদে থাকুক” পর্যন্ত 
ওয়াকী‘ (রহঃ)-এর হাদীসটি সমাপ্ত হয়েছে। এর পরবর্তী অংশটি তিনি আর বর্ণনা করেননি। 


(ই.ফা. ৬৯৮৭, ই.সে. ৭০৪৪) 
Lagi lala 431 14 : ab -t 
8. অধ্যায় : দু'জন মুসলিম যখন তরবারিসহ পরস্পর মুখোযুখি হয় 

0 SE 3 0 HL EE Goal OS AoE aks sj ES (YAAADN OV EE 
0: 8 A BH Ni SU cA: ON D5 5 DY SF Ll sp i 
LEG: dU: NN be ds - HE dl dL Ge of Ld: <: 5 al Gt 
: Ub. I 3 UA EG Cis ULL VG 1: 15% FEE Al UD ha 
aale J I Sk A 5 tC JU CF ih lin dl OSLO G: 4d oli 


৭১৪৪-(১৪/২৮৮৮) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন আল জাহদারী (রহঃ) ..... আহ্‌নাফ ইবনু কায়স 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি বের হলাম । এ লোকটিকে সহযোগিতা করা আমার অভিপ্রায় 
ছিল। এমন সময় আবূ বাক্রাহ্‌ (রাষিঃ)-এর সঙ্গে আমার দেখা হলো। তখন তিনি বললেন, হে আহ্‌নাফ! তুমি 


Wwww.waytojannah.com 


Contents 


২৭২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


কোথায় যেতে চাচ্ছ? তিনি বলেন, আমি বললাম, রসুলুল্লাহ %-এর চাচাত ভাই ‘আলী (রাযিঃ)-কে সহযোগিতা 
করার জন্য আমি যেতে চাচ্ছি। আহ্‌নাফ (রাযিঃ) বলেন, অতঃপর তিনি আমাকে বললেন, হে আহ্‌নাফ! চলে 
যাও কেননা রসূলুল্লাহ 3%-কে আমি এ কথা বলতে শুনেছি, যখন দু'জন মুসলিম তরবারি নিয়ে পরস্পর যুদ্ধ 
করে তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি দু'জনেই জাহান্নামী হবে। এ কথা শুনে আমি বললাম অথবা বলা হলো, হে 
আল্লাহর রসূল 3%! হত্যাকারীর অবস্থা তো এ-ই, তবে নিহত ব্যক্তির অপরাধ কি? জবাবে তিনি বললেন, সে 
তার সাথীকে হত্যা করার প্রচেষ্টায় জড়িয়ে ছিল। (ই.ফা. ৬৯৮৮, ই.সে. ৭০৪৫) 


3 of cll as sail 32 SEE EL will XE 2 LA BE, C.. /\°)- ART) 
Leis olla ci 13° HE al J54D U8: ISK of LF co 0 DY ce Lh of 
OLD ad JE GEN 
৭১৪৫-(১৫/...) আহমাদ ইবনু ‘আব্দাহ্‌ আয্‌ যাব্বী (রহঃ) ..... আবু বাক্রাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যদি দু'জন মুসলিম তরবারি নিয়ে পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে তবে হত্যাকারী ও 
i FAR LL Cai ৬৯৮৯, ই.সে. 1০8৬) 


Al E ae CF AS Fr 32 535 SLY Se 
৭১৪৬-(.../...) হাজ্জাজ ইবনু শা'’ইর (রহঃ) ..... আইয়ূব (রহঃ) হতে এ সূত্রে আবূ কামিল-এর সানাদে 
হাম্মাদ- ধর জাহ হর:জবিক্র শেষ দিয় বংলা জছের । (ই.ফা. ৬৯৯০, ই.সে. ৭০৪৭) 
ctl LL Bn E Ae SE EES ds of 08 HBS (. CCIE 


LC 2 


"sc oF 58 a Le ln Sh Le sak UF det UD ORD ts LAL EG YE CH 
UAE Ei Lh 2 od UM COU al cb CAS Le ORL 1: OU BG Ca 
Mes WSS ALL 

৭১৪৭-(১৬/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবু 
বাক্রাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে বর্ণিত। তিনি বলেন, যদি দু'জন মুসলিমের একজন তার অন্য 
ভাইয়ের উপর অস্ত্র ধারণ করে তবে তারা দু'জনেই জাহান্নামের প্রান্তে এসে উপনীত হয়। তারপর যখন তাদের 


একজন তার অন্য সাথীকে হত্যা করে ফেলে, তখন তারা উভয়েই জাহান্নামে প্রবেশ করে। 
(ই.ফা. ৬৯৯১, ই.সে. ৭০৪৮) 


J ls C5 Ano Ur Fee BN Lie EE gd) 0 LOL BS Gov) VN EA 
EEL 35 SY FE al JD IE in Sl SS FE Al JAD Ce A Hf ES Le 
AY VATED Mahe A Ue) 0985 ahs i JE 
৭১৪৮-(১৭/১৫৭) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ)- 
এর সূত্রে রসূলুল্লাহ 3% হতে কতিপয় হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হচ্ছে এই যে, রসূলুল্লাহ 3% 


বলেছেন : কিয়ামাত এঁ পর্যন্ত কায়িম হবে না, যে পর্যন্ত না দু'টি বড় দল পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে । তাদের 
মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। অথচ তাদের উভয়ের দাবী হবে একই । (ই.ফা. ৬১৯৯২, ২.সে. ৭০৪৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৭৩ 


2 “2 
AAP 


Le J te — SAD Se OH old = ghey ES nen Lt CGS URS (.pAVYEA 
UE Us: 16 Eel SS CE ola 28 Yr: U6 BE Al ILS GA of OF 
CEN JA: J Al ds) 
৭১৪৯-(১৮/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3% 
বলেন : কিয়ামাত ততক্ষণ পর্যন্ত কায়িম হবে না, যতক্ষণ পর্যন্ত না ‘হার্জ' বেড়ে যায়। সহাবাগণ জিজ্ঞেস 
করলেন, হে আল্লাহর রসূল! ‘হার্জ' কি? উত্তরে তিনি বললেন, হত্যা, হত্যা । (ই.ফা. ৬৯৯৩, ই.সে. ৭০৫০) 


Xx Mei Ll o5h DA nly ~o 
৫. অধ্যায় : এ উম্মাতের এক অংশ অন্য অংশ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়া 
bil, - 5) 4 A Lr LASS am BE, A = sf GS (raadfia) Yo. 
ty BE Al IAD U6: UU be ell of Ce Ss of nd be SS BS 
55 elif Gh of G35 Ue Uh Ele Us ees ie AA SDN Sd ss) dl 
Sm bn ie aie HG SY Uo Hy Hs USGS Sf Yo SE 3 bails F) 
df eh dibel Cy 53 LB UAE CLG od Le YUN GO Of HEL Ch bord i 
EE NE fa BUG a Lo tg ME EEE ETE Lf 46 EAR 
th baile Ll Hy HES Elid Her Gm bn fe ee bE Y Uy Hoy Hs eS! SY 
Ms Bale 9 Cs UG EAS U8 cf Wk Cs bn OH — BBS 
৭১৫০-(১৯/২৮৮৯) আবু রাবী আল ‘আতাকী ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সাওবান (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ তা'আলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার 
সম্মুখে রেখে দিলেন। অতঃপর আমি এর পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত প্রত্যক্ষ করেছি। পৃথিবীর যে অংশটুকু 
গুটিয়ে আমার সন্মুখে রাখা হয়েছিল সে পর্যন্ত আমার উম্মাতের কর্তৃত্ব পৌছবে। আমাকে লাল স্বর্ণ) ও সাদা 
(রৌপ্য) দু' প্রকারের গুপ্তধন দেয়া হয়েছে। আমি আমার উম্মাতের জন্য আমার রবের কাছে এ দু'আ করেছি, যেন 
তিনি তাদেরকে সাধারণ দুর্ভিক্ষের দ্বারা ধবংস না করেন এবং যেন তিনি তাদের উপর নিজেদের ছাড়া এমন কোন 
শত্রুকে চালিয়ে না দেন যারা তাদের দলকে ভেঙ্গে ছিন্নবিচ্ছিন্ন করে দিবে। এ কথা শুনে আমার পালনকর্তা 
বললেন, হে মুহাম্মাদ! আমি যা সিদ্ধান্ত করি তা কখনো পরিবর্তন হয় না, আমি তোমার দু'আ কবুল করেছি। 
আমি তোমার উম্মাতকে সাধারণ দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস করব না এবং তাদের উপর তাদের নিজেদের ছাড়া অন্য 
এমন কোন শত্রুকে চাপিয়ে দেব না যারা তাদের সমষ্টিকে বিক্ষিপ্ত ও ধ্বংস করতে সক্ষম হবে। যদিও পৃথিবীর 
বিভিন্ন প্রান্ত হতে লোক একত্রিত হয়ে প্রচেষ্টা করে না কেন। তবে মুসলিমগণ নিজেদের মধ্যে পরস্পর একে 
অপরকে হত্যা করবে এবং একে অপরকে বন্দী করবে।”* (ই.ফা. ৬৯৯৪, ই.সে. ৭০৫১) 


৯ উদ্মাতে মুহাম্মাদের মধ্যে পূর্বের ধ্বংসপ্রাপ্ত উ্মাতসমূহের ধ্বংস হবার সমস্ত কারণ বিদ্যমান থাকা সত্তেও এ উন্মাতকে ধ্বংস ন! 
করার কারণ নাবী সু্-এর উক্ত দু'আ এবং মহান আল্লাহ কর্তৃক সে দু'আ কবুলের ঘোষণা । 


সহীহ মুসলিম (৬ষ্ট) ফৰ্মা-৩৮ 


Wwww.waytojannah.com 


Contents 
২৭৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


UG Li oxy sll 0 LO om CO GEM n> OF UR FES (./-.)-V No) 
of be ADS Al be SS Le sl AHS es Gs Be LAY ME, Ua : Sa 
Wl cf 2 Ll MSI) ES dl OY: 6 BRE Als 0 OU Le LD sl 
ASN df be LH LES IS KS. LR HS sl, Ge 
৭১৫১-(../...) যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইবরাহীম, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার 
(রহঃ) ..... সাওবান (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 3 বলেছেন : পৃথিবীকে গুটিয়ে আল্লাহ তা'আলা আমার 
সম্মুখে উপস্থিত করলেন। আমি এর পূর্বপ্রান্ত হতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দেখে নিলাম ৷ আল্লাহ তা'আলা আমাকে লাল 


(স্বর্ণ) ও সাদা (রৌপ্য) দু'টি ধন-ভাণ্ডার দান করেছেন। অতঃপর কাতাদাহ্‌ (রহঃ) আইয়ূব-এর সূত্রে আবূ 
কিলাবাহ্‌ (রহঃ) হতে বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৯৫, ই.সে. ৭০৫২) 

ol Hei EVE TAN A VAR AOE 
NESE TOR HOTT 
Al ae YU oo Sl aly oly ES nl US 0 cil BE JB TL 
Maid is Hel Gs 0 SCS, Galbeli Gb fl GY Uf CS, Gall Hl 
৭১৫২-(২০/২৮৯০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র (রহঃ) ..... সা'দ (রাযিঃ) তার পিতা 
থেকে বর্ণনা করেন। রসূলুল্লাহ 3% একদা 'আলিয়াহ্‌ হতে এসে বানু মু'আবিয়ায় অবস্থিত মাসজিদের সন্নিকটে 
গেলেন। অতঃপর তিনি উক্ত মাসজিদে প্রবেশ করে দু'রাক'আত সলাত আদায় করলেন। আমরাও তার সাথে 
সলাত আদায় করলাম। এ সময় তিনি তার প্রতিপালকের নিকট দীর্ঘ সময় দু'আ করলেন এবং দুআ শেষে 
আমাদের দিকে মুখ ফিরালেন। তারপর তিনি বললেন, আমি আমার প্রতিপালকের কাছে তিনটি বিষয় প্রার্থনা 
করেছি। তন্মধ্যে তিনি আমাকে দু'টি প্রদান করেছেন এবং একটি প্রদান করেননি। আমি আমার প্রতিপালকের 
নিকট প্রার্থনা করেছিলাম, যেন তিনি আমার উম্মাতকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন। তিনি আমার এ দুআ 
কবূল করেছেন। তাঁর নিকট এ-ও প্রার্থনা করেছিলাম যে, তিনি যেন আমার উম্মাতকে পানিতে ডুবিয়ে ধ্বংস না 
করেন। তিনি আমার এ দু‘আও কবূল করেছেন। আমি তার নিকট এ মর্মেও দুআ করেছিলাম যে, যেন মুসলিমরা 

পরস্পর একে অপরের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে না পড়ে। তিনি আমার এ দু'আ কবূল করেননি। 

(ই.ফা. ৬৯৯৬, ই.সে. ৭০৫৩) 

FILA SS C3 OLE ES Gls C3 OVA EES LE of OF EES (0) er 
of 2 Tad snl be Be 3 BEE A I Eo OH aa OF GB bl 
a OF ps Bas EEE 
৭১৫৩-(২১/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ‘আমির ইবনু সাদ (রাখিঃ) তার পিতা হতে বর্ণনা করেন। 
তিনি সহাবাদের একটি দলের মাঝে রসূলুল্লাহ 3%-এর সঙ্গে কোথাও থেকে আসলেন। তারপর রসূলুল্লাহ 3% 


বানু মু'আবিয়ায় অবস্থিত মাসজিদের কাছে গেলেন। অতঃপর তিনি ইবনু নুমায়র-এর অবিকল হাদীস বর্ণনা 
L করেছেন | (ই.ফা. ৬৯৯৭, ই.সে. ৭০৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৭৫ 


EL ALS ol CG Ud HE a US) GG -1 
৬. অধ্যায় : কিয়ামাত সংঘটিত হওয়া পৰ্যন্ত যা ঘটবে সে সম্পর্কে নাবী 3%-এর সংবাদ প্রদান 

Ol OF 5G ADS hy CF UI Load BS Lh ALA SHS (anfnyrViot 
LE on Ls I A HY 3 Ay Lh 2 ES IN: IH USGA Od UU et 
Ly GE ESS Bh Es a SA BE A IO OG UN] 2 LG EU OF of CY 
CS taie Ch ay os HE Al UD UB oh of 3 U Le SAS Ay U6 BE A J) 
MES Gis Tare Ge ia CU C8 Ueias US UH THY 

55 lS bal Sf CAS ES JN 
৭১৫৪-(২২/২৮৯১) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া আত্‌ তুজীবী (রহঃ) ..... আবূ ইদরীস খাওলানী (রহঃ) 
বলতেন, হুযাইফাহ্‌ ইবনু ইয়ামান (রাষিঃ) বলেন, আমার ও কিয়ামাতের মধ্যবর্তী সময়ের মাঝে ঘটমান বিপদাপদ 
সম্পর্কে আমি সর্বাধিক জ্ঞাত ৷ বস্তুতঃ বিষয়টি এমন নয় যে, রসূলুল্লাহ 38% অন্যদের কাছে বর্ণনা না করে শুধুমাত্র 
আমার কাছেই এ ব্যাপারটি বর্ণনা করেছেন। তবে রসূলুল্লাহ 3-এর এক বৈঠকে আমি উপস্থিত ছিলাম । এতে 
তিনি ফিত্নার ব্যাপারে ধারাবাহিকভাবে বর্ণনা করছিলেন। আর এগুলোর তিনটি এমন, যা কোন কিছুকেই ছাড় 

দিবে না। এর কিছু সংখ্যক গ্রীষ্মের ঝঞরা বায়ুর মতো । আবার কিছু সংখ্যক ছোট এবং কিছু সংখ্যক বড় । 
হুযাইফাহ্‌ (রাযিঃ) বলেন, উক্ত মাজলিসে উপস্থিত লোকেদের মধ্যে আমি ছাড়া প্রত্যেকেই এ দুনিয়া হতে 

' চির বিদায় নিয়েছেন। (ই.ফা. ৬৯৯৮, ই.সে. ৭০৫৫) 

EL I, ES LE UG al Lh SEM AES of Lh ULE BS, (pry Yoo 
LG Ee 4 Ce Ce PEE A J U3 2: UL i HH LP cn of nr USI 
As Sh ola Ae 54 Ah Ca Sly AB tn ABS 33 SDV] TEL GUS od BN sale 6 
Ae I 8 Le CE 13 J any TR SSG UE SSG Hl And 54 2 Abe LE 
৭১৫৫-(২৩/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাদের মাঝে দাড়িয়ে কিয়ামাত পর্যন্ত যা কিছু হবে, সকল বিষয় 
ফিতনার কথা বর্ণনা করলেন। তারপর যে স্মরণ রাখবার সে স্মরণ রাখল এবং যে ভুলে যাবার সে ভুলে গেল। 
তিনি বলেন, আমার এ সঙ্গীগণ জানেন যে, তন্মধ্যে কতক বিষয় এমন আছে, যা আমি ভুলে গেছি। কিন্তু সেটা 


সংঘটিত হতে দেখে আমার তা আবার মনে পড়ে যায়। যেরূপ কোন লোক দূরে চলে গেলে তার চেহারার কথা 
মানুষ ভুলে যায়। অতঃপর তাকে দেখে সে চিনে নেয়।* (ই.ফা. ৬৯৯৯, ই.সে. ৭০৫৬) 


১৪ এ হাদীস থেকে এ কথা বুঝার কোন সুযোগ নেই যে, নাবী মুহাম্মাদ সুঁঠ গায়ব জানতেন। বরং নাবী $ুট কর্তৃক বর্ণিত শারী'আতের 
প্রতিটি কথা ওয়াহীভিত্তিক এবং সে রকম একটি ওয়াহীভিত্তিক কথা যে, মানুষ কিয়ামাতের পূর্ব পর্যন্ত কি কি মুসীবাতের সম্মুখীন 
হবে সেটা তিনি ওয়াহীর মাধ্যমে আগেই জেনে উম্মাতকে জানিয়েছেন। 


www.waytojannah.com 


Contents 


২৭৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


SL LSS Hy As oT IH A 

৭১৫৬-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে এ সূত্রে ৮০১ (১০ ২৮, 

অর্থাৎ “যে ভুলে যাবার সে ভুলে গেছে” পর্যন্ত অবিকল হাদীস বর্ণনা করেছেন। হাদীসের পরবর্তী অংশটুকু 
সুফ্‌ইয়ান (রহঃ) বর্ণনা করেননি (ই.ফা. ৭০০০, ই.সে. ৭০৫৭) 


0K HA C dt US Ob C5 LO UES OLE Ly LO ESS (.f0-YNov 
OE: U8 A LS ie 55d 5 Al Ao LR ol oh le be di UG fe UG asl 
AEDS CSC a NV SL SS 5d is CF AEC 8 Uf oY CHS oh Ce BG a I 
Ad x Bh 
৭১৫৭-(২৪/...) মুহাম্মাদ ইবনু বাশৃশার, আবূ বাক্র ইবনু নাফি' (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, কিয়ামাত পর্যন্ত ঘটমান সমুদয় ফিত্নাহ্‌ সম্পর্কে রসূলুল্লাহ 3% আমাকে সংবাদ দিয়েছেন। 


ফিত্নাহ্‌ সম্পর্কীয় কতক বিষয় সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করেছি। তবে মাদীনাবাসীকে কোন্‌ কারণে মাদীনাহ্‌ 
হতে বের করা হবে সে সম্পর্কে আমি তাকে প্রশ্ন করিনি। (ই.ফা. ৭০০১, ই.সে. ৭০৫৮) 


E53 ALY ie dnt UST oR OF Uy ER ll Lp EAL ES (feo) VN OA 


৭১৫৮-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণিত 
রয়েছে। (ই.ফা. ৭০০২, ই.সে. ৭০৫৯) 


4 be Le el Gs EES LDH EAD Ch sy ES (rAarfro)-vio৭ 
25H ABS IAT tj Ue UST sl 13505 UA - wall ff Es cle U6 - imal 
HOD SS Ud ial lay 2d BE A JD Gy la Ub - CLS Lh Lo SS - 
GRE Wl 246 A Uy OS Ue CSG Dal wT 
৭১৫৯-(২৫/২৮৯২) ইয়াকুব ইবনু ইব্রাহীম আদ্‌ দাওরাকী ও হাজ্জাজ ইবনু আশ্‌ শা‘ইর (রহঃ) ..... আবূ 
যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ 3% আমাদেরকে নিয়ে ফাজ্‌রের সলাত আদায় 
করলেন। তারপর মিম্বারে আরোহণ করে ভাষণ দিলেন। পরিশেষে যুহরের সলাতের সময় উপস্থিত হলে তিনি 
মিম্বার হতে নেমে সলাত আদায় করলেন। তারপর পুনরায় মিম্বারে উঠে তিনি ভাষণ দিলেন। এবার ‘আস্রের 
সলাতের ওয়াক্ত হলে তিনি মিম্বার থেকে নেমে সলাত আদায় করে পুনরায় সিম্বারে উঠলেন এবং আমাদেরকে 
লক্ষ্য করে খুত্বাহ্‌ দিলেন, এমনকি সূর্যান্ত হয়ে গেল, এ ভাষণে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে 
যা ঘটবে ইত্যকার সম্বন্ধে সংবাদ দিলেন। তিনি (বর্ণনাকারী) বলেন, যে লোক এ কথাগুলো সর্বাধিক মনে 
রেখেছেন আমাদের মধ্যে এ সম্বন্ধে তিনিই সবচেয়ে বেশী জানেন। (ই.ফা. ৭০০৩, ই.সে. ৭০৬০) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৭৭ 


AD ESS ESS A Lh gb: Cl -Y 
৭. অধ্যায় : সমুদ্রের তরঙ্গের মতো যে ফিত্নাহ্‌ তরঙ্গায়িত হবে 
Af Le Ea tS ee) EEE i Al SE Or re Er (0££/Y1)- YN. 
JE LE Sp US: JS te bh te cu is Ayla sf ES p50 2 IL 
: JE UG ES Ed  : J Ul oli: ON FUN US ght 8 BE IL Cs bis 
Las Hal BASS os odds ay ACG Sl 8 SN ge U5 BE Al UL ees 
Ez AMA AA fc df cn NE oo Lah zx eye Lae abe Es 
EAE ADUL la Ol: ae J SL OF Gels ig all aT Lal, 
TES A lh LH : J Glee U0 Ss Sy LY Comes Dl UUs dC Cl - O6- sh 
IH STU EAM Md SHY ale 
be A855 0 El 2e AG UK ah: UU FUL ofa 26 ‘Ab OU Un AES Ch OG 
EYL 
ab: JES ACA AL: 5d Oli SL ca AAA UG Lf Cd I 
৭১৬০-(২৬/১৪৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও মুহাম্মাদ ইবনুল ‘আলা আবু কুরায়ব (রহঃ) ' 
sas হ্যাইফাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা ‘উমার (রাযিঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এ সময় 
তিনি বললেন, ফিত্নাহ্‌ বিষয়ক রসূলুল্লাহ 3%-এর বাণী তোমাদের কার মনে আছে? আমি বললাম, আমার মনে 
আছে। এ কথা শুনে তিনি বললেন, ব্যস! তুমি তো খুব সাহসী ৷ তিনি কি বলেছেন, বলো? তারপর আমি বললাম, 
আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, পরিবার-পরিজন, ধন-সম্পদ, স্বীয় নাফ্‌স, সন্তান-সন্ততি এবং 
প্রতিবেশীর ব্যাপারে মানুষ যে ফিত্নায় জড়িত হয়, তার সিয়াম, সলাত, সদাকাহ্‌ এবং সৎকার্যের আদেশ ও 
অসৎকার্যে বাধা দানই হলো এগুলোর জন্য কাফ্ফারাহ্‌। এ কথা শুনে ‘উমার (রহঃ) বললেন, আমি তো এ 
ফিত্নার ব্যাপারে শুনতে চাইনি । বরং সমুদ্রের তরঙ্গমালার মতো যে ফিত্নাহ্‌ নিপতিত হতে থাকবে, আমি তো 
শুধু তাই শুনতে চেয়েছি। তখন আমি বললাম, হে আমীরুল মু'মিনীন! এ ফিত্নার সাথে আপনার কি সম্পর্ক, 
এতে আপনার উদ্দেশ্য কি? এ ফিত্নাহ্‌ ও আপনার মধ্যে এক রুদ্ধদ্বার অন্তরায় রয়েছে। তিনি প্রশ্ব করলেন, এ 
দ্বার কি ভাঙ্গা হবে, না খোলা হবে? আমি বললাম, না, ভাঙ্গা হবে না, বরং খোলা হবে। এ কথা শুনে “উমার 
(রাযিঃ) বললেন, তবে তো তা আর কক্ষনো বন্ধ হবে না। বর্ণনাকারী শাকীক (রহঃ) বলেন, আমরা হুযাইফাহ্‌ 
(রাযিঃ)-কে প্রশ্ন করলাম, কে সে দ্বার, ‘উমার (রাযিঃ) তা কি জানতেন? উত্তরে তিনি বললেন, হ্যা, আগামী 
দিনের পর রাত্র, এ কথাটি যেমন জানতেন, ঠিক অদ্রপ এঁ বিষয়টিও তিনি জানতেন। 
হুযাইফাহ্‌ (রাযিঃ) বলেন, আমি তাকে ভুল হাদীস শুনাইনি। শাকীক (রহঃ) বলেন, কে সে দরজা, এ 
বিষয়ে হুযাইফাহ্‌ (রাযিঃ)-কে প্রশ্ন করতে আমরা ভয় পাচ্ছিলাম। তাই আমরা মাসরূক (রহঃ)-কে বললাম, 
আপনি তাকে প্রশ্ব করুন। 
তিনি হুযাইফাহ্‌ (রাযিঃ)-কে প্রশ্ন করলেন। হুযাইফাহ্‌ (রাযিঃ) বললেন, এ দরজা হচ্ছে স্বয়ং ‘উমার 
(রাযিঃ)। (ই.ফা. ৭০০৪, ই.সে. ৭০৬১) 


Wwww.waytojannah.com 


Contents 


২৭৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ULE BSc Ss ES VU ES es Sg AEE of C2 8 SH EES (pov) VN) 

of 0 BoC 033 0 nse TOS GAD] Oh GEL BSS Ch BE de 
৭১৬১-(২৭/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু সাঈদ আল আশাজ্জ, ‘উসমান ইবনু আবূ শাইবাহ, 

ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আ‘মাশ (রাযিঃ) হতে এ সূত্রে আবু মু“আবিয়ার অবিকল 


হাদীস বর্ণনা করেছেন। তবে ‘ঈসা (রহঃ)-এর সানাদে শাকীক (রহঃ) হতে বর্ণিত হাদীসে তিনি বলেছেন, আমি 
হুযাইফাহ্‌ (রাযিঃ)-কে এ কথা বলতে শুনেছি। (ই.ফা. ৭০০৫, ই.সে. ৭০৬২) 

৭১৬২-(.../...) ইবনু আবু ‘উমার (রাষিঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘উমার 
(রাঘিঃ) বললেন, ফিত্নাহ্‌ সম্প্কীয় হাদীস আমাকে কে শুনাতে পারবে? তারপর সুফ্‌ইয়ান (রহঃ) পূর্ববর্তীদের 
হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০০৬, ই.সে. ৭০৬৩) 

i BS EE EF HEL EEE JU Ey cll bh ESL ES atta VAY 
HES EEN SA SD LE ES ELS EE LEE ME NLS se 
CT AJ aly SS: U6 aly ob: ol all, XS: UG aly bok ad, ASN Ms IE 
Bl dso tra ala Hy HE AG oh a CH OT Lala rs CH AGES FG AN SG 
AL J VG ALD, ale lil CLs ia Ca: ols 25 ¢ Ss 0 FG 

৭১৬৩-(২৮/২৮৯৩) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... মুহাম্মাদ (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, জুনদুব (রাযিঃ) বললেন, আমি জারা“আয় (কুফার সন্নিকটবতী একটি স্থানে) আসলাম। 
দেখলাম এক লোক বসে আছে। আমি বললাম, আজ তো এখানে কয়েকটি খুন হবে। এ কথা শুনে লোকটি 
বলল, কক্ষনো না। আল্লাহর শপথ! খুন হবে না। আমি বললাম, আল্লাহর শপথ! অবশ্যই খুন হবে। সে আবারো 
বলল, আল্লাহর শপথ! কক্ষনো খুন হবে না । আমি বললাম, আল্লাহর শপথ! অবশ্যই খুন হবে। আবার সে বলল, 
আল্লাহর শপথ! খুন কক্ষনো হবে না। এ ব্যাপারে আমি একটি হাদীস শুনেছি, যা রসূলুল্লাহ 3% আমার কাছে 
বর্ণনা করেছেন। আমি বললাম, আজ থেকে তুমি আমার একজন অগ্রীতিকর সঙ্গী । কারণ তুমি শুনতে পাচ্ছ যে, 
আমি তোমার বিরুদ্ধাচরণ করছি। অথচ রসূলুল্লাহ 3% হতে হাদীস শুনা সত্বেও তুমি আমাকে নিষেধ করছ না। 


তারপর আমি বললাম, এ অসন্তুষ্টির কি কারণ? তাই আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তাকে প্রশ্ন করলাম 
পরে জানতে পেলাম, তিনি হলেন হুযাইফাহ্‌ (রাযিঃ)। (ই.ফা. ৭০০৭, ই.সে. ৭০৬৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৭৯ 


ahd bn 2 LF OH Dy 2 ELD BSS SY : ly ~A 
৮. অধ্যায় : ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত ফুরাত তার মধ্যস্থিত 
পাহাড়সম স্বর্ণ উন্মোচন না করে 


2 - sd Ere Ae cl el Las Eee Sal SL EL (YAAEfYAJ YN NE 


’ 5S 


JR be SM dy co LY L8H A ILD ELA of CF of CF be 
SAL OS ld : Heke J) IK Is OAs Lg le US ioe SE Ale A IE CAS 
ef 

৭১৬৪-(২৯/২৮৯৪) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত ৷ রসূলুল্লাহ 

$ বলেন: কিয়ামাত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ফুরাত তার মধ্যস্থিত স্বর্ণের পাহাড় বের করে 


দেয়। লোকেরা এ নিয়ে যুদ্ধ করবে এবং একশতের মধ্যে নিরানব্বই জন মৃত্যুবরণ করবে। তাদের সকলেই 
বলবে, আমার মনে হয় আমি জীবন্ত থাকব । (ই.ফা. ৭০০৮, ই.সে. ৭০৬৫) 


LY ie die UP E50 ES 55 Ch Bs ES ll 09 HE SS (le) Y Ne 
LLANE, Ua BAILS 
৭১৬৫-(.../...) উমাইয়্যাহ্‌ ইবনু বিসৃতাম (রহঃ) ..... সুহায়ল (রহঃ) থেকে এ সূত্রে অবিকল বর্ণনা 


করেছেন। তবে তিনি এতে বর্ধিত বর্ণনা করেছেন যে, আমার পিতা বলেছেন, যদি তোমরা এ পাহাড় দেখো তবে 
তোমরা এর নিকটেও যেও না । (ই.ফা. ৭০০৯, ই.সে. ৭০৬৬) 


bP dl AE Ue Ld AS ty Ee UES UE Ly de 2a Hf GES (fey YN 
A yy BEE al J) J: ISI of LP pall 0H UAE VP ADD LE C9 SS 
৭১৬৬-(৩০/...) আৰু মাস‘উদ সাহল ইবনু ‘উসমান (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত । 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : শীঘ্রই ফুরাত তার গর্ভস্থিত স্বর্ণভাণ্তার বের করে দিবে। সুতরাং এ সময় 
যারা উপস্থিত থাকবে তারা যেন এ থেকে কিছুই গ্রহণ না করে। (ই.ফা. ৭০১০, ই.সে. ৭০৬৭) 


be SU) of C2 cdl AE Le A be Bo AEH HA EEL J) YY 
EAS be Je be AS 0 AH Ssh BE al ILD J: NTI of be EFI ro 
৭১৬৭-(৩১/...) সাহল ইবনু ‘উসমান (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 


রসুলুল্লাহ 3% বলেছেন : শীঘ্রই ফুরাত তার গর্ভস্থিত পাহাড়সম স্বর্ণ বের করে দিবে। তাই এ সময় যারা 
সমুপস্থিত থাকবে তারা যেন এ থেকে কিছুই গ্রহণ না করে। (ই.ফা. ৭০১১, ই.সে. ৭০৬৮) 


Yu - os of Bil ~ CE Ox Ss CLA LY Tk Sols gf EES (raseyrr)- VN 1A 
0 dl Ae UF LG oH ULL LP ca GOS MD LY AAD LE LES ON ty HE ES 


Wwww.waytojannah.com 


Contents 


২৮০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


Un do ad ale fs LA IG: JE is od ea Us CS: UN SEs cs 
Ah Ab ty do be SY SSS: 8 BG Al TLD Chan HY UN A: cdi 
Ale 5h : OU Ak as DAS Le O3Sl ln GG 5d: tp UH SY 
OLS pal Io A ds Ul oi, J 25 8 AS 3 IS 

৭১৬৮-(৩২/২৮৯৫) আবু কামিল ফুযায়ল ইবনু হুসায়ন ও আবু মা'ন আর রাকাশী (রহঃ) ..... “আবদুল্লাহ 
ইবনুল হারিস ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি উবাই ইবনু কা'ব (রাযিঃ)-এর সাথে 
দীড়িয়ে ছিলাম । এমন সময় তিনি বললেন, বিভিন্ন প্রক্রিয়া গহণ করতঃ মানুষ জাগতিক সম্পদ উপার্জনের কাজে 
সর্বদা নিয়োজিত থাকবে। আমি বললাম, হ্যা, ঠিকই । তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3%%-কে বলতে 
শুনেছি, শীঘ্রই" ফুরাত তার গর্ভস্থিত স্বর্ণসম পর্বত বের করে দিবে। এ কথা শুনামাত্রই লোকজন সেদিকে চলতে 
রওনা হবে। সেখানকার লোকেরা বলবে, আমরা যদি লোকদেরকে ছেড়ে দেই তবে তারা সমস্ত কিছুই নিয়ে চলে 
যাবে। এ নিয়ে তারা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এতে একশতের মধ্যে নিরানব্বই জন লোকই নিহত 
হবে। 

বর্ণনাকারী আবু কামিল (রহঃ) তার হাদীসে উল্লেখ করেছেন যে, আমি এবং উবাই ইবনু কা'ব (রাযিঃ) 
হাস্সান-এর কিল্লার ছায়ায় দাড়িয়ে ছিলাম । (ই.ফা. ৭০১২, ই.সে. ৭০৬৯) 


th 5 GES JG - Sa Bilis — al] Lh GEMS cots OF EE UES (raafrry- VN 
EE fo, { s,- “ . EME ued, VES ze . cy e-yep se --T 
: IEA of be nl be ple off 0 den Ue CHAT BS BS FAS Sn Se 
- 4০ 20 ESR ee “3 ati তে পে 2 AA) os ll en Lule > ll Goa HE 
GED ae Caiay Wins ee A ning Geax Goal cai : FRE dl do JH 


3 2 


FLEE Ey lee Los FL BEE alas Vad bes itotse ale Linz Bs GAR ATM 
AES oe Se AS ER iy BEY BS SS Ln BES BS SS On ES WSS 


৭১৬৯-(৩৩/২৮৯৬) ‘উবায়দ ইবনু ইয়া*ঈশ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন, ইরাক তার রৌপ্য মুদ্রা এবং কাফীয দিতে বারণ করবে। 
সিরিয়াও তার মুদ এবং স্বর্ণমুদ্রা প্রদান করতে অস্বীকৃতি জানাবে। অনুরূপভাবে মিসরও তাদের আরদাব এবং 
স্্ণমুদ্রা প্রদান করতে অস্বীকৃতি জানাবে। পরিশেষে তোমরা পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করবে, তোমরা পূর্বাবস্থায় 
প্রত্যাবর্তন করবে, তোমরা পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করবে। এ. কথার প্রতি আবু হুরাইরাহ্‌ (রাখিঃ)-এর রক্ত-গোশ্ত 
সাক্ষ্য দিচ্ছে। (ই.ফা. ৭০১৩, ই.সে. ৭০৭০) 


Sa 04 a8 3559 JE ESAS LES Ch ph: EL - 
৯. অধ্যায় £ কুস্তুনতিনিয়া (ইস্তাস্ুলের একটি শহর) বিজয়, দাজ্জালের আগমন এবং 
“ঈসা ইবনু মারইয়াম (‘আঃ)-এর অবতরণ 


Ee i th HAL BS dak js le US i LR IRS BD (TAW/YE-YV NY. 
sd SLEYG 25D 5 2 ACL SEY": UN FE dl ds) AA ue Al Le diem 


WwwwW.Waytojannah.com 


Contents 


পর্ব (৫8) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৮১ 


Er) 4 I] 4 PS El ) L # ee 
EG 1: 29 hl VCs 1 Dg 2ST al DGS bn Ll bs Sr OD ERS GS 
EB oS LEIS US ORS FD ASTI MY: Osan J958 pel Ua ye Cm OX 
- : 5 A “৪ - ara Ak A) . a 2 + 2893 20 ‘ [] 2 
lid OAT Cg § Sly ely Al Be slid Sail LE SH Wl oie dl LS Y 
8 HE Sl 0 UR ed Ee oA Hes Le 55 SU Usms h US 
cdl Gstah 0544 JE Css ih UG EVA pln GG 1 Ub Dy UA con 
UA ACh UD od lal gig US OS a Se TD 4 pall G2 OF J50 Sal) 
৭১৭০-(৩৪/২৮৯৭) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসুলুল্লাহ 3টি 
বলেছেন : কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমীয় (সিরিয়ার অন্তর্গত) সেনাবাহিনী আ‘মাক অথবা 
দারিক নহরের কাছে অবতীর্ণ হবে। তখন তাদের মুকাবিলায় মাদীনাহ্‌ হতে এ দুনিয়ার সর্বোত্তম মানুষের এক দল 
সৈন্য বের হবে। তারপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবার পর রোমীয়গণ বলবে, তোমরা এঁ সমস্ত 
লোকেদের থেকে পৃথক হয়ে যাও, যারা আমাদের লোকেদেরকে বন্দী করেছে। আমরা তাদের সাথে যুদ্ধ করব। 
তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ! আমরা আমাদের ভাইদের থেকে কক্ষনো সম্পর্কচ্ছেদ করব না। 
পরিশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে। এ যুদ্ধে মুসলিমদের এক তৃতীয়াংশ সৈন্য পলায়নপর হবে। আল্লাহ তাআলা 
কক্ষনো তাদের তাওবাহ্‌ গ্রহণ করবেন না। সৈন্যদের এক তৃতীয়াংশ নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে 
শহীদানের মাঝে সর্বোত্তম শাহীদ। আর সৈন্যদের অপর তৃতীয়াংশ বিজয়ী হবে। জীবনে আর কক্ষনো তারা 
ফিত্নায় আক্রান্ত হবে না। তারাই কুস্তনতিনিয়া বিজয় করবে। তারা নিজেদের তলোয়ার যাইতুন বৃক্ষে লটকিয়ে 
যুদ্ধলন্ধ সম্পদ ভাগ করতে থাকবে। এমতাবস্থায় তাদের মধ্যে শাইতান উচ্চেঃস্বরে বলতে থাকবে, দাজ্জাল 
তোমাদের পেছনে তোমাদের পরিবার-পরিজনের মধ্যে চলে এসেছে। এ কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের 
হবে। অথচ এ ছিল মিথ্যা সংবাদ । তারা যখন সিরিয়া পৌছবে তখন দাজ্জালের আগমন ঘটবে । যখন মুসলিম 
বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করা মাত্র সলাতের সময় হবে। অতঃপর 
‘ঈসা (‘আঃ) অবতরণ করবেন এবং সলাতে তাদের ইমামাত করবেন। আল্লাহর শত্রু তাকে দেখামাত্রই বিচলিত 
হয়ে যাবে যেমন লবণ পানিতে মিশে যায়। যদি ‘ঈসা (‘আঃ) তাকে এমনিই ছেড়ে দেন তবে সেও নিজে নিজেই 
বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তা'আলা ‘ঈসা (‘আঃ)-এর হাতে তাকে হত্যা করবেন এবং তার _ 
রক্ত ‘ঈসা (‘আঃ)-এর বর্শাতে তিনি তাদেরকে দেখিয়ে দিবেন। (ই.ফা. ৭০১৪, ই.সে. ৭০৭১) 


li ‘hdd agg Sel a8: EG -\. 
১০. অধ্যায় : রোমীয়রা সংখ্যাধিক্য হলে কিয়ামাত সংঘটিত হবে 

ts Ch SIS ky dl Le ED IN os crit Ch AD Xie ES (raanfre)-VY\V\ 

OX Ch palit os 32 Se LEA SILA JH; UN 3 bo ck Ch cg GS Be 

cd L3H: 06 dE pall: Se YOUR ol FS bt ol i: 58 BE al 

ld El 23 Le oll LY Le UF TUS ed 0 DS ok Lh: OU FE Al I 

etn Hl Bs ES LA iin py DE BUSS PA SSE Ey Ht 33 
EEA 


ate | 
সহীহ মুসলিম (৬ষ্) ফর্মা-৩৯ www.waytojannah.com 


Contents 


২৮২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭১৭১-(৩৫/২৮৯৮) “আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স (রহঃ) ..... মুসতাওরিদ আল কুরাশী 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ)-এর নিকট বললেন, আমি রসূলুল্লাহ সুন্ৰ-কে বলতে 
শুনেছি, রোমীয়দের সংখ্যা যখন সবচেয়ে বেশী হবে তখন কিয়ামাত সংঘটিত হবে। এ কথা শুনা মাত্র “আমর 
ইবনুল ‘আস (রাযিঃ) তাকে বললেন, কি বলছ, চিন্তা-ভাবনা করে বলো। তিনি বললেন, রসূলুল্লাহ ¥% হতে যা 
শুনেছি আমি তাই বর্ণনা করছি। তারপর ‘আম্‌র ইবনুল ‘আস (রাযিঃ) বললেন, তুমি যদি বলো, তবে সত্যই 
বলছ। কেননা তাদের মধ্যে চারটি গুণ আছে। প্রথমতঃ ফিত্নার সময় তারা সবচেয়ে বেশী ধৈর্যের পত্বিচয় দিয়ে 
থাকে। দ্বিতীয়তঃ মুসীবাতের পর দ্রচ্ত তাদের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসে। তৃতীয়তঃ যুদ্ধ থেকে পলায়নের 
পর সর্বপ্রথম তারা আক্রমণ করতে সক্ষম হয় এবং, চতুর্থতঃ মিস্কীন, ইয়াতীম ও দুর্বলের জন্য তারা সবচেয়ে 
বেশী শুভাকাজ্কী। অতঃপর পঞ্চমতঃ সুন্দর গুণটি হলো এই যে, তারা শাসকবর্গের অত্যাচারকে অধিক প্রতিহত 
করে। (ই.ফা. ৭০১৫, ই.সে. ৭০৭২) 

“ Ce A oS oo bs Al Se El Bs bs AU Y\ YY 
AR) : 15% BE Al IAD Cha UN ot BFA Yr 0S el 0 posh Se 
id cle 2 oh Ltn Co Ji alah 0 2 A ls ON. nl IH st, 
ch od: 224% I 8 BE hl J) be Sie Gl Cf: AA 4 JR SF Al J te 
peli PesSLLT aly U5 Lah Se ll EL, 253 Se aly “y aE 

৭১৭২-(৩৬/.. ) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তুজীবী (রহঃ) on মুসতাওরিদ আল কুরাশী (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, যখন রোমীয়দের সংখ্যা সবচেয়ে বেশী 
হবে তখন কিয়ামত সংঘটিত হবে। এ খবর ‘আম্‌র ইবনুল ‘আস (রাযিঃ)-এর কাছে পৌছার পর তিনি বললেন, 
এ কোন্‌ ধরনের হাদীস, যে সম্পর্কে লোকেরা বলছে যে, এ নাকি তুমি রসূলুল্লাহ 38 হতে বর্ণনা করছ? উত্তরে 
মুসৃতাওরিদ (রাযিঃ) তাকে বললেন, রসূলুল্লাহ 3 থেকে যা শুনেছি আমি তাই বলছি। এ কথা শুনে ‘আম্র 
(রাযিঃ) বললেন, তুমি যদি বলে থাকো তা ঠিকই আছে। কেননা তারা ফিত্নার সময় সবচেয়ে বেশী ধৈর্য ধারণ 
করে এবং মুসীবাতের পর আবার দ্রচ্ত তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারা সর্বদা মিস্কীন এবং অক্ষম 
মানুষের জন্য অধিক শুভাকাজ্কী । (ই.ফা. ৭০১৬, ই.সে. ৭০৭৩) 


JR ESA ie J 5% ab es SU GY 1) 

১১. অধ্যায় : দাজ্জালের আবির্ভাবের সময় রোমীয়দের অধিক পরিমাণে যুদ্ধে অগগামী হওয়া 
bi, - dh Sl oe TADS MS 0 eo AS of 0 8 Hf ES (raaaprvy-vivr 

A be Ga BS of Lo aD 0 AA be dnd te f PAL th sel EE “2 NY 
baa UAL: NGOs TO BO BAL HGS Ep SG: ON 0 
nS. Ls ER VS Sn Ll Y GB 238 Y iol Ly UB bck, Oy Sl IU Aclal 
Ok Es AY ff Hd Eis SLY RY OSS fe:  - EE 
Ge YL ash ih bandh bi ioe io Ji 5 Se tly ds Ub Cs 
EOE EE MEET TO 0H 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৮৩ 


Ae Se KRG ST bh OK 253 GD UI Ae YY FY mgd pe 
FIR Lh 1G GD DEEL EE WSF ml Bs Ld Ls; Ea cy 
a Sk SLY Hl LF bold El E55 Bh tt cy ab Ub US YR 
Ui eis LA All LY 2 - Gh 3H 6 UY, Ge GS: JU - AT Ubi Laie 
EX a GU oT 3 NY Hs CE ETE 0 TR 
cl: HE dl fo BRE os Ee CE Ls ul 5 2 Ot LID oo 
SA in ff Uy oN) Seb cle IAI A PSS U9 pall UA, el EY 
CEG aN Sek se N'Y 
ETE AE OE 

৭১৭৩-(৩৭/২৮৯৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ..... ইউসায়র ইবনু জাবির 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার কুফা নগরীতে লাল ঝঞুা বিশিষ্ট বায়ু প্রবাহিত হলো। এমন সময় 
জনৈক লোক কুফায় এসে বলল যে, হে ‘আবদুল্লাহ ইবনু মাসউদ! সতর্ক হও, কিয়ামাত সংঘটিত হবে না, 
যতক্ষণ না উত্তরাধিকার সম্পদ অবন্টিত থাকবে এবং যতক্ষণ না মানুষেরা গনীমাতের বিষয়ে আনন্দ প্রকাশ না 
করবে। তারপর তিনি নিজ হাত দ্বারা সিরিয়ার প্রতি ইশারা করে বললেন, আল্লাহর শত্রুরা একত্রিত হবে 
মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য এবং মুসলিমগণও তাদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হবে। এ কথা শ্রবণে 
আমি বললাম, আল্লাহর শত্রু বলে আপনাদের উদ্দেশ্য হলো রোমীয় (খ্রীষ্টান) সম্প্রদায় । তিনি বললেন, হ্যা! এবং 
তখন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। তখন মুসলিম জাতি একটি দল অগ্রে প্রেরণ করবে, তারা মৃত্যুর জন্য সম্মুখে 
এগিয়ে যাবে। বিজয় অর্জন করা ছাড়া তারা প্রত্যাবর্তন করবে না। এরপর পরস্পর তাদের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধ 
করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে যাবে। তারপর দু’ পক্ষের সৈন্য জয়লাড করা ছাড়াই ফিরে চলে যাবে। 
যুদ্ধের জন্য মুসলিমদের যে দলটি এগিয়ে গিয়েছিল তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। অতঃপর পরবর্তী দিন 
মুসলিমগণ মৃত্যুর জন্য অপর একটি দল সামনে পাঠাবে। তারা সবাই মৃত্যুবরণ করবে। অতঃপর পরবর্তী দিন 
মুসলিমগণ মৃত্যুর জন্য অপর একটি দল সামনে পাঠাবে। তারা বিজয়ী না হয়ে ফিরবে না। এদিনও পরস্পরের 
মধ্যে মারাত্মক যুদ্ধ হবে। পরিশেষে সন্ধ্যা হয়ে যাবে। উভয় বাহিনী বিজয়লাভ করা ছাড়াই স্বীয় শিবিরে 
প্রত্যাবর্তন করবে৷ যে দলটি সামনে ছিল তারা সরে যাবে। অতঃপর তৃতীয় দিন আবার মুসলিমগণ মৃত্যু বা 
বিজয়ের উদ্দেশে অপর একটি বাহিনী পাঠাবে। এ যুদ্ধ সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। পরিশেষে বিজয়লাভ করা 
ছাড়াই উভয় বাহিনী প্রত্যাবর্তন করবে। তবে মুসলিম বাহিনীর সামনের সেনাদলটি শাহীদ হয়ে যাবে। তারপর 
যুদ্ধের চতুর্থ দিনে অবশিষ্ট মুসলিমগণ সকলেই যুদ্ধের জন্য সামনে এগিয়ে যাবে। সেদিন কাফিরদের উপর আল্লাহ 
তাআলা অকল্যাণ চক্র চাপিয়ে দিবেন। তারপর এমন যুদ্ধ হবে যা জীবনে কেউ দেখবে না অথবা যা জীবনে 
কেউ দেখেনি । পরিশেষে তাদের শরীরের উপর পাখী উড়তে থাকবে। পাখী তাদেরকে অতিক্রম করবে না; 
এমতাবস্থায় তা মাটিতে পড়ে নিহত হবে। একশ' মানুষ বিশিষ্ট একটি গোত্রে, মাত্র এক লোক বেঁচে থাকবে। 
এমন সময় কেমন করে গনীমাতের সম্পদ নিয়ে লোকেরা আনন্দোৎসব করবে এবং কেমন করে উত্তরাধিকার 
সম্পদ ভাগ করা হবে। এমতাবস্থায় মুসলিমগণ আরেকটি ভয়ানক বিপদের খবর শুনতে পাবে এবং এ মর্মে একটি 


Wwww.waytojannah.com 


Contents 


২৮৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


শব্দ তাদের কাছে পৌঁছবে যে, দাজ্জাল তাদের পেছনে তাদের পরিবার-পরিজনের মধ্যে চলে এসেছে। এ সংবাদ 
শুনতেই তারা হাতের সমস্ত কিছু ফেলে দিয়ে রওনা হয়ে যাবে এবং দশজন অশ্বারোহী ব্যক্তিকে সংবাদ সংগ্রাহক 
দল হিসেবে প্রেরণ করবে। রসুলুল্লাহ 3% বলেন, দাজ্জালের খবর সংগ্রাহক দলের প্রতিটি লোকের নাম, তাদের 
বাপ-দাদার নাম এবং তাদের ঘোড়ার রং সম্পর্কেও আমি জ্ঞাত আছি। এ পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন 
তারাই হবে। 


ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) তীর রিওয়ায়াতের মধ্যে ১5৩% 3১ -এর স্থলে 4 ৩% ০4 উল্লেখ 
করেছেন। অর্থাৎ জাবির-এর ছেলের নাম ইউসায়র-এর স্থলে উসায়র বলেছেন। (ই.ফা. ৭০১৭, ই.সে, ৭০৭৪) 
De 05 3 UF pH be 55 MS Lod BE Lh LS ESS (he) YVE 
e335 A GL HIE ep Cd 2A 0 Bie SA: UN DE Oh SG LP BIE be 
hs Al Ae EEE 
৭১৭৪-(../...) মুহাম্মাদ ইবনু ‘উবায়দ আল গুবারী (রহঃ) ..... ইউসায়র ইবনু জাবির (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু মাসউদ (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম । তখন লাল রক্তিম ঝরা বিশিষ্ট বায়ু 
প্রবাহিত হলো। তারপর তিনি পূর্বের মতো অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু ইবনু “উলাইয়্যার হাদীসটি 
পরিপূর্ণ এবং প্রশাস্তিদায়ক । (ই.ফা. ৭০১৮, ই.সে. ৭০৭৫) 


37 Sb BE SOA OF 3 OU BG E58 CY CUE ES (feo) VV 
J SC Ey 2c ch Al He Ch 8 STH he 08 Gd Lo BSE of Ce - BS 
le 2D IS KS BS HTS oo A - 
৭১৭৫-(.../...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... উসায়র ইবনু জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, একদিন আমি ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ)-এর গৃহে ছিলাম গৃহটি তখন লোকে লোকারণ্য ছিল। 
ইবনু উসায়র-এর ন্যায় তিনিও বললেন, তখন কুফা নগরীতে লাল রক্তিম ঝঞরা বিশিষ্ট বায়ু প্রবাহিত হলো । 


(ই.ফা. ৭০১৯, ই.সে. ৭০৭৬) 
JR SS Cnt SEG ta GG Lal - NY 

১২. অধ্যায় : দাজ্জালের আগমনের পূর্বে মুসলিমগণ যে সকল বিজয় অর্জন করবে 

0 32 Ue LE OF MD Xe be ah BE ml 458 GS (v4. /rA)- YN VN 
J be 5 HE Ab - J - Fd BE Al ILO ES: Jie 5 AU LP Sc 
odo) I - J - So FEE 2 U4, HOH HD TS Se bk ala Cl baie pd 
- Ub ~ A Ks Dh Ls Sl He SB: cb & - J - SE YL Bs BB be 
a GAS Od 25 As SOA 5 55 Ls J so hl; SK 1 he his 
Ais JE OI 2 db Gai es SEE 

Le Ec) US SHY HS b: BL IE: J 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৮৫ 


৭১৭৬-(৩৮/২৯০০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... নাফি* ইবনু ‘উত্বাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত ৷ তিনি 
বলেন, এক যুদ্ধে আমরা রসূলুল্লাহ 3-এর সঙ্গে ছিলাম। তখন পশ্চিম দিক হতে নাবী 3-এর কাছে এক দল 
লোক আসলো ৷ তাদের শরীরে ছিল পশমের কাপড় । তারা এক টিলার কাছে এসে রসূলুল্লাহ ৰ-এর সঙ্গে দেখা 
করল। এ সময় তারা ছিল দাড়ানো এবং রসূলুল্লাহ সু ছিলেন বসাবস্থায়। তখন আমার মন আমাকে বলল, তুমি 
যাও এবং তাদের ও রসূলুল্লাহ 3%-এর মাঝে গিয়ে দাড়াও, যেন তারা প্রতারণা করে তাকে হত্যা করতে না 
পারে। আবার আমার মনে হলো, সম্ভবতঃ তিনি তাদের সঙ্গে কোন গোপন আলাপরত আছেন। তথাপিও আমি 
গেলাম এবং তাদের ও রসূলুল্লাহ 3%-এর মাঝে দাড়িয়ে রইলাম। এমন সময় আমি তাঁর থেকে চারটি কথা আয়ত্ত 
করলাম এবং তা আমার হাত দ্বারাই গণনা করলাম। তিনি বললেন, তোমরা জাযিরাতুল আরবে যুদ্ধ করবে, 

_ আল্লাহ তা বিজিত করে দিবেন। অতঃপর পারস্যবাসীদের সঙ্গে লড়াই করবে, আল্লাহ তাও তোমাদের আয়ত্তে 
এনে দিবেন। এরপর রোমীয়দের সঙ্গে লড়াই করবে, আল্লাহ তা'আলা এতেও তোমাদের বিজয় দান করবেন। 
পরিশেষে তোমরা দাজ্জালের সঙ্গে লড়াই করবে, এখানেও আল্লাহ তা'আলা তোমাদেরকে বিজয়ী করবেন। 

. বর্ণনাকারী নাফি' (রহঃ) বলেন, হে জাবির! আমাদের মনে হয় রোম বিজিতের পর দাজ্জালের আগমন 
ঘটবে । (ই.ফা. ৭০২০, ই.সে. ৭০৭৭) 

olan IB OS A SUNN gd El - 
১৩. অধ্যায় : কিয়ামাতের আগে যেসব নিদর্শন দৃশ্য হবে 

- CY AE of LG AT 0 GELS SO 0 TR LES Hf ES (va.vfra)-Y\VV 
of be IA Th be Ae Ch Oe BS ONAL OE, UST GOL 8 - Ga billy 
Lh ORE Ur: OLE Loy Ue HE a Ll: UU GI 2d Sh LES tp cai 
CE ie US UGS SE Sb OU : JS Aol SS: 

Es BE BS 0 cose U5 oie br dl Eby Ny JEG USS SS 
EDS UG BS AT Sl 2S Ey SA LE GA LS igs SE, El 
De sl Al FS co 

৭১৭৭-(৩৯/২৯০১) আৰৃ খাইসামাহ্‌ যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার আল 
মাক্ধী (রহঃ) ..... হুযাইফাহ্‌ ইবনু আসীদ আল গিফারী (রাধিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা 
(বিভিন্ন বিষয়ে) আলোচনা করছিলাম । এমন সময় রসুলুল্লাহ 38% আমাদের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন, 
তোমরা কি বিষয়ে আলোচনা করছ? উত্তরে তারা বললেন, আমরা কিয়ামাতের ব্যাপারে আলোচনা করছি । এ কথা 
শুনে তিনি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ আলামত দেখবে । 

তারপর তিনি ধুয্র, দাজ্জাল, দাববা, পশ্চিমাকাশ হতে সূর্যোদয় হওয়া, মারইয়াম পুত্র ঈসা (“আঃ)-এর 
অবতরণ, ইয়া’জূজ মা’জূজ এবং তিনবার ভূখণ্ড ধ্বসে যাওয়া তথা পূর্ব দিকে ভূখণ্ড ধ্বস, পশ্চিম দিকে ভূখণ্ড ধ্বস 
এবং আরব উপদ্থীপে ভূখণ্ড ধ্বসের কথা বর্ণনা করলেন। এ আলামতসমূহের পর এক অগ্নৃৎপাতের প্রকাশিত হবে, 
যা তাদেরকে ইয়ামান থেকে হাশরের মাঠ পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে। (ই.ফা. ৭০২১, ই.সে. ৭০৭৮) 

Ue G5 Ah be dled BES od US goal Sol Lh dl Hie BS (JY YA 
Tl Ah ae UE C55 OE 8 BEE US : UE 2d 5 ES a of be cl 


Wwww.waytojannah.com 


Contents 
২৮৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


EECA F EE ll tt EE TR cL 2: 6 AoC: Ls oss Ww: JG 
bl Elo Ey afl 5 JEAN URS, cA Th 0 Lay ely Ls 
NA SG 2 Td io EOS UU poe be iad) 
CE WEA, 2 EA TEAC 
LA KS Yh ba. an of CF Jl ol 0 pA CF nd Se > Gs 
OB OD ab E309 DAY IE FE 5 OF oe IIS POD LAS J, FRE 
৭১৭৮-(৪০/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয আল ‘আম্বারী (রহঃ) ..... আবু সারীহাহ্‌ হুযাইফাহ্‌ ইবনু আসীদ 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নাবী সু স্বীয় কক্ষে ছিলেন। আর আমরা তার নীচে বসে আলাপ- 
আলোচনা করছিলাম। এমতাবস্থায় তিনি আমাদের নিকট আসলেন এবং প্রশ্ন করলেন, তোমরা কি বিষয়ে 
আলোচনা করছিলে। আমরা বললাম, কিয়ামাত সম্বন্ধে কথা বলছিলাম । এ কথা শুনে তিনি বললেন, ততক্ষণ 
পর্যন্ত কিয়ামাত কায়িম হবে না যতক্ষণ না দশটি আলামত প্রকাশিত হবে। পৃথিবীর পূর্বপ্রান্তে ভূখণ্ড ধ্বস, 
পশ্চিমপ্রান্তে ভূখণ্ড ধ্বস, আরব উপদ্থীপে ভূখণ্ড ধ্বস, ধূয়া ছড়িয়ে পড়া, দাজ্জালের বহিঃপ্রকাশ, দাব্বাতুল আর্য 
প্রকাশ পাওয়া, ইয়া'জুজ-মা'জূজ বের হওয়া, পশ্চিমপ্রান্ত হতে সূর্যোদয় হওয়া এবং সর্বশেষ “আদ্ন” দেশের প্রান্ত 
হতে আগুন উত্থিত হবে যা লোকেদেরকে তাড়িয়ে এক স্থানে একত্রিত করবে। 
শুবাহ্‌ (রহঃ) বলেন, এ বর্ণনায় দশম আলামতের কথা বর্ণনা নেই। তবে অন্য বর্ণনায় দশম আলামত 
হিসেবে কোথাও ‘ঈসা (“আঃ)-এর অবতরণের কথা উল্লেখ রয়েছে, আবার কোথাও উল্লেখ করা হয়েছে যে, 
সর্বশেষ এমন দমকা হাওয়া প্রবাহিত হবে, যা মানুষকে উড়িয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। 
(ই.ফা. ৭০২২, ই.সে. ৭০৭৯) 
dh te At ES ED ON od Soe BS OE 2p LAL ESS (0) VN VA 
fe DS Ue AES Glin af AG SEA NL LE i Mets MLE HN ea 
LACE UES 5359 AE od BEE Al UMD OS: UN oa dl be SSG Sill Ul cians UN 
he Eh GG 
AG ES Hace Ly 1518 pie U5 UH Rly ti I 
nf 08 dH oh of be Si of ok CD lh RD DS: Fs J 
2 od PEE 2D AY JE, S52 of JS AD 
৭১৭৯-(৪১/...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবু সারীহাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, 
রসূলুল্লাহ স্ঠ এক গৃহের ভিতর ছিলেন। আমরা তার নীচে বসা ছিলাম। অতঃপর বর্ণনাকারী হাদীসটি পূর্বের 
অবিকল বর্ণনা করেছেন। | 
শু'বাহ্‌ (রহঃ) বলেন, আমার মনে হয় তিনি বলেছেন : তারা যেখানে অবতরণ করবে আগুনও সেখানে 
অবতরণ করবে এবং তারা যেখানে দ্বিপ্রহরে কাইলুলা করবে আগুনও সেখানে তাদের সাথে থাকবে। 
বর্ণনাকারী শু“বাহ্‌ (রহঃ) বলেন, এক লোক আবূ সারীহার এ হাদীসটি আমার কাছে বর্ণনা করেছেন। তবে 
মারফু হিসেবে তিনি এ হাদীসটি বর্ণনা করেননি। এতে জনৈক লোক বলেছেন, দশম নিদর্শনটি হলো, 'ঈসা 
(“আঃ)-এর অবতরণ। কিন্তু অপর লোক বলেছেন, দশম নিদর্শনটি হলো, তখন এমন প্রবলবেগে বায়ু প্রবাহিত 
হবে, যা মানুষদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে । (ই.ফা. ৭০২৩, ই.সে. ৭০৮০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৮৭ 


‘ [ . 2 8 FE) e 3. ন 
dd URS cll dl Xe C9 ASD Le ff BED call Ly LDL BES, (fo) YA 
Ms rs AEN NEA Tua ae BA ee ৰ fe. BG EE 
SHE al J) Ue AA LAL US : JG A of CF SESS Eb Uf cial U6 A 
DR Og HL Sp Ss 
| - « 2 ’ ED) i " id . ee fl ” 
UF 5) 0 all Ae Ue Al US dl Ai C9 SDD UA Hf GES El I UO 
” Cy [) AJ FD) ll - ee ল্ঠঁ 
2 OF oF USF EGY JU sg a of CF dill 
৭১৮০-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবু সারীহাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমরা আলোচনা করছিলাম, এমতাবস্থায় রসূলুল্লাহ সু আমাদের সম্মুখে আসলেন। অতঃপর তিনি মু'আয ও 
ইবনু আবু জা‘ফার-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। 
তিনি তার হাদীসের শেষভাগে বর্ণনা করেছেন যে, দশম নিদর্শনটি হলো, মারইয়াম পুত্র ‘ঈসা (“আঃ)-এর ' 
অবতরণ । 
বর্ণনাকারী শু'বাহ্‌ (রহঃ) বলেন, ‘আবদুল ‘আযীয (রহঃ) এ হাদীসটি মারফ্‌' হিসেবে উল্লেখ করেননি। 
(ই.ফা. ৭০২৪, ই.সে, ৭০৮১) 
= Yu ute CAE OE a Hail eC He 
J2> 4) CA EAS 2 GL AHS Y 20-1 
১৪. অধ্যায় : ততক্ষণ পৰ্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাযভূমি থেকে 
অগ্নি প্রকাশিত হবে 
nlph OF OF O53 AOS hy LF USL Ss 2 AL ED (va.vfev)-V) AY 
08 Ci 0 ML Se ES C U5 FE al UL UTA EA Uf bth 9 SA 
5 ASS Ll 9: 6 ON “্ le OH oF AE Ly Ue HL Gh Le wl BS ll 
JY Gol Las Sond 5) tm NEDSS 2 ELEY" : UU FE 4l dD SIA 
“Ss 
৭১৮১-(৪২/২৯০২) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ও ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনুল লায়স (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না 
হিজাযভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত হবে । যা বুসরায় অবস্থান রত উটের গলা পর্যন্ত আলোকিত করবে। 
(ই.ফা. ৭০২৫, ই.সে. ৭০৮২) 
ASL 4 Ley LL Ai gh: GU - No 
১৫. অধ্যায় : কিয়ামাতের পূর্বে মাদীনার ঘর-ভাড়ি ও অট্টালিকার বর্ণনা 
io 0 den UP UA EES ae Ls TG) EG ILD he HD (raerfery VAY 
Ces sf PLY LSC El BEE Al I) U6: UGE of be of be pi 
Wwww.waytojannah.com 


Contents 


২৮৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭১৮২-(৪৩/২৯০৩) ‘আমর আন্‌ নাকিদ (রাযিঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুন্তাহ সু 
বলেন, মাদীনার (মানুষের) বাড়ি ঘর “ইহাব” অথবা “ইয়াহাব” পর্যন্ত পৌছে যাবে। 
যুহায়র (রহঃ) বলেন, আমি সুহায়ল (রহঃ)-কে প্রশ্ন করলাম, সেটা মাদীনাহ্‌ হতে কত দূরে হবে? তিনি 
বললেন, এতো এতো মাইল দূরে অবস্থিত । (ই.ফা. ৭০২৬, ই.সে. ৭০৮৩) 
bP deh UF — CAD AE CH 3 gh ES nals 05 ES EG (v4 t/)-V NAT 
FARE ix As FOES ub Xl ER : JN FE dl sss Yr 32 ul er - ER 
ot Ua SV a YJ, sed, 


৭১৮৩-(৪৪/২৯০৪) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) কে ব্ধিত। রসূলুল্লাহ 
ঠি বলেন, অনাবৃষ্টির কারণেই কেবল দুর্ভিক্ষ হবে না। বরং অধিক বৃষ্টিপাত হতে থাকবে এবং জমিন কোন কিছু 
উৎপাদন করবে না (ফলে তা দুর্ভিক্ষের কারণ হয়ে থাকে) । (ই.ফা. ৭০২৭, ই.সে. ৭০৮৫) 


okt UA Alls 255 ma dt Ca LE U৮ -।" 
১৬. অধ্যায় : ফিত্নাহ্‌ পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে, যেদিক থেকে 
শাইতানের শিং উদিত হবে 
Se etl El Ca) Ln Lol RD C LB LBD cals 19 LEG BG (vacoft0)-VOAE 
Ah CY Gf Gk GE Ly She U5 GAA SELL As HE dl VO ie EE 
itn 5 A SE aS 
৭১৮৪-(৪৫/২৯০৫) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ, মুহাম্মাদ ইবনু রুম্হ (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) থেকে 
বর্ণিত ৷ রসূলুল্লাহ 3% পূর্বমুখী ছিলেন। এমতাবস্থায় তিনি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছেন, ফিত্নাহ্‌ এদিক 
থেকে, ফিত্নাহ্‌ এদিক থেকে-যেখান TERT ET ৭০২৮, ই.সে. ৭০৮৪) 


0d SE LC DEEL Gas se E04 SE AS (. J£U-Y\ AS 
EE oD ae 09 dl AGE UP en 0 SS ED Ls 398 UN alll G33 Co HS Ms 
ES 255 te Uh a Lgl GO 55 os JE Lal Sl Sp ol BRE Al IUD Hf AE OH oe 
D0 552 UG oth CH 

Ae A Se BE A IO BE SD df Men C5 Se I, 
৭১৮৫-(৪৬/...) উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল কাওয়ারিরী, মুহাম্মাদ ইবনুল মুসান্না, ‘উবাইদুল্লাহ ইবনু 
সাঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রসূলুল্লাহ 3% হাফসাহ্‌ (রাযিঃ)-এর দরজার 
কাছে দাড়িয়ে ছিলেন। এ সময় তিনি তার আঙ্গুল দ্বারা পূর্বপ্রান্তের দিকে ইশারা করে বললেন, ফিত্নাহ্‌ এদিক 

থেকে-যেদিক থেকে শাইতানের শিং উদিত হবে। এ কথাটি তিনি দু’ বা তিনবার বলেছেন। 


বর্ণনাকারী *উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) তার বর্ণনায় উল্লেখ করেছেন যে, রসূলুল্লাহ 38% ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ)-এর দরজার কাছে দাড়িয়ে ছিলেন। (ই.ফা. ৭০২৯, ই.সে. ৭০৮৬) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৮৯ 


be lt OH oF boy Sl cy 0 Uf is 5 ALA ES (af) VAT 
3 0 te Gh we LY Er SDE JEL 3 UU FEE Al 3D 0 sd be ol SE SS pls 
ob: SAAD SA iw Uist b 
৭১৮৬-(৪৭/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত। 
একদিন রসূলুল্লাহ 3 পূর্বমুখী হয়ে বললেন : ফিত্নাহ্‌ এদিক থেকে-ফিত্নাহ্‌ এদিক থেকে-অবশ্যই ফিত্নাহ্‌ 
Bl থেকে-যেখান থেকে শাইতানের শিং উদিত হবে। (ই.ফা. ৭০৩০, ই.সে. ৭০৮৭) 
aL DRD a AE keke Uo bs BS de of 8 HES JA)" YAY 
CL Le ly JE LSE 4s Hh be HE Al UO ED: 8 
Sd oS ‘ity 
৭১৮৭-(৪৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, একদা রসূলুল্লাহ সু ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর ঘর থেকে বের হয়ে বললেন : কুফ্রীর উৎস এদিক 
থেকে-যেদিক থেকে শাইতানের শিং উদিত হবে। অর্থাৎ- পূর্বদিক থেকে। (ই.ফা. ৭০৩১, ই.সে. ৭০৮৮) 
ER AEG Ul - UU 0 oS — BE US cs by Bo En)" Y NAA 
5h 0 U5 dial SS oh I BB 3 USD cide Uh SE OD Ces U8 
Sid os 3 LE G4 ley cio GSE tk Ge Ah ty GOL 
q১৮৮-(৪৯/.. ENE) Et) ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, পূর্বদিকে 
ইশারা করে রসূলুল্লাহ -কে আমি এ কথা বলতে শুনেছি যে, সাবধান! ফিত্নাহ্‌ এদিক থেকে, সাবধান 
ফিত্নাহ্‌ এদিক থেকে- এভাবে তিনবার উল্লেখ করে তিনি বললেন, যেদিক থেকে শাইতানের দুই শিং উদিত 
হবে। অর্থাৎ পূর্বদিক হতে । (ই.ফা. ৭০৩২, ই.সে. ৭০৮৯) 
LES TE Ur LS el Se LF Balls OU cf FE UA Se BS Jo-)-Y NAS 
G: I SE oh dl Ae Cs Be Cll UB cal be cdLnd 5 BS 19 - Ho bil, - 
Al Ou Clas U8 LE CF AEE of CAs TAD all ce HL C Gm sl 
“ EE OTRO CY Su bidMY: 4A Bs 


[Bt :Y. HEE ICH LEE 


CA U5 Ls ie SGD of FE Sl UG 
৭১৮৯-(৫০/...) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনু আবান, ওয়াসিল ইবনু ‘আবদুল আ‘লা ও আহ্‌মাদ ইবনু 
‘উমার আল ওয়াকী'ঈ (রহঃ) ..... সালিম ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বললেন, হে 
ইরাকবাসী! আমি তোমাদেরকে সগীরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করছি না এবং যারা কাবীরাহ্‌ গুনাহ্‌ করছে তাদের 
সম্পর্কেও প্রশ্ন করছি না। আমি আমার পিতা ‘আবনদুন্পাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে শুনেছি, তিনি বলতেন, আমি 
রসূলুল্লাহ 33-কে নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করে বলতে শুনেছি, ফিত্নাহ্‌ এদিক থেকে আসবে-যেদিক 


সহীহ মুসলিম (ষ্ঠ) ফর্মা-৪৭ www.waytojannah.com 


Contents 
২৯০ সহীহ মুসলিম (৬ষ্ খণ্ড) 


থেকে শাইতানের দুই শিং উদিত হয়। অথচ তোমরা পরস্পর একে অপরের উপর হানাহানি করছ। [অবশ্য মুসা 
(‘আঃ) ফির‘আওনের বংশ হতে এক লোককে ভুলবশতঃ হত্য করেছিলেন] । অতঃপর মহান আল্লাহ তা'আলা 
বলেছেন, “(হে মূসা!) এবং তুমি এক লোককে হত্যা করেছ, তারপর আমি তোমাকে চিন্তামুক্ত করে দিলাম । 
আমি তোমাকে বিভিন্ন রকম পরীক্ষা করেছি"- (সূরাহ্‌ ত-হা- ২০: ৪০)। 
বর্ণনাকারী আহ্‌মাদ ইবনু ‘উমার (রহঃ) তীর বর্ণনায় (১ ০২০১ “আমি সালিম হতে শুনেছি" না বলে 
dl LF “সালিম হতে” এরূপ বলেছেন । (ই.ফা. ৭০৩৩, ই.সে. ৭০৯০) 
Lal) 1 age 5 2 BLN AY al —\V 
১৭. অধ্যায় : দাওস গোত্রীয় লোকেরা যুল খালাস-এর পূজা করার পূর্বে কিয়ামাত কায়িম হবে না 
ES al) OF IU, Gal Se J ALS Us EE pal) Ch LAL ED (14.4/oj-VNA. 
YB al J) ON: UG ELA ol CF ih 0 oe GAT of ac UST 35 Se 
HAs EE oS LL i 
AE BAD 3 U3 Ws Ll 
৭১৯০-(৫১/২৯০৬) মুহাম্মাদ ইবনু রাফি' ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত ৷ রসুলুল্লাহ 38% বলেছেন : কিয়ামাত কায়িম হবে না যতক্ষণ না দাওস গোত্রীয় নারীদের নিতম্ব যুলখালাসাহ্‌ 
মূর্তির কাছে ঘর্ষিত হবে। 
যুলখালাসাহ্‌ একটি মূর্তি ছিল, দাওস গোত্রীয় লোকেরা জাহিলী যুগে তাবালাহ্‌ নামক স্থানে এর পূজা 
করত । (ই.ফা. ৭০৩৪, ই.সে. ৭০৯১) 
xa bly, ~ AE BH 05) 2 Hh G5 UALS 3 EES (vavfov)-V ১a) 
be dal od Ce ell OF AMG OP RD 1G al BE BS m0 2 IG GB YU - 
ie) k SN E038 SS Hy ah AY: 15H TTD ; EE 
HEE OT 1) kali] sTY: ON 
SY bn cE Sd be SOA RS UE 3 Be KS EAH LD dl SSB 


“etl ৬ LPs Ss 

৭১৯১-(৫২/২৯০৭) আবূ কামিল আল জাহদারী, আবূ মান যায়দ ইবনু ইয়াখীদ আর রাকাশী (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ 38-কে বলতে শুনেছি, রাত্র ও দিন শেষ হবে না, 
যতক্ষণ না লাত ও উয্যা দেবতার পূজা আবার শুরু করা হয়। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রসূল 
3%! পবিত্ৰ কুরআনে মহান আল্লাহ নাযিল করেছেন- “তিনিই তার রসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য 
দীনসহ, সকল দীনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা পছন্দ করে না”-- (সূরাহ্‌ আত্‌ তাওবাহ্‌ ৯: ৩৩ 
ও আস্‌ সাফ ২১: ৯) । এ আয়াত নাযিলের পর আমি তো মনে করছিলাম যে, এ প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ করা হবে। 
রসূলুল্লাহ 3% বললেন, তা অবশ্যই হবে। তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। 
অতঃপর তিনি এক মনোরম বাতাস প্রেরণ করবেন। ফলে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৯১ 


তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। পরিশেষে যাদের মাঝে কোন প্রকার কল্যাণ নেই তারাই শুধু বেঁচে থাকবে। ' 
ঃপর তারা আবার পিতৃ-পুর্ষদের ধর্মের (শির্কের) দিকে ফিরে যাবে। (ই.ফা. ৭০৩৫, ই.সে. ৭০৯২) 
0 Mall SE EG — LAAN AG — 8G 38 ES dl 18 La ELS, (feo) YAY 
2355 Jy Se 2 
৭১৯২-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আবদুল হামীদ ইবনু জা“ফার হতে এ সূত্রে অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০৩৬, ই.সে. ৭০৯৩) 

On SEA UG O98 Of PEE ON Sg ON PG 2 EL BEY : OG -NA 
১৮. অধ্যায় : কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে 
OE TU 

ur AL |e le Go Lay wl [8 A UF Des Cy i ৬৯৮ (\ev/er)-YN AY 
UO on Sk BM sk el LY: JN BE dl IAD LA fF ‘E9 
ECE 
৭১৯৩-(৫৩/১৫৭) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 38 
বলেছেন : কিয়ামাত সংঘটিত হবে না, যতক্ষণ না এক লোক অপর লোকের কবরের নিকট গিয়ে বলবে, হায়! 
আমি যদি তার স্থলে থাকতাম । (ই.ফা. ৭০৩৭, ই.সে. ৭০৯৩) 
— ERD 353 0 LO pla 0 OU 05 LL 08 TE Ladle BS Jo8)-Y) 
Ub: EA of 2 450 of te hela of be Ld 3 ES YG - oN oy bil, 
5 U0 Se LSE Dh cb UD SG CB GAS Y oss oh GS BE al 
"5 3) A OF S58 ia le UE ci 
৭১৯৪-(৫৪/...) "আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনু মুহাম্মাদ ইবনু আবান ইবনু সালিহ্‌ ও মুহাম্মাদ ইবনু ইয়াযীদ 
আর রিফা'ঈ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যে সত্তার 
হাতে আমার জীবন, আমি তাঁর কসম করে বলছি, দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ না এক লোক কবরের নিকট 
গিয়ে সেটার উপর গড়াগড়ি করে বলবে, হায়! এ কবরবাসীর স্থলে যদি আমি হতাম । তার নিকট দীন থাকবে নাঃ 
থাকবে শুধু বিপদাপদ । (ই.ফা. ৭০৩৮, ই.সে. ৭০৯৪) 
Ur - OLS Ls hs — S35 be GL BS LO LE 5) BE, (va. NCO ARL 
fo S555 LES ll ce Ul obs oh HG BEE Lh UH: MELA ol be p50 i 
US sit Gf ce J S59 Bi pt il 
৭১৯৫-(৫৫/২৯০৮) ইবনু আবূ ‘উমার আল মাক্কী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 
3% বলেন : এ সত্তার শপথ! যার হাতে আমার জীবন, মানুষের কাছে এমন এক সময় আগমন করবে, যখন 


হত্যাকারী জানবে না যে, কি দোষে সে হত্যা করলো এবং নিহত লোকও জানবে না যে, কি দোষে সে নিহত 
হলো । (ই.ফা. ৭০৩৯, ই.সে. ৭০৯৫) 


Wwww.waytojannah.com 


Contents 


২৯২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


th Lo Bs YU lel SE th dal js CU of TE Lh Al KE BS (po) 
od GUS BE dl ILD 6: JEL of be 52 of CF CH Jol of LP JES 
IS J. 08 8 SED Ty SH 3 SE G5 ES ol cb Gb CB BD CRS Yo 
“UB 8 JE Hh Ea JU AB tS 

AMY SS A. del of UF ULI C5 S53 SU ol Bs os 
৭১৯৬-(৫৬/...) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনু আবান ও ওয়াসিল ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত.। তিনি বলেন, রসূলুল্লাহ ক্ৰ বলেছেন : সে সত্তার শপথ! যার হাতে আমার 
জীবন, দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে, যখন হত্যাকারী জানবে না যে, কি 
দোষে যে অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না যে, কি দোষে তাকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞেস 
করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তিনি জবাবে বললেন, সে যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের 

হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী হবে। 


বর্ণনাকারী আবান হলো, ইয়াযীদ ইবনু কাইসান। তিনি ইসমা'ঈল (রহঃ) হতে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। তবে তিনি ইসমা'‘ঈলের বংশ-পরিচয়মূলক 44১! শব্দটি তিনি বর্ণনা করেননি। 


(ই.ফা. ৭০৪০, ই.সে. ৭০৯৬) 
ES J = F< SY bil, = at “i os A “a on 8 nl EC (Y৭.a/ov)=Y) AV 
US BE A ce U8 LAU A dm be (GA OF i 0 Sb Ue AEE 3 CU 
LED Ce OH 5 Ly 
৭১৯৭-(৫৭/২৯০৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । নাবী সু বলেন : আবিসিনিয়ার এক লোক কাবা ঘরকে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করবে; তার উভয় পায়ের 
নলা ছোট ছোট হবে । (ই.ফা. ৭০৪১, ই.সে. ৭০৯৭) 
CF upto Et a hy LH GUST ds th ES ES (fo VNAA 
CXF a SEES 2 REED AY FRE al JD U6: SELLA od C2 EY “ on 
৭১৯৮-(৫৮/...) হিরা হব ইযাৰ রহ) 0 আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন : আবিসিনিয়ার এক লোক কাবা ঘরকে ধ্বংস করবে; তার উভয় পায়ের নলা ছোট ছোট 
হবে । (ই.ফা. ৭০৪২, ই.সে. ৭০৯৮) 
L508 CF - GION 5 — nd Le UES mn 0 LEG ES (...foa)-VN৭৭ 
So Al CH DSS LEO Ce CEL 35: UB FE Al IID UA of be eid ol be 
5 
৭১৯৯-(৫৯/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3 


বলেন : ছোট ছোট নলা বিশিষ্ট আবিসিনিয়ার এক লোক আল্লাহ তা'আলার ঘরকে ধ্বংস করবে। 
(ই.ফা. ৭০৪৩, ই.সে. ৭০৯৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৯৩ 


. Ad 
# s ee 


RIF Ue — Loe bd — cal Be UAL sels 2p U6 BS, (Y4)./1.)-YY 
be BU EDS 0 BLY bk Yr 1 UU BE Al UD IA of be ot of tbe BS 
AL SAL 
৭২০০-(৬০/২৯১০) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
3% বলেন : কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না কাহ্‌তান গোত্র হতে এক লোকের আগমন ঘটবে, যে 
লোকেদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে নিয়ে যাবে। (ই.ফা. ৭০৪৪, ই.সে. ৭১০০) 
LAS gl ad Sot nD Se GES gaia Br Eh Lo GES (ravi) ) 
J: 0 BE Ll oo EULA af Ue SSG ceEAh 9 Tb Chale Ib KA 1 dl te GE 
EEE I OL A ls sn Las 
Ad AE 5 8h SE SLES Al SE On 5) GS A aL U6 
৭২০১-(৬১/২৯১১) মুহাম্মাদ ইবনু বাশ্শার আল ‘আব্দী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে 
নাবী 3% থেকে বর্ণিত । তিনি বলেন, রাত দিন শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত না জাহ্‌জাহ্‌ নামে কোন লোক 
শাসনকর্তা হবে। 


মুসলিম বলেন, রাবী ‘আবদুল কাবীর তারা চার ভাই- শারীক, ‘উবাইদুল্লাহ, ‘উমায়র ও ‘আবদুল 
কাবীর ৷ তারা সবাই ‘আবদুল মাজীদের সন্তান (ই.ফা. ৭০৪৫, ই.সে. ৭১০১) 
YG ~ 26 od 3 Lily - Cb od Ly dG of 8 Hf BS (raspy vit 
BESET U5 BE A IA df Be OF GI op OL EG 
CD BGS US 1b 2 SEL 29 YS HOLA Sd ta He Ce 
৭২০২-(৬২/২৯১২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত নাবী 3 বলেন : কিয়ামাত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে 
লড়াই করবে, যাদের চেহারা হবে চামড়া জড়ানো ঢালের মতো মাংসল । কিয়ামাত সংঘটিত হবে না, যে পর্যন্ত না 
তোমরা এমন এক জাতির সঙ্গে লড়াই করবে, যাদের জুতা হবে পশমের তৈরি। (ই.ফা. ৭০৪৬, ই.সে. ৭১০২) 
let OF OF OSG OAL hy CH UB dss tn A HSS (LAMY 
MLE co ly Lk Sr BE Al ILD U8 : 8A YY odd ts bes cl 
EDLY UE Be Ay atl sh 
৭২০৩-(৬৩/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 
3% বলেন : কিয়ামাত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা এমন দলের সঙ্গে লড়াই করবে যারা পশমী জুতা 
পরিধান করবে । তাদের চেহারা হবে চামড়া জড়ানো ঢালের মতো মজবুত ও চেপ্টা ৷ (ই.ফা. ৭০৪৭, ই.সে. ৭১০৩) 


‘Yl [8 EES il ur EE 0 li [Ei Als al (u 0 i EL, (.../18)-YY + é£ 
AEC LE VY il Selos US bE 2 BL Lk Ye: U6 FE Al El ELA A te 
J GB 9 ia UF Ub co 


Wwww.waytojannah.com 


Contents 


২৯৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭২০৪-(৬৪/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 
3% বলেন : কিয়ামাত সংঘটিত হবে না, যে পর্যন্ত তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই না করবে, যাদের 
জুতা হবে পশমের তৈরি । কিয়ামাত সংঘটিত হবে না, যে পর্যন্ত তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই না 
করবে যাদের চক্ষু হবে ছোট ছোট এবং নাক হবে বাঁকা ও মোটা । (ই.ফা. ৭০৪৮, ই.সে. ৭১০৪) 
Ur ee OF — SAU Ae 0 3 — nhs US ows 0 CH EES (po) vy co 
TO AGH 

৭২০৫-(৬৫/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ME SEM EEE EER 
বলেন্ক.: কিয়ামাত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিম বাহিনী তুকীদের সঙ্গে লড়াই না করবে। তারা এমন 
সম্প্রদায়, যাদের চেহারা হবে চামড়া জড়ানো ঢালের মতো মাংসল । তারা পশমের তৈরি পোশাক পরিধান করবে 
এবং পশমের উপর হাটবে। (ই.ফা. ৭০৪৯, ই.সে. ৭১০৫) 


5 A LF AE # jy Bela ie al fs Ss Bo is 3 GES (..f1-VY 1 
5 ta Gls Uf Jet cS 08 Cob HE a I) U6: EDA of 2 p50 od 
LE Ys TA UE LEE AEG 
4২৪৬-১ আবু কনর ও অৰু উযাযা রহঃ) ee আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কিয়ামাতের আগে তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই করবে, যাদের 
জুতা হবে পশমের। তাদের মুখমণ্ডল চামড়া জড়ানো ঢালের মতো মাংসল এবং রক্ত বর্ণ হবে এবং তাদের চোখ 
হবে ক্ষুদ্ব ক্ষুদ্র । (ই.ফা..৭০৫০, ই.সে. ৭১০৬) 
Jel EL YU - DRI Bl, — 22 3 ke ADA 0 UR ES (rarpv)- YY .V 
Y 0 SO Af U2 J Al ie of A Se LS UU Lj of te GION FP PAT 
sly of St: SS OAL phal 3 iw U5 TMS CH ioe Us AD NG 55 bed 
J J OE A EE 2 230) JS tn JE TAS Cf se: Gh GL YG Un Hed SY U 
MSE BY GE UY os Ls Al Sd OSG HE 4 
SN JG ed 26 bE Bf TA 50d os ES oN Ck U6 
৭২০৭-(৬৭/২৯১৩) যুহায়র ইবনু হার্ব ও ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ee জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, শীঘ্রই ইরাকবাসীরা না খাদ্যশস্য পাবে না দিরহাম পাবে। আমরা প্রশ্ন করলাম, কি 
কারণে এ বিপদ সংঘটিত হবে? তিনি বললেন, অনারবদের কারণে । তারা তা (খাদ্যশস্য বা দিরহাম) দেয়া বন্ধ 
করে দিবে। তিনি পুনরায় বললেন, অচিরেই সিরিয়াবাসীদের নিকট কোন দীনার আসবে না এবং কোন 
খাদ্যশস্যও আসবে না। আমরা জিজ্ঞেস করলাম, এ বিপদ কোন্‌ দিক থেকে আবির্ভাব হবে? তিনি বললেন, 
রোমের দিক থেকে। অতঃপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমার উম্মাতের 
শেষভাগে একজন খলীফা হবে, সে হাত ভরে ভরে ধন-সম্পদ দান করবে, গুণে গুণে দিবেনা । 
বর্ণনাকারী বলেন, আমি আবু নাযরাহ্‌ ও আবুল ‘আলাকে প্রশ্ন করলাম, আপনাদের ধারণায় ইনি কি খলীফা 
ডিমার ইবনু ‘আবদুল ‘আযীয? তারা উত্তরে বললেন, না। (ই.ফা. ৭০৫১, ই.সে. ৭১০৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৯৫ 


le — GA oP3 — Sen BS gh Le US Eh I BS (fe) VTA 
+ 235 2) 
৭২০৮-(.../...) ইবনুল মুসার (রহঃ) ..... জুরাইরী (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৭০৫২, ই.সে. ৭১০৭[ক]) 

re FC ni ol jp GS iat 1h has BES (vai sf A)y-YY A 
be dd of te 30 fh ae to USS - FAS 47 den) BS Gall AS; 
Ea ই al Jas J 2 


Lt eo 22 BD Ss 
৭২০৯-(৬৮/২৯১৪) নাস্র ইবনু ‘আলী আল জাহযামী ও ‘আলী ইবনু হুজূর আস্‌ সাদী (রহঃ) ..... আবু 
সা'ঈদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ বুট বলেছেন: তোমারে খলীফাগণের মধ্যে একজন খলীফা 
এমন হবে, যে হাত ভরে ভরে দান করবে এবং মালের কোন গণনাই করবে না। 
ইবনু হুজবর (রহঃ)-এর রিওয়ায়াতে J) 5৯}এর স্থলে 0) ১১৫ বর্ণিত আছে (অর্থ একই) । 
(ই.ফা. ৭০৫৩, ই.সে, ৭১০৮) 
ul ES SE Xe 5 Sal Lie Ec ‘> Lo; Ef (Ya১£-Y৭ ১৮/14) YY). 
AT cd LSS HE 4 fT YU al se 5 D9 me of bo BF ff 2 S05 GS 
. LS Ys JED nk Gls 0 
৭২১০-(৬৯/২৯১৩-২৯১৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ সা*ঈদ ও জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে বর্ণিত ৷ তারা বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: আখিরী যুগে এমন খলীফার আগমন ঘটবে, সে ধন-সম্পদ 
ভাগ করবে কিন্তু কোন প্রকার গণনা করবে না। (ই.ফা. ৭০৫৪, ই.সে. ৭১০৯) 
a! ur A “ 2 EE EY ur ds al EAC RA “ং n ES i ES, (J) —YY 
Hie HEA CF An ff Oe 
৭২১১-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সা*ঈদ আল খুদ্রী (রাযিঃ)-এর সানাদে 
দি ঢল হতে অবিকল রমা করেছেন। হে ৭০৫৫, ই.সে. ৭১১০) 
HEL BL YU = Ed SY Lill = SE Ea th LOL BS (ravefv.)y-YYNY 
OE Ub dG ae of Ce SSG Bd Mies SLL of 2 lt Bi is 
EE Is AD EL BR GRAD 5 2 Cr al UN FRE dl US Ab 


iol 2 bs Ll 

৭২১২-(৭০/২৯১৫) মুহাম্মাদ ইবনুল মুসার্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আৰৃ সা'দ আল খুদ্রী (রাযিঃ) 

থেকে বর্ণিত তিনি বলেন, আমার থেকে সেরা লোক আমাকে জানিয়েছেন যে, ‘আম্মার (রাযিঃ) যখন পরিখা 
দুঃখ হয়। একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। (ই.ফা. ৭০৫৬, ই.সে. ৭১১১) 


Wwww.waytojannah.com 


Contents 


২৯৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


US BS YU lel Ae 0 OAS gall ie of Sl Ly LOL ES (MY-VYIT 
LS 0 LE OE 9 B20 dake Le SELLS PATH Lh SE ELS C seh Ly 
M2 LE E553. ALY igs dl of UF det Lp CASS ls 22 Ln UST 1 
ods AGU id HU UN OH 3 ME Sd ds SG gf wh U5 he GA Ee 
oe oh 43 b 7 8 4S U5; AR > 
৭২১৩-(৭১/...) মুহাম্মাদ ইবনু মু'আয ইবনু ‘আব্বাদ আল ‘আম্বারী ও হুরায়ম ইবনু ‘আবদুল আ'লা 
(রহঃ), ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইসহাক্‌ ইবনু মানসূর, মাহমুদ ইবনু গায়লান ও মুহাম্মাদ ইবনু কুদামাহ্‌ (রহঃ) 
A আৰু মাসলামাহ্‌ (রহঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে নায্র-এর হাদীসের মধ্যে আছে 
যে, 556, ০৯ 359৯ 5৭ ৩5:5 অৰ্থাৎ আমার চেয়ে উত্তম ব্যক্তি আব কাতাদাহ্‌ আমাকে জানিয়েছেন 
এবং খালিদ ইবনুল হারিস-এর হাদীসের মধ্যে আছে, 538 0 5% 81। অর্থাৎ- সে লোকটি হলো, আৰু 
কাতাদাহ্‌ (রাযিঃ) ৷ খালিদের হাদীসের মধ্যে ১ ০% ৮% -এর পরিবর্তে 5 বা ২ ০% ১55 ৬ উল্লেখ 

রয়েছে। অর্থাৎ ইবনু সুমাইয়্যাহ্‌ তোমার জন্য দুঃখ ও দর্দ্রতা অপেক্ষা করছে। (ই.ফা. ৭০৫৭, ই.সে. ৭১১২) 


oe es 8-3 


GF Uc DE 0 Loe LS AE Gf ee bh LS ESS (a) VY) 
al Hd BES i Ul 8 Sf Ey ES ie J 3b 8 Ho ead 8 
4h Ak a 5 FRE al J) Of AL Ei EE GA ol SS ala Se LES SL 


2 
un” 


ig 
৭২১৪-(৭২/২৯১৬) মুহাম্মাদ ইবনু ‘আমর ইবনু জাবালাহ্‌, ‘উক্বাহ্‌ ইবনু মুকার্রম আল ‘আম্মী ও আবৃ 

বাক্র ইবনু নাফি (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 38% ‘আম্মার (রাযিঃ)-কে উদ্দেশ্য 

করে বলেছেন, তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে। (ই.ফা. ৭০৫৮, ই.সে. ৭১১৩) 

| At E52 sf ie ৯ GE Le Ee ose er EE ~ (--/---)™ YY ০ 


Ae BE Al oo LL Ee LAS cA of 0 Sen be EY IE US 


৭২১৫-(../...) ইসহাক্‌ el ত (রহঃ) Ee উম্মু সালামাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে 
ছনজা হয়ত বযণা করল রা ৭০৫৯, ই.সে. ৭১১৪) 


ur UF oA cll hele EB di cn ES si ES, (-- JY) YY NN 
ted ih ree LE BE a 0 06: CHL fie ade 
৭২১৬-(৭৩/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুন্লাহ 3 বলেছেন : 'আন্মারকে বিদ্রোহী দল হত্যা করবে। (ই.ফা. ৭০৬০, ই.সে. ৭১১৫) 


Ji A 3: ur FE: EE Atl sl Fe Ro ) “{ (a Ee sl EC (Ya )v/v£)-YY NV 
1. 106. LD i LD A OS: JN HE LD oF 2 of be dD NY se 


A A wt 
BEE 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৯৭ 


5 Ad Bo 2g gH BS YU Alp OL 0 Ll LAIN AY CS El EL, 
Bz 3 EY 5 
৭২১৭-(৭৪/২৯১৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 
সু বলেছেন, কুরায়শের এ সম্প্রদায়টি আমার উম্মাতকে ধ্বংস করবে। এ কথা শুনে সহাবাগণ জিজ্ঞেস করলেন, 


আপনি আমাদেরকে কি আদেশ করবেন? উত্তরে তিনি বললেন, লোকেরা যদি তাদের থেকে পৃথক হয়ে যেত। 
(ই.ফা. ৭০৬১, ই.সে. ৭১১৬) 


আহ্‌মাদ ইবনু ইব্রাহীম আদ্‌ দাওরাকী (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৭০৬২, ই.সে. ৭১১৭) 
URL BS YU - LE SS bil, - xb of SH Cl se G2 (av /vo)- YY NA 
Si SOLS Ce FE Al LD UN: UB EA of CF bd 0 a UP GAT SF 
HA Di ob U3 CHE ox old Gy ESS Tah DT OB VY FSG GIS 
ALS Lh Hes pI) OH RSS COG OS nhs SH Esl ss GL A> 
Ae ay UB Al lg 25H oe TADS pe Vl a5 Se Le 
৭২১৮-(৭৫/২৯১৭) ‘আমর আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কিসরা (পারস্য রাজ) মারা গেছে। অতঃপর পারস্য রাজ আর হবে 
না। আর যখন রোম সম্রাট ধ্বংস হবে তারপর আর কোন রোম সম্রাট হবে না। কসম এঁ প্রতিপালকের, যার 
হাতে আমার জীবন, অবশ্যই তাদের ধন-সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দেয়া হবে। (ই.ফা. ৭০৬৩, ই.সে. ৭১১৮) 
হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া অপর সূত্রে ইবনু রাফি' ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে 
সুফ্ইয়ান (রহঃ)-এর সানাদে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০৬৪, ই.সে. ৭১১৯) 
lx JG a cf ol UP CA Ee 35 Le Bo 3) 0 Ss EB (NYY 
YB us She FG Al UL Uy Cis SHOT ELGG Al AD LF IA HBS 
Cd dies ff CX ly E50 Ta 9G YB OI Ty FS GI U8? 
৭২১৯-(৭৬/...) মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী ক্র থেকে 
কতিপয় হাদীস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হাদীস হচ্ছে এই যে, রসূলুল্লাহ ুর্ট বলেছেন : 


পারস্য রাজ মারা গেছে, তারপর আর কেউ পারস্য রাজ হবে না। রোম সম্রাট অবশ্যই ধ্বংস হয়ে যাবে। অতঃপর 


আর কোন রোম সম্বাট হবে না । তাদের ধনভাণ্ডার আল্লাহর পথে বণ্টন করে দেয়া হবে। 
(ই.ফা. ৭০৬৫, ই.সে. ৭১১৯) 


Ae 
so 


EEA 0 AE LP HE CO ALN So ie na BS a Cp AG LES (Y404/vv)-YYY 
SIE of ass das St SLE Sb S51 BE A LSD OH: BE 
৭২২০-(৭৭/২৯১৯) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 


বলেন, রসূলুল্লাহ স্ন বলেছেন : পারস্য রাজ ধ্বংস হয়ে, যাবে। তারপর আর কোন পারস্য রাজ হবে না। 
অতঃপর জাবির (রাযিঃ) আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০৬৬, ই.সে. ৭১২০) 


"সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৪১ | 
Wwww.waytojannah.com 


Contents 


২৯৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ থণ্ড) 


El 


0 Sem UF Age 5 UG YU GS Ll Hy a 23 LG GL (NA YY 


) 


৭২২১-(৭৮/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আবৃ কামিল আল জাহদারী (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু-কে বলতে শুনেছি, অবশ্যই মুসলিম অথবা মু’মিনদের 
একটি দল যা আবৃইয়ায নামক বালাখানায় সংরক্ষিত পারস্য রাজ্যের ধনভাণ্ডার অধিকার করবে। 

বর্ণনাকারী কুতাইবাহ্‌ দ্বিধাহীনভাবে মুসলিমদের কথা উল্লেখ করেছেন এবং কোন প্রকার সন্দেহ করেননি। 


(ই.ফা. ৭০৬৭, ই.সে. ৭১২১) 
y . nae 2" b- as 1s- CE or .l- চা e 14 Bs 
Ue dt BH toia> Ch Las BS VU JL ls sil 02 La Bh (./-) YYYY 


{Bo > ci BE A ID CLs BEL SF YE EA Th A 5 de 

৭২২২-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... সিমাক ইবনু হার্ব (রহঃ) থেকে 
বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে শুনেছি, তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3 হতে 
শুনেছি আবৃ ‘আওয়ানাহ্‌ (রহঃ)-এর হাদীসের অবিকল । (ই.ফা. ৭০৬৮, ইসে. ৭১২২) 


AI IP 0 — BAe ON Bd — nal Se UG nel 15 LG GS (rav./..)-VYTY 


of be UAE BID GS LY Lk Ye U8 A TAD GES: 1 eh ad Ve LIS 
SLL 8 th do Sy a Y 1 es 14 Ho pes BG lh Lh Gt 3 Gey 
Wile LL 8 alr, dr Sy df SY gti EFS HETES HE TEOAEEH 
3 SED Loa A CSG LG WS tl EE 28 Ali, dt Gy AY SY Rh ES 
LUMO sid OS UST EOS SIEM LY I eal AAs 
৭২২৩-(.../২৯২০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী সু 
বলেছেন : তোমরা কি এ শহরের কথা শুনেছ, যার একদিকে স্থলভাগ এবং একদিকে জলভাগ? উত্তরে সহাবাগণ 
বললেন, হ্যা, হে আল্লাহর রসুল টু! শুনেছি। অতঃপর তিনি বললেন, কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 
ইসহাক্‌ (‘আঃ)-এর সন্তানদের সত্তর হাজার লোক এ শহরের লোকেদের সঙ্গে লড়াই না করবে। তারা শহরের 
দ্বারপ্রান্তে এসে পৌছবে কোন অস্ত্র দ্বারা যুদ্ধ করবে না এবং কোন তীরও চালাবে না; বরং তারা একবার “‘লা- 
ইলা-হা ইল্লাল্ল-হ’ ‘ওয়াল্ল-হু আকবার’ বলবে, সাথে সাথে এর এক প্রান্ত ধ্বসে যাবে। 
বর্ণনাকারী সাওর (রহঃ) বলেন, আমার যতদূর মনে পড়ে, আমার নিকট বর্ণনাকারী লোক সমুদ্বস্থিত প্রান্তের - 
কথা বলেছিলেন। অতঃপর দ্বিতীয়বার তারা ‘লা- ইলা-হা ইল্লাল্ল-হ’ ও ‘ওয়াল্ল-ছ আকবার’ বলবে। এতে শহরের 
অপর প্রান্ত ধ্বসে যাবে। এরপর তারা তৃতীয়বার ‘লা- ইলা-হা ইল্লাল্®-হ’ ও ‘ওয়াল্ল-হ আকবার’ বলবে। তখন 
অদের শহরের দ্বার খুলে দেয়৷ হবে। তারা যখন তাতে প্রবেশ করে গনীমাতের মাল ভাগাভাগিতে ব্যতিব্যস্ত 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ২৯৯ 


থাকবে, তখন কেউ উচৈচঃস্বরে বলে উঠবে, দাজ্জালের আগমন ঘটেছে। এ কথা শুনা মাত্রই তারা ধন-সম্পদ 
ফেলে দেশে ফিরে যাবে। (ই.ফা. ৭০৬৯, ই.সে. ৭১২৩) 
DS 0 UL BS cA Ae 0 3 ES 5952 OF LoL BS (fee) VYYE 
Aes LY A 8 LD BO 0s BL 
৭২২৪-(.../...) মুহাম্মাদ ইবনু মারযুক (রহঃ) ..... সাওর ইবনু যায়দ আদ্‌ দীলী (রহঃ) হতে এ সূত্রে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০৭০, ই.সে. ৭১২৪) 
Ur ‘oil ie AEE ES LES SEL LEG ul ww < GL (Yav)/vt)-YYYo 
JCS G23 12 He GD IK SS LER Sh OE : JU BE Gl oF CLE OH 
৭২২৫-(৭৯/২৯২১) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী .. 
বুৰ থেকে বর্ণিত তিনি বলেন, অবশ্যই ইয়াতুদীরা তোমাদের সঙ্গে লড়াই করবে এবং তোমরা তাদেরকে হত্যা 
করবে। পরিশেষে পাথর (সন্ধান দিয়ে) বলবে, হে মুসলিম! এ-ই যে ইয়াহ্‌দী। এসো, তুমি তাকে হত্যা কর । 


(ই.ফা, ৭০৭১, ই.সে, ৭১২৫) 

dl Ae LP csi BD: VU ne 0 dl BE kal 2h Lok EES, (feo) YTV 
OG G38 RY SoS 8 JES yl ie 

বর্ণনা করেছেন। তবে এতে ০09 5358 1৯ রয়েছে অর্থাৎ- ‘এই আমার পিছনে ইয়াহ্‌দী লুকিয়ে আছে' ৷ 
fl (ই.ফা, ৭০৭২, ই.সে. ৭১২৬) 

SEs EE 3k wl Aud sf Be As od 3 0G 38 BS (fap VYYY 
GRA 3% 2 S309 LOSES : UU BRE al U0 LE C9 a Se UAT : 0% UL 
AAG UGS 9 238 In Ide 
৭২২৭-(৮০/...) আবু বাক্র ইবনু আবী শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার থেকে বর্ণিত । 
রসূলুল্লাহ 3 বলেন : তোমরা এবং ইয়াহৃদী সম্প্রদায় পরস্পর যুদ্ধে লিপ্ত হবে। অবশেষে পাথর বলবে, হে 

মুসলিম! এই যে আমার পিছনে ইয়াহুদী লুকিয়ে আছে, এসো তুমি তাকে হত্যা কর। (ই.ফা. ৭০৭৩, ই.সে, ৭১২৭) 

BS oles OF OF 53 GIS amy OF UBL 55s Ch A BE (fa) VYYA 
SE pee Uselis 345 SLT : UN BRE A ILD 0 UST LE 0 dl Se Ul al Se LAL 
CAG 9 250 lh ALG: RAD U8 
৭২২৮-(৮১/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । 


রসুলুল্লাহ 3% বলেন : ইয়াহৃদী সম্প্রদায় তোমাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হবে। তারপর তোমরা তাদের উপর জয়ী 


হবে। এমনকি পাথর বলে উঠবে, ‘হে মুসলিম! এই তো ইয়াহুদী আমার পিছনে আছে, তুমি তাকে হত্যা কর !' 
(ই.ফা. ৭০৭৪, ই.সে. ৭১২৮) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ur cle FF -— (SED) Ae cH Ee = EE ES ETE on PE 5 EL (YAYY/AY)-YYYA 
MEE SE BSL BE SS LEON; 8 3 an FED al be 
a dl Se GALY: ঢথ 8 a FS COE @ 
৭২২৯-(৮২/২৯২২) কুঁতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ees হা তা (রাধিঃ) থেকে বৰ্ণিত । রসুলুল্লাহ 
3% বলেন : ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইয়াহুদী সম্প্রদায়ের যুদ্ধ 
না হবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে । ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা 
গাছ বলবে, ‘হে মুসলিম! হে আল্লাহর বান্দা! এই তো ইয়াহুদী আমার পিছনে লুকিয়ে আছে। এসো, তাকে হত্যা 
কর ।' কিন্তু ‘গারকাদ' নামক গাছ দেখিয়ে দিবে না। কারণ এটা হচ্ছে ইয়াহুদীদের সহায়তাকারী গাছ। 
(ই.ফা. ৭০৭৫, ই.সে. ৭১২৯) 
: 563 J, ual 533 UU LS ol Sh 8 39 3H us BL (YATY/ATY-YYY 
0 HE be dn be LASS de Hf ES Lgl ds gl BS, Cc asad Hf BS 
he CHL ‘+ 6 BE 3 U0 coe: BE 
৭২৩০-(৮৩/২৯২৩) ইয়াহ্‌ইয়া বল হ্ ষ ও লু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কামিল আল 
জাহদারী (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু-কে এ উক্তি 
করতে শুনেছি, কিয়ামাতের আগে কতক মিথ্যাবাদী ব্যক্তির আগমন ঘটবে । 
তবে আবুল আহ্‌ওয়াস-এর বর্ণনায় এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, আমি জাবির (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, 
আপনি কি রসূতুল্রাহ 3; থেকে এ কথা শুনেছেন? তিনি বললেন, হ্যা, শুনেছি । (ই.ফা. ৭০৭৬, ই.সে. ৭১৩০) 
ur it IE oC th La EB: Jy El os ui eS Ef (fc) "YY 
. 4s ALY Se Sm 


AIDE 0 U5: 5% fl hay Bas I 
৭২৩১-(.../...) ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... সিমাক (রহঃ) হতে এ সূত্রে অবিকল বর্ণনা 
করেছেন। সিমাক (রহঃ) বলেন, আমি আমার ভাইকে বলতে শুনেছি। 
তিনি বলেন, জাবির (রাযিঃ) বলেছেন, তোমরা তাদের থেকে সতর্ক থাকবে। (ই.ফা. ৭০৭৭, ই.সে. ৭১৩১) 
a) JN, Uo sl J ‘Ura a sl DB 0S ER (\ev/AE)-YYYY 
ce SA ff Le a ERY oe EES LE te Le Gi nl 9 cD AN [Feed 
"al UD ET Hels GS te Th OMS CMS CY 2 EC &Yy: IN BE 
৭২৩২-(৮৪/১৫৭) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) থেকে 
বর্ণিত। নাবী $¥ুঠ বলেন : ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় ত্রিশজন মিথ্যাবাদী 


দাজ্জালের আগমন হয়। আগমনের পর তারা প্রত্যেকেই দাবী করবে, সে আল্লাহর রসূল । 
(ই.ফা. ৭০৭৮, ই.সে. ৭১৩২) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩০১ 


ন! vr ae es i ur ars El TE yo Le EAC al) wn aa [Ec (hn) NY 
Ce UA SE Aes SFE oF SL 
৭২৩৩-(../...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী রটে হতে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে ৬% এর স্থলে ২% বর্ণিত রয়েছে। (ই.ফা. ৭০৭৯, ই.সে. ৭১৩৩) 
fa of 3G NA 
১৯. অধ্যায় : ইবনু সাইয়্যাদ-এর বর্ণনা 
s~ J - uu ily, ~ ml 0 EEE CIEE Hye BEE CED (vavtfAe)-VYY E 
dl dD a lS: bal Ae be dfs off be LPI OF poe BS: AUS GLA: 
FT NCCE NE OEE 
in 4 8 oA AF ol ul SY: I ‘Al 054 ol Sd WS ci Mk 
RUBE aE ও ও ৰ ক কি Ee oe 
থেকে বর্ণিত ৷ তিনি বলেন, একদিন আমরা রসূলুল্লাহ 38%-এর সঙ্গে ছিলাম । এমন সময় আমরা কতক বালকের 
পাশ দিয়ে অতিক্রম করলাম। তাদের মাঝে ইবনু সাইয়্যাদও ছিল। বালকেরা পালিয়ে গেল কিন্তু ইবনু সাইয়্যাদ 
বসে রইল । তার এরূপ আচরণ দেখে রসূলুল্লাহ 3% কিছুটা অপছন্দ করলেন। তারপর নাবী $র্ট তাকে বললেন : 
তোমার উভয় হাত ভূলুণ্ঠিত হোক । তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রসূল? সে বলল, না। বরং আপনি 
সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রসূল। এ কথা শুনে ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল 
বু । আমাকে সুযোগ দিন, আমি তাকে নিঃশেষ করে দেই। এরপর রসূলুল্লাহ সু্ট বললেন : তুমি যা মনে করছ, 
যদি সে তাই (দাজ্জাল) হয়, তবে তো তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না। (ই.ফা. ৭০৮০, ই.সে. ৭১৩৪) 
8 bil, — D8 Hs mlDd Ce GEMS a 0 A AE Lr LOL BS AJy-YYve 
dl ie Ue adn be ie ES doe HUST JOSS NH, BS: EA x 
25 UU Ls SAE : FE Al 0440 5 UE fe SS BEDE oS UJ 
JD UR ke pall 3 A UDG: ‘Le 8. 8s ch lr: HE al J) J 
MAES LES Lf UGS gM OSG Cl AS : FE al 
৭২৩৫-(৮৬/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আব কুরায়ব (রহঃ) 
I ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা নাবী ¥-এর সাথে হাটছিলাম। নাবী $ ইবনু 
সাইয়্যাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। রসূলুল্লাহ 3% তাকে বললেন, তোমার বিষয়ে আমি একটি কথা 
লুক্কায়িত রেখেছি। ইবনু সাইয়্যাদ বলল, আপনার হৃদয়ে £১ (ধুয়া) শব্দটি লুক্কায়িত রয়েছে। এ কথা শুনে 
রসূলুল্লাহ 38% বললেন, চলে যা অভিশপ্ত, তুই তোর পরিমণ্ডল অতিক্রম করতে পারবি না। তখন ‘উমার (রাযিঃ) 
বললেন, হে আনাহা রুল! জামাকে ছেড়ে দিন-আমি তার শর্দান উড়িয়ে দেব। রসুনুলাহ কঠ বললেন, তাকে 
ছাড়ো, যার সম্বন্ধে তুমি আশঙ্কা করছ সে যদি এ লোকই হয়ে থাকে তবে তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে 
না। (ই.ফা. ৭০৮১, ই.সে. ৭১৩৫) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) | 
ue el ue si a C5 Ye AL [Ec ) gr KPA EL (YAYvo/AY)-YYYY 
+ BE A 0 A TE Bd Gb a LE 5 Ss BE A ILD Hf: OU ns 
SDL ally calle : BG al JD OB ta ILO of: A OG ed So 3 Sle 
Ly A ce OY EP GF: BE dl UL OG 0h be Ue sf: ON Ms Las 
983 Ale al BE 2 J UE lay HSE UES cite cS: sh 
৭২৩৬-(৮৭/২৯২৫) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবৃ সা‘ঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
একদিন মাদীনার কোন পথে ইবনু সাইয়্যাদ-এর সঙ্গে রসূলুল্লাহ 3, আবূ বাক্র ও ‘উমার (রাযিঃ)-এর সাক্ষাৎ 
হয়। রসূলুল্লাহ 3 ইবনু সাইয়্যাদকে বললেন : তুমি কি এ সাক্ষ্য দাও, আমি আল্লাহর রসূল? উত্তরে সে বলল, 
আপনি কি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রসূল? রসূলুল্লাহ সু বললেন : আমি তো আল্লাহর প্রতি, তার 
ফেরেশ্তাগণের প্রতি ও তার কিতাবসমূহের উপর ঈমান এনেছি। তারপর তিনি বললেন, তুমি কি দেখছ? সে 
বলল, আমি সমুদ্রের উপর ‘আর্শ দেখতে পাচ্ছি। রসূলুল্লাহ 3 বললেন, তুমি তো সমুদ্রে ইবলীসের 'আর্শ 
দেখতে পাচ্ছ। তুমি আর কি দেখতে পাচ্ছ? সে বলল, আমি কিছু সংখ্যক সত্যবাদী ও একজন সমিথ্যাবাদীকে 
অথবা কিছু সংখ্যক মিথ্যাবাদী ও একজন সত্যবাদীকে দেখতে পাচ্ছি। রসূলুল্লাহ 3% বললেন: একে ছেড়ে দাও । 
সে বিষয়ে নিজেই সন্দেহ পোষণ করছে। (ই.ফা. ৭০৮২, ই.সে. ৭১৩৬) 
Cals J tains ES YU lel Ae Ly LA 0 3S BS (vavfaay-VYYY 
Ly 25 HL Aa C9 BE A: UU Al Se Oh NE CR BLS HES: ON 
GAO E56 535 KS Ll ie la Ly 
৭২৩৭-(৮৮/২৯২৬) ইয়াহইয়া ইবনু হাবীব ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নাবী সন ইবনু সাইয়্যাদকে দেখলেন। এমন সময় 
রসূলুল্লাহ সু -এর সঙ্গে আৰৃ বাক্র ও ‘উমার (রাযিঃ)-ও ছিলেন এবং কিছু বালকের সাথে ইবনু সাইয়্যাদ ছিল। 
তারপর তিনি জুরাইরী (রহঃ)-এর.হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০৮৩, ই.সে. ৭১৩৭) 
Lo ES: YU El 0) LAL Lens LE dle SED (TAvV/AA)-VYYA 
td JHA df Bla OF Gila: Ub gS aes of Sk EX5 of be 8 GS ciel 
: 08 4S A: 5% BE Al OL Ca CL UES AH CES ol Cm eh 
oh: oi iC Vy Bh OSS Ye U6 BE Al UO Cs A ADH: Oko: 
te AY 3 Ay Ur 8 dl O8E- 08-0 xy ci enw: ON 
li U6 1h CIs 
৭২৩৮-(৮৯/২৯২৭) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল কাওয়ারীরী ও মুহাম্মাদ ইবনুল মুসার (রহঃ) Es আবূ 
সা'ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন মাক্াহ্‌ যাওয়ার পথে ইবনু সাইয়্যাদ মাক্কাহ্‌ পর্যন্ত 
আমার সফর সঙ্গী ছিল। পথে সে আমাকে বলল, এমন কতিপয় লোকের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে যারা ধারণা 
করে যে, আমিই দাজ্জাল । আপনি কি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেননি যে, দাজ্জালের কোন সন্তান হবে না? 
তিনি বলেন, আমি বললাম, হ্যা, শুনেছি। তখন সে. বলল আমার তো সন্তানাদি রয়েছে। আপনি কি রসূলুল্লাহ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩০৩ 


3-কে বলতে শুনেননি যে, দাজ্জাল মাক্কাহ্‌ ও মাদীনাতে ঢুকতে পারবে না? আমি বললাম, হ্যা, শুনেছি। সে 
বলল, মনে রাখুন, আমি তো মাদীনায় জন্মগ্রহণ করেছি এবং এখন মাক্কাহ্‌ যাওয়ার উদ্দেশে রওনা হয়েছি। আবূ 
সা'ঈদ আল খুদরী বলেন, অতঃপর এসব কথা বলার পর পরিশেষে সে বলল, আল্লাহর শপথ! আমি অবশ্যই 
জানি দাজ্জালের জনুস্থান, বাসস্থান এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে । আবূ সা'ঈদ আল খুদরী (রাযিঃ) বলেন, 
ELE A i Se ফেলে দিল । (ই.ফা. ৭০৮৪, ই.সে. ৭১৩৮) 
: Ub aa En : YG EY AE 0 LO sd Us AS EBS (.. J/4.)-YYYA 
seat i se 04 GIS seh of be BF of Uo Ss of 
: JN cll 4. se HEAD, Le GEL bl, dd be Ol ie 
ESE HC Ae SAY: JN, Ad, AY 
Sly 2 SD ON HY od ay Uf: 5 J UG Aas SGA A 0d: 
AK LUE nh 5 06: UG TOA MS Ll Af LT, OU 
৭২৩৯-(৯০/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আবু সাঈদ আল 
খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন ইবনু সাইয়্যাদ আমার সঙ্গে কিছু কথা বলেছে যাতে 
আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। তা হচ্ছে ইবনু সাইয়্যাদ-এর এ বক্তব্য : আমি মানুষকে এ 
বলে ওযর পেশ করছি । হে মুহাম্মাদ 3-এর সঙ্গী-সাখীগণ! আমার ব্যাপারে তোমাদের কি হয়েছে? আল্লাহর 
নাবী 8% কি এ কথা বলেননি যে, দাজ্জাল ইয়াহ্‌দী হবে? কিন্তু আমি তো মুসলিম ৷ তিনি বলেছেন : 
দাজ্জালের কোন সন্তান হবে না অথচ আমার তো সন্তানাদি রয়েছে। তিনি তো এ-ও বলেছেন যে, আল্লাহ 
তাআলা দাজ্জালের উপর মাক্কাহ্‌ প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অথচ আমি হাজ্জও করেছি। 
আবু সা'ঈদ (রাযিঃ) বলেন, সে অনর্গল এমনভাবে বলে যেতে লাগল, যার ফলে আমি তাকে সত্যবাদী 
মনে করার কাছাকাছি পৌছে গেলাম । অতঃপর সে বলল, আল্লাহর কসম! অবশ্যই আমি জানি, দাজ্জালের 
অবস্থান সম্পর্কে । আমি তার পিতামাতাকেও চিনি। লোকেরা ইবনু সাইয়্যাদকে জিজ্ঞেস করল, তুমি যদি 
দাজ্জাল হও, তাতে কি তুমি আনন্দিত হবে? উত্তরে সে বলল, যদি আমাকে দাজ্জালরূপে সাব্যস্ত করা হয়, 
তবে আমি তাতে নারায হব না । (ই.ফা. ৭০৮৫, ই.সে. ৭১৩৯) 


GLa a UP GA Sos CHG BE BS ch? 5 LS BES (.pay-VYE- 

SE YL UL - JU - Ala OF By VLE Of GS D5: 00 GAS ae of Ce 
3 AEE. DEL 0 te HAE FG SUES AU cf Sl 
ae J - a - 0M - RIO AEs cl sl 


EEE 


sl ld rs AE CT LL T= Se 
te EL akin Lu ie ls CB A I Cl Se Lk a nate GG lt 
08S OA BLL Uy CHS hr BE dl JSD USO HE dl ID My ot ob 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৪ সহীহ মুসলিম (৬ষ্ট খণ্ড) 


is Sr FE a I USO Loch gs CSG Hy 5 LY pe A BE 4 J 
AS Sf Ul Rh oe Hl iC Jy La 
lI AES AAs Ol: NE Il os GAS an Sf 
cl 
Gh AL Sf A ok J 
৭২৪০-(৯১/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ সা“ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একবার আমরা হাজ্জ বা ‘উমরার উদ্দেশে রওয়ানা হলাম । আমাদের সঙ্গে ইবনু সায়িদ ছিল। তারপর 
কোন এক মঞ্জিলে আমরা অবতরণ করলাম! লোকেরা এদিক-সেদিক ছড়িয়ে পড়ল । কেবল আমি এবং সে থেকে 
গেলাম । লোকেরা ইবনু সাইয়্যাদ-এর ব্যাপারে যে কথা কথোপকথন করছে, এ কারণে আমি তার প্রতি অত্যধিক 
ভীত ও ঘাবড়িয়ে গিয়েছিলাম । তিনি বলেন, ইবনু সাইয়্যাদ তার দ্রব্য-সামধী আমার সাথে এনে রাখল । আমি 
বললাম, গরম খুব বেশী মনে হচ্ছে। তুমি যদি তোমার দ্রব্য-সামখী এ গাছের নীচে রাখতে তবে ভালো হতো। এ 
কথা শুনে সে তা-ই করল। তারপর আমাদের জন্য কতগুলো বকরী নিয়ে আসা হলো। এ দেখে ইবনু সাইয়্যাদ 
সেখানে গেল এবং এক পাত্র দুধ নিয়ে এলো। এরপর সে আমাকে বলল, হে আবু সাঈদ ৷ তুমি দুধ পান করে 
নাও। আমি বললাম, গরম খুব বেশী । দুধও গরম । আবু সা*ঈদ আল খুদ্রী (রাযিঃ) বলেন, তার হাতে দুধ পান 
করা বা তার হাত হতে দুধ গ্রহণ করা আমি পছন্দ করিনি। এ দেখে ইবনু সাইয়্যাদ বলল, হে আবূ সা'ঈদ! 
লোকেরা আমার ব্যাপারে যে সব কথাবার্তা বলছে, এখন আমার ইচ্ছা হয় যে, আমি একটি রশি নিয়ে সেটা গাছে 
লটকিয়ে ফাসি দিয়ে মরে যাই এবং তাথেকে পরিত্রাণ লাভ করি। তারপর সে বলল, হে আবু সাঈদ! তোমাদের 
আনসার সম্প্রদায়ের চেয়ে রসূলুল্লাহ 3%-এর হাদীস আর কারো কাছে অজানা নেই? তুমি কি রসূলুল্লাহ 3-এর 
হাদীস সম্বন্ধে সবচেয়ে বেশী জ্ঞাত নও? রসূলুল্লাহ 3% কি বলেননি যে, সে ব্যক্তি (দাজ্জাল) কাফির হবে? অথচ 
আমি মুসলিম তিনি কি বলেননি যে, দাজ্জাল নিঃসন্তান? আর তার কোন সন্তান হবে না? অথচ মাদীনায় আমি 
আমার সন্তান রেখে এসেছি । রসূলুল্লাহ 3% কি বলেননি যে, দাজ্জাল মাক্কাহ্‌-মাদীনাহ্‌ প্রবেশ করতে পারবে না? 
অথচ আমি মাদীনাহ্‌ থেকে এসেছি এবং মাক্কাহ্‌ যাবার ইচ্ছা করছি। 
আৰৃ সাঈদ আল খুদ্রী (রাযিঃ) বলেন, তার কথায় আমি তাকে বিশ্বাস করার কাছাকাছি পৌছে 
গিয়েছিলাম । অতঃপর ইবনু সাইয়্যাদ বলল : আল্লাহর শপথ! আমি তাকে (দাজ্জালকে) চিনি, তার জন্ুস্থান চিনি 
এবং এখন সে কোথায় অবস্থান করছে, তাও আমি জানি। 
এ কথা শুনে আমি বললাম, তোমার সারাটা দিন ধ্বংস হোক, অকল্যাণকর হোক । 
(ই.ফা. ৭০৮৬, ই.সে. ৭১৪০) 
a be — Sak OH 7 Dy BES GABE Ue Las ES (ravfary- VY EN 
4A UN 2h AC Ce ON BEE Al UD U8: Jb els off Le SS ff be Lo 
EEL JE mh UG te sO 
৭২৪১-(৯২/২৯২৮) নাস্র ইবনু ‘আলী আল জাহ্যামী (রহঃ) ..... আবূ সা'ঈদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রসুলুল্লাহ 3 ইবনু সায়িদকে প্রশ্ন করেছেন, জান্নাতের মাটি কিরূপ হবে? সে বলল, হে আবুল কাসিম! 
জান্নাতের মাটি ময়দার মতো সাদা এবং খাঁটি মিশৃকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। রসূলুল্লাহ 3% বললেন : হ্যা, তুমি 
সত্য বলেছ। (ই.ফা. ৭০৮৭, ই.সে. ৭১৪১) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩০৫ 


ue EG ce “ye tio ur ba sl EC AL a) ur A El EB, (.. JAY} TVYYETY 
balls the UA AS J a5) 42 ve HE al IL ate GH Sn 
৭২৪২-(৯৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সা*ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত। 


তিনি বলেন, জার্নাতের মাটি কেমন হবে- এ সম্বন্ধে ইবনু সাইয়্যাদকে নাবী 3 প্রশ্ন করলে সে বলল, জান্নাতের 
মাটি ময়দার ন্যায় শুভ্র এবং খাঁটি মিশৃকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। (ই.ফা. ৭০৮৮, ই.সে. ৭১৪২) 


A of A ie dt Ee oh BS bg ll Bale ts dl HE BES (ravafasy-Vy Er 
tl a: cli JE Ae OE tf fy ss Al He Cn So: UN SL os doe be 


FE A ES Hb BE Lal Sie Ob le CPG LE Cn 0 Ju 
৭২৪৩-(৯৪/২৯২৯) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয আল ‘আম্বারী (রহঃ) ..... মুহাম্মাদ ইবনুল মুনকাদির (রহঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জাবির ইবনু ‘আবদুল্লাহকে আল্লাহর নামে কসম করে এ কথা বলতে শুনেছি যে, 
ইবনু সাইয়্যাদই হলো প্রকৃতপক্ষে দাজ্জাল । আমি বললাম, আপনি আল্লাহর নামে কসম করে এ কথা বলছেন? 
তিনি বললেন, আমি ‘উমার (রাযিঃ)-কে নাবী কুু-এর নিকট এ সম্পর্কে কসম খেতে শুনেছি। অথচ নাবী 3% 
তার এ কথাকে অগ্রাহ্য করেননি । (ই.ফা. ৭০৮৯, ই.সে. ৭১৪৩) 
RESALE nh Ue GEA GA 3 GS SUES 8S trp vet 
DEE le E04 SE UAL od Se 05 pls be cml 0 0 SS GIT 
th Se GHD Ee Gb BR 6 Ae BOS HD 8 BE 4 ISD Ee Gs DD 
USD U6 2 op Tek BEE Al UD Gln yb Ag Ae OH CONS, Ie 
OG CSN dD Bf Stl: JE Aa OF LY Oh 0d Se 3 oN FE dl 
& to Ay ci UH, FE Al I Lab AL I SS : HE al JAD He tH 
: BE Al UD SY IB TAS Ge 5b: Ae 0 U6. EGE FH al JAD 5 IE 
CEA: he 3 OB A SESS: FE AULD SINE UTE bls 
Lal dl Uo G 5D lsh tb JH CEN NS Lb lay: HE dl JOS 4) JE 
Ca Ad A AG ys Se BLS UR AG ty + BEE Al UA SS JH 25s 
৭২৪৪-(৯৫/২৯৩০) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া ইবনু ‘আবদুল্লাহ ইবনু হারমালাহ্‌ ইবনু ‘ইমরান আত্‌ তুজীবী 
(রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । একদিন ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) একদল 
মানুষসহ রসূলুল্লাহ 3-এর সঙ্গে ইবনু সাইয়্যাদের কাছে গেলেন। তাকে বানী মাগালার কিল্পার কাছে একদল 
বালকের সাথে ক্রীড়ারত অবস্থায় পেলেন। তখন ইবনু সাইয়্যাদ বয়োঃপ্রাপ্ত হবার কাছাকাছি পৌছে গিয়েছিল। সে 
রসূলুল্লাহ 3%-এর আগমন টের পাওয়ার আগেই রসূলুল্লাহ 3 নিজ হাত দ্বারা তার পিঠে আঘাত করে বললেন, 
তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে, আমি আল্লাহর রসূল? এ কথা শুনে ইবনু সাইয়্যাদ তার প্রতি তাকাল এবং বলল যে, 
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি উন্মীদের (নিরক্ষরদের) রসূল । অতঃপর ইবনু সাইয়্যাদ রসূলুল্লাহ 3-কে জিজ্ঞেস 
করল যে, আপনি কি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রসূল । রসূলুল্লাহ > তাই কোন প্রত্যুত্তর দেননি। অধিকন্ত 


সঙ্ীত্ মসলিয় /৬ষ্ক) হর্স. ০১ I 
Wwww.waytojannah.com 


Contents 


৩০৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


তিনি বললেন : আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি ও তার রসূলদের প্রতি । তারপর রসূলুল্লাহ সু তাকে বললেন : 
তুমি কি দেখতে পাচ্ছ? ইবনু সাইয়্যাদ বলল, আমার নিকট একজন সত্যবাদী ও একজন মিথ্যাবাদী লোক আসে । 
এ কথা শুনে রসূলুল্লাহ 3 তাকে বললেন, তোমার বিষয়টি এলোমেলো হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করার 
জন্য একটি কথা আমি মনে মনে লুক্কায়িত রেখেছি শুনামাত্রই ইবনু সাইয়্যাদ বলল, তা হচ্ছে £3 (ধুয়া) । তৎপর 
রসূলুল্লাহ সুঁঠ বললেন : দূর হয়ে যা। তুই তোর সীমানা অতিক্রম করতে পারবি না। তারপর ‘উমার ইবনুল 
খাত্তাব (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমাকে ছেড়ে দিন। আমি তার গর্দান উড়িয়ে দেই৷ রসূলুল্লাহ 3% 
বললেন : যদি সে প্রকৃতপক্ষেই দাজ্জাল হয়, তবে তো তাকে হত্যা করতে পারবে না । আর যদি সে দাজ্জাল না 
হয় তবে তাকে হত্যা করাতে কোন কল্যাণ নেই। (ই.ফা. নেই, ই.সে. ৭১৪৪) 


EI 136 Ab OF A Se Cs A Xe OF BL IE (ar. Jy-YYto 
Ge J BE al ILD IESG SS Ho CH VS dM dL Gola xs 0 ls FE 
HE al 20 Th 260 0 Bs SH Us ce OF oe CLG SSS A SSE 5 hs 
E983 oS AS HE a U0 3 BH SAL U3 SSS ff AG ck hn 
dl J) J Sa 5 Lo ih — Me hs - Slo be SN is Jay 


“oR Ay FE 
৭২৪৫-(.../২৯৩১) সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-কে 
বলতে শুনেছি, অতঃপর রসূলুল্লাহ 3% এবং উবাই ইবনু কা'ব আনসারী (রাযিঃ) সে বাগিচার দিকে চললেন, 
যেখানে ইবনু সাইয়্যাদ বসবাস করত । রাগিচার মধ্যে এসে রসূলুল্লাহ ক্র গাছের আড়ালে লুকাতে চেষ্টা 
করছিলেন, যাতে ইবনু সাইয়্যাদ তাকে দেখার আগেই তিনি তার কথা শুনে নেন। তারপর রসূলুল্লাহ 3% তাকে 
দেখলেন যে, সে তার বিছানায় একটি মখমলের চাদর গায়ে দিয়ে শুয়ে আছে এবং তার গুনগুন আওয়াজ শুনা 
যাচ্ছে। এদিকে ইবনু সাইয়্যাদের মা রসূলুল্লাহ 3%-কে দেখল যে, তিনি গাছের আড়ালে লুকানোর চেষ্টা করছেন। 
সে হঠাৎ ইবনু সাইয়্যাদকে বলে উঠল, হে সাফ! এটা ইবনু সাইয়্যাদ-এর নাম। মুহাম্মাদ এসে গেছে। এ কথা 
শুনতেই ইবনু সাইয়্যাদ বিছানা ছেড়ে উঠে দাড়িয়ে গেল। রসূলুল্লাহ 338 বললেন, তার মা তাকে সতর্ক না করলে 
সে রহস্য উদঘাটিত হতো । (ই.ফা. ৭০৯০, ই.সে. ৭১৪৪) 

Sh Uy Bl ce SEG ol 3 BE Al JAD Bd LE Ls dl EE JU BLL IE (va)-VY EN 
IH OS A En LS SH A TN Sy YY Gn Ue SONY J 5 55 al 
EULA DSU LIEU AE AREER 

0 BE dl I El Unis ED? 8 GL ob se Ol : let 0% J 
50% fl ALE 55 be 35% AES Bie Ob USS YY: IGE £9 6 BE dl Js) 
EGG 2 Sy 5 SD Se Bl GIO ULES : JH, Nona YS 
৭২৪৬-(১২৯) সালিম (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাখিঃ) বলেছেন, এরপর রসূলুল্লাহ 3% 
মুসলিমদের উদ্দেশে একটি বক্তৃতা দিলেন। তাতে তিনি আল্লাহ তা'আলার যথাযোগ্য প্রশংসা ও গুণগান করে 
দাজ্জালের কথা বর্ণনা করে বললেন : আমি তোমাদেরকে দাজ্জালের ফিত্নার ব্যাপারে সাবধান করছি, যেমন 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩০৭ 


প্রত্যেক নাবী তার সম্প্রদায়কে এ ব্যাপারে সাবধান করেছেন। এমনকি নূহ ('আঃ)-ও তীর সম্প্রদায়কে এ 
ব্যাপারে সাবধান করেছেন। তবে এ সম্পর্কে আমি তোমাদেরকে এমন একটি বিষয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যা 
কোন নাবী তীর সম্প্রদায়কে বলেননি। তা হলো এই যে, তোমরা জেনে রাখো, দাজ্জাল কানা হবে। আল্লাহ 
তা'আলা কানা নন। 

ইবনু শিহাব (রহঃ) বলেন, আমাকে ‘উমার ইবনু সাবিত আল আনসারী জানিয়েছেন, জনৈক সহাবা 
আমাকে অবহিত করেছেন যেদিন রসূলুল্লাহ 38% লোকেদেরকে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন সেদিন 
রসূলুল্লাহ সুন এ কথা বলেছেন, তার চক্ষুদ্য়ের মধ্যস্থলে ‘কাফির’ লেখা থাকবে। যে ব্যক্তি তার কার্যক্রম পছন্দ 
করবে না সে তা পাঠ করতে পারবে কিংবা প্রত্যেক মু'মিন মাত্রই তা পাঠ করতে সক্ষম হবে। তিনি এ-ও 
বলেছেন যে, তোমরা জেনে রাখো যে, তোমাদের কোন লোক মৃত্যুর আগে তার রবকে কক্ষনো দেখতে পারবে 
না । (ই.ফা. ৭০৯০, ই.সে. ৭১৪৪) 
As — ogy BS YG A 55 Sey Lol ae £5 ILA BS (vara) VY EV 
Lt 0h dl Se Hf dl Se ts Bs AS let 0 CF ella LF gl BS — Bs 0H ATT 
SUSE Ha CH Ly So Eh Tb hed SE ion ba cy BE A J Gost = J 
EG U8 - 08 CG: 8 SS -  ON: IEs be Sd oh FS 

TG 

৭২৪৭-(৯৬/২৯৩০) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... সালিম ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) বলেছেন, রসূলুল্লাহ 3% একদল সহাবার 
সাথে রওনা হলেন। তীদের মধ্যে ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-ও ছিলেন। ইবনু সাইয়্যাদ বয়োঃপ্রাপ্ত হওয়ার 
কাছাকাছি পৌছেছে। তিনি তাকে বানী মু‘আবিয়্যার কিন্তার কাছে অন্যান্য বালকদের সঙ্গে খেলাধূলা অবস্থায় 
দেখতে পেলেন। অতঃপর তিনি ‘উমার ইবনু সাবিত-এর হাদীসের শেষ পর্যন্ত ইউনুস-এর অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। তবে ইয়াক্ব-এর এ হাদীসের মধ্যে এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, আমার পিতা ৮ 5 3 - 
এর ব্যাখ্যায় বলেছেন ১54 5ঃ ২4 ২4% 5) অর্থাৎ তার মা যদি তাকে এ অবস্থায় ছেড়ে দিতো তবে তার 
ব্যাপারটি উন্মোচন হয়ে যেত । (ই.ফা. ৭০৯১, ই.সে. ৭১৪৫) 
ce Cb GS BSN Se be Uh cp C5 ly eb 0 EE ES (ef av)-VYEA 
the bod HEL ine OK 0 6c Oy “a BE A UD UTE 5 op gl br GAD 


Se 0 Ay O43 Sh ci EG Bin 5 pl Sie UL ee CY A SD 
Ed 5S Ad CHE DS A TE BSD ISU SSO 
৭২৪৮-(৯৭/...) ‘আব্দ ইবনু হুমায়দ ও সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
বৰ্ণিত । একদা রসূলুল্লাহ 38% একদল সহাবাদের নিয়ে ইবনু সাইয়্যাদ-এর কাছে গেলেন। এদের মাঝে ‘উমার 
ইবনুল খাত্তাব (রাযিঃ)-ও ছিলেন। এমন সময় সে বানী মাগালার দুর্গের পাশে এক দল বালকের সঙ্গে ক্রীড়ার 
অবস্থায় ছিল। তখন সে বালক ছিল। বর্ণনাকারী এ হাদীসটি ইউনুস এবং মালিক-এর অবিকল বর্ণনা করেছেন। 
তবে ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ইবনু ‘উমার-এর হাদীস তথা উবাই ইবনু কা'বের সঙ্গে নাবী ক%-এর বাগানের 
দিকে রওয়ানার হাদীসটি উল্লেখ করেননি । (ই.ফা. ৭০৯২, ই.সে. ৭১৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


NEE be ml be lta BS SAE 2 ED BS ALA 3 Be UES (varvfanj-VY Ed 
Sak Ac UL AS EE ALE YH 4d OB Ah Gb md of Slo OF PE ON: IN 
BE Al I Bf Ee Uf Sa CH 8 EE Ce Al ELA) HY IB AL LH Lal se Jab OH 
৭২৪৯-(৯৮/২৯৩২) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... নাফি‘ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মাদীনার 
কোন এক রাস্তায় ইবনু ‘উমার (রাযিঃ) ইবনু সাইয়্যাদ-এর সাথে দেখা হলে তিনি তাকে এমন কতিপয় কথা 
বলেন, যার ফলে সে ক্রোধান্বিত হয়ে গেল। সে ক্রোধে এমন ফুলল যে, সমস্ত রাস্তা জুড়ে ফেলল । অতঃপর ইবনু 
‘উমার (রাযিঃ) হাফসাহ্‌ (রাযিঃ)-এর কাছে গেলেন। তিনি আগেই এ ঘটনার ব্যাপারে সবিশেষ অবহিত ছিলেন। 
তিনি বললেন, আল্লাহ তা'আলা আপনার প্রতি রহম করুন। আপনি ইবনু সাইয়্যাদ সম্পর্কে কি ইচ্ছা পোষণ 
করছেন? আপনি কি জানেন না যে, রসূলুল্লাহ 3% বলেছেন : দাজ্জাল সর্বপ্রথম ক্রোধের মাধ্যমে বহিঃপ্রকাশ 

ঘটাবে । (ই.ফা. ৭০৯৩, ই.সে. ৭১৪৭) 

UE bl UE = Jd SES LEI HA CE tt ty Ha BS (...fa4)-YYo. 
BR ea El Ld = i EE LADLE ESN 09 U5 BS LE: JU st ie 
LE cS UU ms CS ds iis ck HN - As Y OUTAGES 
AL, a AAA = i= 50S EGS — 4 -; 5h eS fh ME NIy YU LS 
YONA dos G5 Y Sk - 6-H NGS LAE bd cli J te 
a del La Eh - U8 - Cie Jom 85 DS 55 I 5h Wo sd WS dL 
SAFC EL SAS EL SLs Se 

0 Ey O65 5 3 eS Ce: CE GEG Casall A SS Ls — UN 
AS Lh Al cL 
৭২৫০-(৯৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... নাফি' (রহঃ) থেকে বর্ণিত। ইবনু ‘উমার (রাযিঃ) 
বলেন, ইবনু সাইয়্যাদ-এর সঙ্গে আমার দু'বার দেখা হয়েছে। একবার দেখার পর আমি জনৈক লোককে প্রশ্ন 
করলাম, আপনি বলেন যে, ইবনু সাইয়্যাদই দাজ্জাল? উত্তরে সে বলল, আল্লাহর শপথ, কখনো না। আমি 
বললাম, তাহলে তো তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করছো। আল্লাহর শপথ! তোমাদের এক লোক তো আমাকে এ 
মর্মে খবর দিয়েছে যে, সে মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের চাইতে সর্বাধিক বিত্তশালী এবং সন্তান- 
সন্ততি সম্পন্ন না হবে। আজ তো অনুরূপই হয়েছে বলে সে মন্তব্য করছে। তারপর ইবনু সাইয়্যাদ আমাদের সঙ্গে 
আলাপ-আলোচনা করল । এরপর আমি তার থেকে সরে পড়লাম। ইবনু সাইয়্যাদ-এর সাথে আরেকবার আমার 
সাক্ষাৎ হয়েছে। তখন তার চোখ ফোলা অবস্থায় ছিল। আমি তাকে বললাম, তোমার চোখের এ কি অবস্থা, আমি 
কি দেখতে পাচ্ছি? সে বলল, আমি জানি না। আমি বললাম, তোমার মাথায় চোখ অথচ তুমি জান না! তারপর সে 


বলল, আল্লাহ ইচ্ছা করলে তোমার এ লাঠিতেও তিনি চোখ সৃষ্টি করে দিতে পারেন। এরপর সে গাধার চেয়েও 
বিকট শব্দে চিৎকার করল যা আমি ইতোপূর্বে শুনিনি । আমার কোন সাথী ধারণা করছে যে, আমি তাকে আমার 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩০৯ 


সাথে থাকা লাঠি দ্বারা সজোরে আঘাত করেছি যাতে লাঠি ভেঙ্গে গেছে। আল্লাহর শপথ, অথচ এ সম্পর্কে আমি 
একেবারে অজ্ঞাত ছিলাম । 

নাফি‘ (রহঃ) বলেন, তারপর ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) উম্মুল মু'মিনীন হাফসাহ্‌ (রাযিঃ)-এর নিকট 
এলেন এবং তার কাছে এ ঘটনা বর্ণনা করলেন। এ কথা শুনে তিনি বললেন, ইবনু সাইয়্যাদ-এর নিকট আপনার 
কি প্রয়োজন ছিল? আপনি কি জানেন না যে, রসূলুল্লাহ 3 বলেছেন : কারে প্রতি ভীষণ রাগই সর্বপ্রথম 
দাজ্জালকে মানুষের সম্মুখে প্রকাশ ঘটবে । (ই.ফা. ৭০৯৪, ই.সে. ৭১৪৮) 

Aaa Ug Slay JG 3 GL -Y 
২০. অধ্যায় : দাজ্জাল-এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে 
hr ৬% Jy él a Ls A al EA nt al 0 F< 3 EA ()"৭/১..)-YYe) 
co dl Se US 5h LOL EG 45 bly — as OF LT re OF OF a3 ie dl 
Rb 8 ood BL: UB lt ai CH UL SS BE a J Tk 8 oF gS 
Mill ie Ae 2 hl ad sal JE all YY 

৭২৫১-(১০০/১২৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
বর্ণিত । রসূলুল্লাহ 38 মানুষের মধ্যে দাজ্জালের আলাপ-আলোচনা করে বললেন, আল্লাহ তা'আলা অন্ধ নন। কিন্তু 
সতর্ক হও! দাজ্জালের ডান চোখ কানা হবে। আর তা আঙ্গুরের মতো ফোলা হবে। (ই.ফা. ৭০৯৫, ই.সে. ৭১৪৯) 
c ig ur ল 2) ui EE —- A= EA Jy Jal ef EtG J EE (.../-.) YY [21 
UF p56 be UAE AE 0 mda be — BEL OS - 50 Be a th LS BS 

৭২৫২-(../..) আৰূ রাবী ও আবূ কামিল, মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ইবনু ‘উমার (রাযিঃ)-এর 
সানাদে নাবী 3% হতে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭০৯৬, ই.সে. ৭১৫০) 


BD 2 Lh LS ES Yu AE Cn Laas EA on Ls E (Yarrfi.l)-YYor 
A Sk Sy 2s ta Ue BEE al ILD UN: OG AC 0 Of Chas I SG te dt 
9 4d Le OB UES Il OBE LY Ul 3 Nf as ToS 
৭২৫৩-(১০১/২৯৩৩) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : সকল নাবীই তার উম্মাতকে কানা মিথ্যাবাদী 
(দাজ্জাল) সম্পর্কে সাবধান করেছেন। সাবধান! দাজ্জাল কানা হবে। তোমাদের রব কানা নন। দাজ্জালের দু' 

চোখের মধ্যস্থলে ১ - &- শু অর্থাৎ < (কাফির) লেখা থাকবে। (ই.ফা. ৭০৯৭, ই.সে. ৭১৫১) 

collie 5h HL Ee: JG ll 53 bil — 0% CNS HY Bl BS C..pevy-VYot 
if ad AEE CO Ufa JEN UM BEE a Ls Hf AN ty Ll BS I ie od > 
"ils 

Wwww.waytojannah.com 


Contents 


৩১০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭২৫৪-(১০২/...) ইবনুল মুসাননা ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বৰ্ণিত । 
নাৰী সুৰ বলেন, দাজ্জালের দু' চোখের মধ্যস্থলে ১ - 4 -_ এ অর্থাৎ- ‘কাফির’ লেখা থাকবে। 
(ই.ফা. ৭০৯৮, ই.সে. ৭১৫২) 
0 ln be ang Se ES NE BS a IAS Ges (fie)-VYoe 


i 2 
ed uv 


Ah Hs Ae Uo TiS call E ice JE BE Al JD UH: IN AC 0h ol oe lis 

“pL IEE 0 2d WG 

৭২৫৫-(১০৩/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 

রসূলুল্লাহ 38% বলেছেন : দাজ্জালের চোখ ফোলা হবে। তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে। 

অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, ১ - ২ - এওঁ আর প্রত্যেক মুসলিম মাত্রই এ লেখা পাঠ 
করতে পারবে। (ই.ফা. ৭০৯৯, ই.সে. ৭১৫৩) 


AS 2 


UF ATS © GELS ol 0 Lo 5 05 dl Ae Ls LOL BS (rare. t-Vyon 
1 U6: Ob AGL te uB5t C2 LES co dif HES : GOST IN, UST: SE 
6 os Ke DE Re ce Jul OE SL cal Lol Jr PEE al 
৭২৫৬-(১০৪/২৯৩৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনুল 'আলা ও ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : দাজ্জালের 


বামচোখ কানা হবে। তার দেহে ঘন পশম হবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের চিত্র । প্রকৃতপক্ষে তার 
জাহান্নাম জান্নাত হবে এবং তার জান্নাত জাহান্নাম বলে গণ্য হবে। (ই.ফা. ৭১০০, ই.সে. ৭১৫৪) 
te L2H SL of Ue OUR Ch js BS dS Gs XH BS (pe) -YYoV 
083 5 Le ie IE a Co Hel lr FE dl ILD ON: UMD Lp > Sr 
WG 3 G5 Tel ll Sf LEON CB E20 0 oa AN A BE SY GS LAS 
ie Lik ue call Ei UL ls 50 EC Lh Rie COE LD bled B Ud 
- El « . 3s 320 - = 20 
“BS Dey BS 232 IS 3% DS Ae Or CIS 
৭২৫৭-(১০৫/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : দাজ্জালের সাথে কি থাকবে, এ সম্পর্কে আমি নিশ্চিত অবগত আছি। তার সাথে 
প্রবাহমান দু'টি নহর থাকবে । একটি দৃশ্যত ধবধবে সাদা পানি বিশিষ্ট এবং অপরটি দৃশ্যত লেলিহান অগ্নির মতো 
হবে। যদি কেউ সুযোগ পায় তবে সে যেন এঁ নহরে প্রবেশ করে যাকে দৃশ্যত অগ্নি মনে হবে এবং চক্ষু বন্ধ 
করতঃ মাথা অবনমিত করে সে যেন সেটা থেকে পানি পান করে। সেটা হবে ঠাণ্ডা পানি। দাজ্জালের চক্ষু লেপা 


হবে এবং তার চোখের উপর নখের মতো পুরু চামড়া থাকবে এবং উভয় চোখের মাঝখানে পৃথক-পৃথকভাবে 


কাফির লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মু'মিন ব্যক্তি এ লেখা পাঠ করতে পারবে। 
(ই.ফা. ৭১০১, ই.সে. ৭১৫৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩১১ 


- Ed Lak Br Cc det Bis ul BS BOL 9 BE US (prety YYOA 
1638 SG 6 E30 50 Ea PUG VG Be Aa LY 5 OE ad UN A BE ll oF db 
৭২৫৮-(১০৬/...) উবাইদুল্লাহ ইবনু মু‘আয, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর 

সূত্রে নাবী 3 থেকে বর্ণিত । তিনি বলেন, দাজ্জালের সাথে পানি ও আগুন থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে তার অগ্নিই 

হবে সুশীতল পানি এবং তার পানিই হবে অগনি । সুতরাং নিজেকে ধ্বংস করো না। (ই.ফা. ৭১০২, ই.সে. ৭১৫৬) 

FEE Al Jo) ee a , 3g yl JN (Yare/...)-YYoa 
৭২৫৯-(../২৯৩৫) বর্ণনাকারী আবূ মাসউদ (রাযিঃ) বলেন, আমিও রসূলুল্লাহ 3% থেকে এ কথা শ্রবণ 

করেছি। (ই.ফা. ৭১০২, ই.সে. ৭১৫৬) 

ae CH Lh Me Lr Oy nl Eo (22 0 se LE (Yave-var£fN.v) “YY. 

LE Aa fs EUG USS LY: UG EE od BE Al J bn CA CRD: LE YUN 

A Sd Lh tie 3G SOA VG Ll HG gH Us S523 UU GL Lal 3 gs Cl 1 

Ulla Ue SU AB VG US G3 5 Ll tie 
AE Gott nln Sy : Ae JE 
৭২৬০-(১০৭/২৯৩৪-২৯৩৫) ‘আলী ইবনু হুজ্ূর (রহঃ) ..... ‘উকবাহ্‌ ইবনু ‘আমর ও আবূ মাসউদ 
আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত । রিব‘ঈ ইবনু হিরাশ (রহঃ) বলেন, আমি ‘উক্বাহ্‌ ইবনু ‘আমির আবূ মাসউদ 
আনসারী (রাযিঃ)-এর সাথে হুযাইফাহ্‌ ইবনু ইয়ামান (রাযিঃ)-এর নিকট গেলাম। তারপর ‘উকবাহ্‌ (রাষিঃ) 
হুযাইফাহ্‌ (রাযিঃ)-কে বললেন, আপনি দাজ্জাল বিষয়ে রসূলুল্লাহ 3% থেকে যা যা শুনেছেন তা আমাদেরকেও 
শুনান। তিনি বললেন, দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে। কিন্তু মানুষ যেটাকে 
বাহ্যত পানি দেখবে সেটা হবে দাহনশীল অগ্নি। আর যেটাকে মানুষ বাহ্যত অগ্নি দেখবে সেটা হবে সুমিষ্ট ঠাণ্ডা 
পানি। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে অগ্নি দেখা যাচ্ছে তাতেই প্রবেশ 
করে। কেননা প্রকৃতপক্ষে সেটা হবে সুমিষ্ট পানি। 
তারপর হুযাইফার সমর্থন করে ‘উক্বাহ্‌ (রহঃ) বলেন, আমিও রসূলুল্লাহ 3% থেকে এ হাদীস শুনেছি। 
(ই.ফা. ৭১০৩, ই.সে. ৭১৫৭) 

U4 a2 oN Ril — GAS Bh SEM Aid 2 0 ie BES (fA YY 

Sn OF eto CF Gs of OF FAS CP GO op cae ES a2 09 OE US: Sn 

Vly sl on Vics x LY Rie Hel J ea Cy Ur: LS UO 2c Hy ES El: IN 

CUE Ch aia kh A Lb IC CGR 5h Uy SC IG CG gh CE 0 

HEELS USUI GA bs 
U8 BE Ll Chale Lh 3 ace 3H JU 
WwwwW.waytojannah.com 


Contents 


৩১২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭২৬১-(১০৮/...) ‘আলী ইবনু হুজূর আস্‌ সা‘দী ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... রিব*ঈ ইবনু হিরাশ 
(রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা হুযাইফাহ্‌ ও আবূ মাস‘উদ (রাযিঃ) একত্রিত হলেন। তখন হুযাইফাহ্‌ 
(রাযিঃ) বললেন, দাজ্জালের সঙ্গে যা থাকবে এ সম্পর্কে আমি তাথেকে সর্বাধিক জ্ঞাত । তার সঙ্গে একটি পানির 
ঝর্ণা এবং একটি আগুনের নহর থাকবে । যেটাকে বাহ্যত অগ্নি মনে হবে সেটাই হবে পানি। আর যেটাকে বাহ্যত 
পানি মনে হবে সেটাই হবে অগ্নি । তোমাদের কেউ যদি এ সময়কাল পায় এবং সে পানি পান করার ইচ্ছা করে 
তবে সে যেন যা দৃশ্যত অগ্নি মনে হবে তা থেকে পান করে। কেননা এখানেই সে পানি পাবে। 
বর্ণনাকারী আবূ মাসউদ (রাযিঃ) বলেন, আমিও এমনটিই নাবী 3%-কে বলতে শুনেছি। 
(ই.ফা. ৭১০৪, ইসে, ৭১৫৮) 
Le ci Le OLE LE Se EE OE 8) 0 Loe AS ol ‘৭}-YYY 
5 HS UES JE 8 SA Yh HE dl 10 U6: MEI USE : NAL 
Ea ro i a Gd: 0 A irs od he i bas 3 53 SY 
Af Ess ON 
৭২৬২-(১০৯/২৯৩৬) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : আমি দাজ্জাল বিষয়ে তোমাদেরকে কি এমন একটি হাদীস বলব না, যা কোন নাবী তার 
কাওমকে অদ্যাবধি বলেননি? শুনো, দাজ্জাল কানা হবে এবং তার সাথে জান্নাত ও জাহান্নাম নামে দু'টি প্রতারণার 
বস্তু থাকবে। সে যাকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম । দেখো, দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে 
ভীতি-প্রদর্শন করছি, যেমন নূহ (আঃ) তার কাওমকে সতর্ক করেছিলেন। (ই.ফা. ৭১০৫, ই.সে. ৭১৫৯) 
5 Er ie 5 > 5 6 a 4’ ue i Ec (Nn AL 
a iE: ৰ 
JE HE al IO KS: J ULL 0 AS oo Ss 0 DH Sd Ce Ss 0 SF OF SS 
Tl: JE Us DS Lp SY DC Ss le db GD Ly 2d Lisi pe SS 
tn : JB SN Ab 8 Bb SS CHS BB CLAY HE JS KS A IDG: EE 
8 E32 3040 SG CL EDS Uj 2653 Bons Ub ISG UG ES UY SE bl JES 
Sie UN Ud Od 0 Gd As Rel ls All Ae Li Ls OU LL KS ce AE UG 
5 He GCs bey bs 0 sho fl 5 ESL ah 13 B31 se UR 
LAS Bs IS Es LS rs Uy Ls: : dbo od SL dl ISD G : Ul pl 
Ee Yr; 0803 Uo a3 CaS ALS GA 2 BG Al Ju) GU calls all HL 
28 le SE LN SEL Palle! : JU toa 3 VL UG BUD GU 


Wwww.waytojannah.com 


Contents 


Lh Al bei C38 S38 Duy Dad Ly li Al Ohad S Ose | enn 
se aa A Ale UH se Af) 3b 2 ~ als Bl Ce ly 5 ls 
AE TS 2A: Wh I BAL 25 pad te Ft Pe5l OF Uh 
E woh A) He LG ty Lah Us Ge DED SE OM eis G53 
sah Eh Sie US Ga OH Ch A CG BY US Ch UL Coty ns Ss SE do SE) 
Ais 55 45) 1 O55 Ll i St al ce Ss aly Gis OF GES WX 
5 cb LG Lb os LS os Ly CUS) ah 0 5 HE IS SS HS 2 
SHORTS HEELS hf CF Eth le HHL BEA Ee oie AE 8 ls 
le TPS iy AS SY de ROS se se od A A SY ale 1 Ci 2d 
4b 5S sk lg Lg sl AX YS bn cals £2৬ 4 Og ‘03h sl 
co HEL ca ih Lani Be Ea oie OSH: UAB AAT Lo Us Ce CSO 
dl IB SEL cs A CEG Ll SY Jip Ba tn IS DY Ce 
dU co BD biG ny ob AS AR CAG gly od i ihe 
! LE, cue Bl GB FES REY AI BLY) Ie ease U2 8 0353 Dd 31 
HL GY eb M3 Bi LE Ci HAULS Hod wih GEC Ve an 
Mas. SY Gs SES a ual JE ERS GE sie LAN dah 59 Ys ৯ 
eh dO oe CH CE Ln of Uy GEG DE) Bet to Bah IE 
Yk 1 CSG pa be lh ES 5 be oir ln be Bl 8 Sf ie i pots 
OD TA ee K ne YK Es) Und Hohl 5S C5 ASE Ee Ga dl 
oly rs 35 paid 2 Ee US 


৭২৬৩-(১১০/২৯৩৭) আবু খাইসামাহ্‌, যুহায়র ইবনু হার্ব, a Ht রাধী (রহঃ) ..... 
নাও্ওয়াস ইবনু সাম‘আন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা সকালে রসূলুল্লাহ সর্ট দাজ্জাল সম্পর্কে 
আলোচনা করলেন। আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন। পরে অনেক গুরুত্ব সহকারে 
উপস্থিত করেন যাতে তাকে আমরা এঁ বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় (আবাসস্থল সম্পর্কে) ধারণা করতে লাগলাম । 
এরপর আমরা সন্ধ্যায় আবার তাঁর কাছে গেলাম । তিনি আমাদের মধ্যে এর প্রভাব দেখতে পেয়ে বললেন, 
তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহর রসূল 3! আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা 
করেছেন এবং এতে আপনি কখনো ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেছেন, আবার কখনো তার ব্যক্তিত্বকে বড় করে 
তুলে ধরেছেন। ফলে আমরা মনে করেছি যে, দাজ্জাল বুঝি এ বাগার মধ্যেই বিদ্যমান। এ কথা শুনে তিনি 
বললেন, দাজ্জাল নয়, বরং তোমাদের ব্যাপারে অন্য কিছুর আমি অধিক ভয় করছি। তবে শোন, আমি তোমাদের 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৪৩ 


Wwww.waytojannah.com 


Contents 
৩১৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয় তবে আমি নিজেই তাকে প্রতিহত করব । তোমাদের 
প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকাবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক 
মু'মিন লোক নিজের পক্ষ হতে তাকে প্রতিহত করবে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তা'আলাই হলেন আমার 
পক্ষ হতে তত্ববাবধানকারী। দাজ্জাল যুবক এবং ঘন চুল বিশিষ্ট হবে, চোখ আন্গুরের ন্যায় হবে। আমি তাকে 
কাফির ‘আবদুল ‘উষ্যা ইবনু কাতান-এর মতো মনে করছি। তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে সে 
যেন সুরাহ্‌ আল-কাহ্‌ফ-এর প্রথমোক্ত আয়াতসমূহ পাঠ করে। সে ইরাক ও সিরিয়ার মধ্যপথ হতে আবির্ভূত হবে। 
সে ডানে-বামে দুর্যোগ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ! তোমরা অটল থাকবে। আমরা প্রশ্ন করলাম, হে 
আল্লাহর রসূল 3! সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? উত্তরে রসূলুল্লাহ 3% বললেন, চল্লিশদিন পর্যন্ত । এর 
প্রথম দিনটি এক বছরের সমান, দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে। 
অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতই হবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রসূল! যেদিন এক বছরের 
সমান হবে, সেটাতে এক দিনের সলাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা 
এদিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নিবে। আমরা বললাম, হে আল্লাহর রসূল 3%! 
দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কি রকম বৃদ্ধি পাবে? তিনি বললেন, বাতাসের প্রবাহ মেঘমালাকে যে রকম হাকিয়ে 
নিয়ে যায়। সে এক কাওমের কাছে এসে তাদেরকে কুফ্রীর দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং 
তার আহ্বানে সাড়া দিবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে 
নির্দেশ দিবে, ফলে ভূমি গাছ-পালা ও শস্য উৎপন্ন করবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে 
বেশি লম্বা কুজ, প্রশস্ত স্তন এবং পেটভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। তারপর দাজ্জাল অপর এক 
কাওমেরর কাছে আসবে এবং তাদেরকে কুফ্রীর প্রতি ডাকবে। তারা তার কথাকে উপেক্ষা করবে । ফলে সে 
তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে। অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অনটন দেখা দিবে এবং তাদের হাতে 
তাদের ধন-সম্পদ কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেটাকে সম্বোধন করে 
বলবে, তুমি তোমার গুপ্তধন বের করে দাও । তখন জমিনের ধন-ভাণ্ডার বের হয়ে তার চতুল্পার্শে একত্রিত হতে 
থাকবে, যেমন মধু মক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয়। অতঃপর দাজ্জাল এক যুবক ব্যক্তিকে ডেকে 
আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তীরের লক্ষ্যস্থলের ন্যায় দু'টুকরো করে ফেলবে তারপর সে 
আবার তাকে আহ্বান করবে। যুবক আলোকময় হাস্যোজ্জল চেহারায় তার সম্মুখে এগিয়ে আসবে। এ সময় 
আল্লাহ রবুুল ‘আলামীন ‘ঈসা ইবনু মারইয়াম (‘আঃ)-কে প্রেরণ করবেন। তিনি দু’ ফেরেশ্তার কাধের উপর ভর 
করে ওয়ারস ও জাফরান রং-এর জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেশ্‌ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে 
অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোটা ফৌটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। 
তিনি যে কোন কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে 
তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন । অবশেষে তাকে ‘বাবে লুদ’ নামক 
স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন । অতঃপর ‘ঈসা (‘আঃ) এঁ সম্প্রদায়ের নিকট যাবেন, 
যাদেরকে আল্লাহ তা‘আলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ‘ঈসা (আঃ) তাদের কাছে গিয়ে তাদের 
চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দিবেন। এমন সময় আল্লাহ তা'আলা ‘ঈসা 
(‘আঃ)-এর প্রতি এ মর্মে ওয়াহী অবতীর্ণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটেয়েছি, যাদের 
সঙ্গে কারোই যুদ্ধ করার ক্ষমতা নেই । অতঃপর তুমি আমার মু'মিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও । 
তখন আল্লাহ তা‘আলা ইয়া'জূজ-মা’জূজ কাওমকে পাঠাবেন। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে 
পড়বে। তাদের প্রথম দলটি “বুহাইরায়ে তাবারিয়া”র (ভূমধ্যসাগর) উপকূলে এসে এর সমুদয় পানি পান করে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩১৫ 


নিঃশেষ করে দিবে। তারপর তাদের সর্বশেষ দলটি এ স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এ সমুদ্রে কোন সময় পানি 
ছিল কি? তারা আল্লাহর নাবী ‘ঈসা (আঃ) এবং তীর সাখীদেরকে অবরোধ করে রাখবে । ফলে তাদের নিকট 
একটি বলদের মাথা বর্তমানে তোমাদের নিকট একশ' দীনারের মুল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে। 
তখন আল্লাহর নাবী 'ঈসা (“আঃ) এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তা'আলা 
ইয়া’জুজ-মা’জুজ সম্প্রদায়ের প্রতি ‘আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। এতে একজন 
মানুষের মৃত্যুর মতো তারাও সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর ‘ঈসা (আঃ) ও তাঁর সঙ্গীগণ পাহাড় হতে 
জমিনে বেরিয়ে আসবেন। কিন্তু তারা অর্ধ হাত জায়গাও এমন পাবেন না যথায় তাদের পঁচা লাশ ও লাশের দুর্গন্ধ 
নেই । অতঃপর 'ঈসা (‘আঃ) এবং তাঁর সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন । তখন আল্লাহ তা'আলা 
উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি পাঠাবেন । তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছানুসারে কোন 
স্থানে নিয়ে ফেলবে। এরপর আল্লাহ এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা-পাকা কোন গৃহই আর 
অবশিষ্ট থাকবে না। এতে জমিন বিধৌত হয়ে উদ্ভিদ শুন্য মৃত্তিকায় পরিণত হবে। অতঃপর পুনরায় জমিনকে এ 
মর্মে নির্দেশ দেয়া হবে যে, হে জমিন! তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বারাকাত ফিরিয়ে দাও 
সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নীচে লোকেরা ছায়া গ্রহণ করবে। দুধের 
মধ্যে বারাকাত হবে। ফলে দুগ্ধবতী একটি উটই একদল মানুষের জন্য যথেষ্ট হবে, দুগ্ধবতী একটি গাভী 
একগোত্রীয় মানুষের জন্য যথেষ্ট হবে এবং যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরী এক দাদার সন্তানদের (একটি ছোট 
গোত্রের) জন্য । এ সময় আল্লাহ তা'আলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এ বায়ু সকল মু'মিন 
লোকদের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মু'মিন মুসলিমদের রূহ্‌ কবয করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ 
লোকেরাই এ পৃথিবীতে বাকী থাকবে৷ তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত 
হবে । এদের উপরই কিয়ামাত সংঘটিত হবে। (ই.ফা. ৭১০৬, ই.সে. ৭১৬০) 


Mali DY SY dle AHS 2 BS 

৭২৬৪-(১১১/...) ‘আলী ইবনু হুজূর আস্‌ সা‘দী (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু ইয়াধীদ ইবনু জাবির 
(রাযিঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এতে “এখানেও এক সময় পানি ছিল” এ কথার 
পর বর্ধিত এ কথাও উল্লেখ রয়েছে যে, এরপর তারা অগ্রসর হতে থাকবে। পরিশেষে যেতে যেতে তারা ‘জাবালে 
খামার' নামক স্থানে গিয়ে পৌছবে। এ হলো, বাইতুল মুকাদ্দাসের একটি পর্বত । এখানে পৌছে তারা বলবে, 
আমরা তো পৃথিবীবাসীদেরকে নিঃশেষ করে দিয়েছি। এসো, আকাশমগুলীর সত্তাকেও নিঃশেষ করে দেই। এ 
বলেই তারা আকাশের পানে তীর ছুঁড়তে থাকবে। আল্লাহ তা'আলা তীর রক্তে রঞ্জিত করে তাদের প্রতি আবার 
ফিরিয়ে দিবেন। বর্ণনাকারী ইবনু হুজ্রের বর্ণনায় এ কথাও বর্ধিত আছে যে, আল্লাহ বলবেন, আমি আমার এমন 
বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি, যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কারো নেই । (ই.ফা. ৭১০৭, ই.সে. ৭১৬১) 


Wwww.waytojannah.com 


Contents 
৩১৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ALS) Cayah ALE ale ALL iy JA a dd: Gl -Y) 
২১. অধ্যায় : দাজ্জালের পরিচিতি, তার জন্য মাদীনাহ্‌ (প্রবেশ) হারাম এবং 
কোন মু'মিনকে হত্যা ও জীবিত করণ 

Ee et ll, ~- Xa 1 AE HERS wal ), Ll 3a RE (YArAfN Yr) -YY1o 
Ep cf BS 3 OY PY OF A — nhs EES PAY UN, FS: UN A GT 
dl AD ES: UB GA 2 Uff de oat Se 9 A SE SOL 2 0 0 cel 
Led Fl U3 Uf Se Ee SG Sl + UU Es Ug US IEA oo sh bye Uys FE 
7 A DS bef - AY IS RD HG SY EDS LY GB UY us od 0 
2 obs A: JG J Lc HG dl duo EES 3 Jn Af Sel: 2 J 
ESN 8 es EF) &- Es 28 SE EN - ERNE ERS: 
Sl bs cic Ca ally : A253 Owe U8 45) BALES : UY OSG SA 8 CS A 
xe LLG Saks of J 5 - 5 - ON im 

AHL Ae 5d A AN a Ey OE GEL sf ON 
৭২৬৫-(১১২/২৯৩৮) 'আম্র আন্‌ নাকিদ, হাসান আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ 
সাঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% একদিন আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এক 
লম্বা বৰ্ণনা দিলেন। দাজ্জালের বিষয়ে তিনি এ-ও বললেন যে, দাজ্জালের আবির্ভাব হবে, কিন্তু মাদীনার পথে ঘাটে 
প্রবেশ করা তার জন্য নিষিদ্ধ ও হারাম হবে। অতঃপর মাদীনার নিকটবর্তী কোন এক রাস্তায় পৌছলে এঁ দিনই 
মাদীনাহ্‌ হতে এক লোক তার নিকট যাবে, যে ব্যক্তি সে সময়কার শ্রেষ্ঠ মানব হবে। সে এসে তাকে বলবে, আমি 
সাক্ষ্য দিচ্ছি যে, তুই সে দাজ্জাল, যার কথা রসূলুল্লাহ 3 আমাদেরকে শুনিয়েছিলেন। দাজ্জাল বলবে, হে লোক 
সকল! যদি আমি এ লোককে হত্যা করার পর পুনরায় জীবিত করি তবে তোমাদের মনে এ বিষয়ে কোন সন্দেহ 
থাকবে কি? লোকেরা বলবে, না। অতঃপর সে তাকে হত্যা করবে; তারপর জীবন দান করবে; জীবন দান করার 
পর সে লোক বলবে, আল্লাহর শপথ! এখন তো তোমার ব্যাপারে আমার জ্ঞান আরো বেড়ে গেছে, যা ইতোপূর্বে 

কখনো ছিল না । দাজ্জাল আবারো তাকে হত্যা করতে মনস্থ হবে। কিন্তু আর হত্যা করতে সক্ষম হবেনা । 


আবু ইসহাক বলেন : কথিত আছে যে, উক্ত ব্যক্তি (যাকে দাজ্জাল হত্যা করবে) খিযির (‘আঃ)। 
(ই.ফা. ৭১০৮, ই.সে. ৭১৬২) 


CF et CUAL ooh sf Gs ADI AA AE CF Al HE AES (fe) YY 
Aas ALY A od lg 5 
৭২৬৬-(.../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান আদ্‌ দারিমী (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে এ সূত্রে 


be Uk Lh dl He ES 5% Al ie 5 CH dl He Loy LOL SHA (.M-YYIV 
ESS BEE dl JD JE: USGS 2s of OF AMS off be oh 0 OH Le dja 
el: U3 085 0 + 2 O38 JE SLL EL EES aya Ce Uo AG Eh I 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩১৭ 


El: Us ss Eb: J HES ep U9: 4 0 — J - EX gH ss 
LE J - STS Ub CD ES ON: UA ees Uk 
i 58 EG ss “ls : 8 BE ds JD KS oH JEM A AN YG: ui ces 
oe) of: J: 6 2 3s Uf: 054 - J5- Ue Ll eh enh 2 5 
CHU 3B - UU SPD U8 TH CE Be bw Jil DAG ss 3d — Sb - UG 
J yy le: IE ta al: AIH L-CS HS: 4% Ssh 
SY I UG - Hi - ih oe BUGS TET YU: IKE = I= 2 
S BG Sb SS Sl - J - Sa SY bts j LS SG dF SE Cs Ce Td 


CED 8 GB CY DN od) Es Cf aly Ts 
Mala EL 2s St sibel : HE dl JE 
৭২৬৭-(১১৩/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু কুহ্যায (রহঃ) ..... আবু সাঈদ আল খুদরী (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 33% বলেছেন, দাজ্জালের আত্মপ্রকাশের পর কোন এক মুসলিম লোক তার 
দিকে এগিয়ে যাবে। তারপর পথে অস্ত্রধারী দাজ্জাল বাহিনীর সঙ্গে তার দেখা হবে। তারা তাকে প্রশ্ন করবে, 
কোথায় যাবে? সে বলবে, আবির্ভূত দাজ্জালের কাছে যাব। তারা তাকে আবারো প্রশ্ন করবে, তুমি কি আমাদের 
প্রতিপালকের উপর ঈমান আননি? সে বলবে, আমাদের প্রতিপালক গুপ্ত নন। দাজ্জালের লোকেরা তাকে লক্ষ্য 
করে বলবে, তোমরা তাকে হত্যা করে দাও । তখন তারা একে অপরকে বলবে, আমাদের রব কাউকে তার সামনে 
নেয়া ব্যতিরেকে হত্যা করতে কি তোমাদেরকে বারণ করেননি? তারপর তারা তাকে নিয়ে দাজ্জালের কাছে যাবে। 
দাজ্জালকে দেখামাত্রই সে বলবে, হে লোক সকল! এ-তো সেই দাজ্জাল, যার ব্যাপারে রসূলুল্লাহ 33% আমাদেরকে 
বৰ্ণনা দিয়েছেন। তারপর দাজ্জাল তার লোকদেরকে আগস্তুক লোকের মাথা ছিন্ন-ভিন্ন করার নির্দেশ দিয়ে বলবে, 
তাকে ধর এবং তার মাথা ছিন্ন-বিচ্ছিন্ন করে দাও । তারপর তার পেট ও পিঠে আঘাত করা হবে। আবার দাজ্জাল 
তাকে প্রশ্ন করবে, তুমি কি আমার প্রতি ঈমান আনয়ন করবে না। সে বলবে, তুমি তো মাসীহ্‌ দাজ্জাল । 
বর্ণনাকারী বলেন, তারপর দাজ্জাল তার ব্যাপারে নির্দেশ দিবে। দাজ্জালের হুকুমে মাথা হতে পা পর্যন্ত তাকে 
করাতে চিরে দু’ টুকরো করে দেয়া হবে। তারপর দাজ্জাল উভয় টুকরার মধ্যস্থলে দণ্ডায়মান হয়ে তাকে সমোধন 
করে বলবে, উঠো। সে সোজা দাড়িয়ে যাবে। এরপর আবারো তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি আমার প্রতি 
ঈমান আনবে না? অতঃপর আগস্তুক ব্যক্তি বলবে, তোমার সম্পর্কে কেবল আমার মাঝে সুস্পষ্ট ধারণা বেড়েই 
চলবে। তারপর আগস্তুক লোক বলবে, হে লোক সকল! আমার পর দাজ্জাল আর কারো সঙ্গে এমন আচরণ 
করতে সক্ষম হবে না। এরপর যবাহ্‌ করার জন্য দাজ্জাল তাকে পাকড়াও করবে। কিন্তু তার গলা ও ঘাড় তামায় 
রূপান্তর করা হবে। ফলে দাজ্জাল তাকে যবাহ্‌ করতে সক্ষম হবে না । উপায়ন্তর না দেখে দাজ্জাল তখন তার 
হাত-পা ধরে তাকে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে, দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে। বস্তুতঃ সে 
জান্নাতে নিক্ষিপ্ত হবে। অতঃপর রসূলুল্লাহ 3% বললেন, আল্লাহ রব্বুল ‘আলামীনের কাছে এ লোকই হবে মানুষের 
মধ্যে সবচেয়ে বড় শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত । (ই.ফা. ৭১১০, ই.সে. ৭১৬৪) 


Wwww.waytojannah.com 


Contents 
| ৩১৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


29 5 Bl se Ul hy JR gh: Gc 
২২. অধ্যায় : দাজ্জালের (অলৌকিকত্্‌) আল্লাহর নিকট অধিক সহজ 

Jel) ue EES MS 2 iD Fe A Ae pn He ER (Yavafy £8) -YYIA 
if JS co FRE DILL: NLL FE oF 50 HS OHLEAS d 
EN ty: C6 SY AULD Gs Ck: IN LG YS Me Bad Ly: IE ls ts 
Cb be dl ce UA: IN Te 
৭২৬৮-(১১৪/২৯৩৯) শিহাব ইবনু ‘আব্বাদ আল ‘আবৃ্দী (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু‘বাহ্‌ (রাষিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে রসুলুল্লাহ 3%-কে আমার চেয়ে এতো বেশি আর কেউ জিজ্ঞেস করেনি। 
তিনি বলেছেন : তোমার কাছে যেটা পীড়াদায়ক তা তোমার কোন ক্ষতিসাধন করতে সক্ষম হবে না। জবাবে আমি 


বললাম, হে আল্লাহর রসূল 3%! লোকেরা বলাবলি করছে যে, তার সাথে খাদ্য এবং পানির ঝর্ণা থাকবে। তখন 
নাবী সুৰ বললেন : এটা তো আল্লাহর কাছে তার চেয়েও অনেক সহজ । (ই.ফা. ৭১১১, ই.সে. ৭১৬৫) 


oc el ce cu be dell) be hh BE 04g UE ES (...1ve}-YYIA 
a : El OG lle Ey: 6 AM Cae Hf JEN co FE ‘al ERGs: 
Mb oe dl ce UA IE 0 bn es Ts 55 Un dip Se 095% 
৭২৬৯-(১১৫/...) সুরায়জ ইবনু ইউনুস (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, দাজ্জালের ব্যাপারে নাবী 3-এর কাছে আমার চেয়ে বেশি আর কেউ জিজ্ঞেস করেনি। আর তিনি 
আমাকে বলেছেন, তোমার কি প্রশ্ন? তিনি বলেন, জবাবে আমি বললাম, লোকেরা কথোপকথন করছে যে, তার 
সাথে রুটি ও গোশ্তের পর্বত এবং পানির ঝর্ণা থাকবে। তখন নাবী 3% বললেন : এটা তো আল্লাহর কাছে তার 
তুলনায় সহজ । (ই.ফা. ৭১১২, ই.সে. ৭১৬৬) 


tL GEM En CT Sy ES JU I Ny At a 8 3 EES (py VYY. 
bs Be 2 of 08 HES Cc ORL BS OE OSS, a2 GOA at) 
Ss G55 JE ig del) be Hk dL HBS gH) Us LS FDC ON 
Ld A IES Swe 0 TT HS AD 
৭২৭০-(../..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইবনু আবু ‘উমার, 
আবু বাক্র ইবনু শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু রাফি‘, ইসমাঈল (রহঃ) হতে এ সূত্রে ইব্রাহীম ইবনু হুমায়দ-এর 


অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে ইয়াধীদ-এর হাদীসে এ কথা বর্ধিত রয়েছে যে, অতঃপর তিনি আমাকে 
বললেন, ‘হে প্রিয় বৎস!’ (ই.ফা. ৭১১৩, ই.সে. ৭১৬৭) 


WwwwW.Waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩১৯ 


of REG SU Ay se JST AN ph Ly JR EIA dt Gly 
ob Cn ig Ital od CAN UESN) HTP ali St ply Layly S35 
Be 

২৩. অধ্যায় : দাজ্জালের আত্মপ্রকাশ এবং দুনিয়াতে তার অবস্থান, ‘ঈসা (‘আঃ)-এর অবতরণ 
এবং তীর দ্বারা দাজ্জালকে হত্যা, দুনিয়া থেকে ভাল লোক এবং ঈমানের বিদায় গ্রহণ এবং নিকৃষ্ট 
লোকেদের অবস্থান, তাদের দ্বারা মুর্তিপূজা, শিঙ্গার ফুঁৎকার এবং কবর থেকে (সকলের) উত্থান 

I 08 OU oe det is cl EES dg hl Bs £3 dl SE EES (r1s.0000)-VNV) 

JD Bl ade CALE Chast Uh RE BALL TE pale OY hs Cis U6 
JL Ys - dn GEL IEE 1 235 Rel Uk x SES gh Soh ih Ce: I 
Lake Vd A 53 COR LS: oli Cp Lf Ls Sf TY if Loh SH ~ UA LK al 
J - etd Sk Ll 8 JE EDT : BE Al UA 6: 06 8s Dis < GS 
24 055% US He 0 se dl CA - UE Cai ies Cw UG Ci 
56 Ld J te 5G ao di 3 BEE CH OH A Cm En Luli eg 2h AU 
ISS SDT tt oe HAE yy df SE te FS ia 5 05 Bl aN ARG le 
Sl 25 3 LA GE UN BE A J) be Wal Ub A Co le MS J 5 
OA OLS Sf: 5 OU Hl TAG NRL LIS Vy Upc OAS pL SA 
LAG Lal BE Bs pte LS lo SO Ay OES Sle LS SUE CG: 
Sais Ga - J 3 Lh BO La ba I — NH - BY ty YS 
SEE on Sl UL SES = 3 dl 2 rb — sh U5 8° - dl OB Ll 
A ys 8D od Hh On UG: UB 2B CEG 2 hh GUA 2d EE ol 
Gy DLs ll US ioe: JEG SS oe: JEG CUAL: IGE - I5- iste 
Be Ue SY Bs By Ut OL Ss 9 BS - I~ iss 
৭২৭১-(১১৬/২৯৪০) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয আল ‘আম্বারী (রহঃ) ..... ইয়াকুব ইবনু ‘আসিম ইবনু 
‘উরওয়াহ্‌ ইবনু মাসউদ আসৃ সাকাফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ)-কে 
আমি এ কথা বলতে শুনেছি যে, একদা জনৈক লোক তার কাছে এসে বললেন, এ কেমন হাদীস আপনি বর্ণনা 
করছেন যে, এতো এতো দিনের মধ্যে কিয়ামাত সংঘটিত হবে। এ কথা শুনে তিনি বললেন, ‘সুবহানাল্লাহ’ অথবা 


‘লা- ইলা-হা ইল্লাল্ল-হ’ অথবা অবিকল কোন শব্দ । তারপর তিনি বললেন, আমি তো শুধু এ কথাই বলেছিলাম 
যে, অচিরেই তোমরা এমন ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করবে যা ঘর-বাড়ী জ্বালিয়ে দিবে। এ ঘটনা কায়িম হবেই হবে। 


Wwww.waytojannah.com 


Contents 


৩২০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


এরপর রসূলুল্লাহ 3 বললেন : আমার উম্মাতের মধ্যেই দাজ্জালের আবির্ভাব হবে এবং সে চন্লিশ পর্যন্ত অবস্থান 
করবে। আমি জানি না চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর । এ সময় আল্লাহ রাবুল ‘আলামীন মারইয়াম 
তনয় ‘ঈসা (‘আঃ)-কে প্রেরণ করবেন। তাঁর আকৃতি ‘উরওয়াহ্‌ ইবনু মাস‘উদ-এর অবিকল হবে। তিনি 
দাজ্জালকে সন্ধান করে তাকে ধ্বংস করে দিবেন। তারপর সাতটি বছর লোকেরা এমনভাবে অতিবাহিত করবে 
যে, দু’ ব্যক্তির মধ্যে কোন শত্রুতা থাকবে না। তখন আল্লাহ তাআলা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রবাহিত 
করবেন। ফলে যার হৃদয়ে কল্যাণ বা ঈমান থাকবে, এ ধরনের কোন লোকই এ দুনিয়াতে আর বেঁচে থাকবে না। 
বরং এ ধরনের প্রত্যেকের জান আল্লাহ তা'আলা কবয করে নিবেন। এমনকি তোমাদের কোন লোক যদি পর্বতের 
গভীরে গিয়ে আত্মগোপন করে তবে সেখানেও বাতাস তার কাছে পৌছে তার জান কবয করে নিবে। ‘আবদুল্লাহ 
(রাষিঃ) বলেন, আমি রসূলুল্লাহ 33%-কে এ কথা বলতে শুনেছি যে, তখন খারাপ লোকগুলো পৃথিবীতে অবশিষ্ট 
থাকবে । দ্রুতগামী পাখী এবং জ্ঞানশূন্য হিংসুপ্রাণীর ন্যায় তাদের স্বভাব হবে। তারা কল্যাণকে অকল্যাণ বলে 
জানবে না এবং অকল্যাণকে অকল্যাণ বলে মনে করবে না। এ সময় শাইতান এক আকৃতিতে তাদের কাছে এসে 
বলবে, তোমরা কি আহ্বানে সাড়া দিবে না? তারা বলবে, আপনি আমাদেরকে কোন্‌ বিষয়ের আদেশ করছেন? 
তখন সে তাদেরকে মূর্তি পূজার নির্দেশ দিবে। এমতাবস্থায়ও তাদের জীবনোপকরণে প্রশস্তুতা থাকবে এবং তারা 
স্বাচ্ছন্দ্যময় জীবন-যাপন করবে। তখনই শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। যে এ আওয়াজ শুনবে সে তার ঘাড় 
একদিকে অবনমিত করবে এবং অন্যদিকে উত্তোলন করবে। এ আওয়াজ সর্বপ্রথম এ লোকই শুনতে পাবে, যে 
তার উটের জন্য হাওয সংস্করণের কাজে নিযুক্ত থাকবে। আওয়াজ শুনামাত্রই সে অজ্ঞান হয়ে লুটে পড়বে । সাথে 
সাথে অন্যান্য লোকেরাও অজ্ঞান হয়ে যাবে। অতঃপর মহান আল্লাহ শুক্র ফৌটার অথবা ছায়ার ন্যায় বৃষ্টি বর্ষণ 
করবেন বর্ণনাকারী নু“মান (রহঃ) সন্দেহ প্রকাশ করেছেন। এতে মানুষের শরীর পরিবর্ধিত হবে। আবার শিঙ্গায় 
ফুৎকার দেয়া হবে। অকস্মাৎ তারা দাড়িয়ে তাকাতে থাকবে। অতঃপর আহ্বান করা হবে যে, হে লোক সকল! 
তোমরা তোমাদের প্রতিপালকের নিকট আসো । অতঃপর (ফেরেশতাদের বলা হবে) তাদেরকে থামাও, কারণ 
তাদেরকে প্রশ্ব করা হবে। তারপর আবারো বলা হবে, জাহান্নামী দল বের করো। জিজ্ঞেস করা হবে, কত জন? 
উত্তরে বলা হবে, প্রত্যেক হাজার থেকে নয়শ’ নিরানব্বই জন। অতঃপর তিনি বললেন, এ-ই তো এঁদিন, যেদিন 
কিশোরকে পরিণত করবে বৃদ্ধে এবং এ-ই চরম সঙ্কটাপন্ন অবস্থার দিন। (ই.ফা. ৭১১৪, ই.সে. ৭১৬৮) 
ps 08 OLS oe dt EES Dh Ls LOL ES UE ts Loe RSS OE NY 
I 6 0 4 AAT INE) Chat JH BAL OEE 0 gral Ct ThG cin: J 
Vd Ol SG CIB LS: HC sds LEST Uf ELLA: JE VE LS of: 5 CC 
BE a Ji she BALE Ol HII GES Oi ph Ga GS Me 
JR ki Df ES NY AD sf Ub BEL SS Sm C52 GUS A Ex 
LEE NY Ll 2 


4 2132-23 


HEA Se ALAS lie Rt RD he ts Loe U6 
৭২৭২-(১১৭/...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... ইয়াকুব ইবনু ‘আসিম ইবনু ‘উরওয়াহ্‌ ইবনু মাসউদ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি এক লোককে শুনেছি যে, তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘আম্রকে প্রশ্ন 
করেছেন, আপনি কি বলেছেন, অমুক অমুক সময় কিয়ামাত সংঘটিত হবে? এ কথা শুনে তিনি বললেন, আমি 
ইচ্ছা করেছি, তোমাদেরকে কোন কথাই আমি আর বলব না। আমি তো এ কথাই বলেছি যে, অল্প কিছু দিন 
পরেই তোমরা একটি ভয়ানক কাহিনী দেখতে পাবে। যা ঘর-বাড়ী জ্বালিয়ে ধ্বংস করে দিবে! সর্ণনাকারী শুবাহ্‌ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩২১ 


এ কথা বা অনুরূপ কথাই বলেছেন। ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আমার 
উম্মাতের মধ্যেই দাজ্জালের আবির্ভাব হবে। অতঃপর তিনি মু'আয-এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এতে 
তিনি বলেছেন, যার হৃদয়ে অণুপরিমাণ ঈমান থাকবে, এ ধরনের কোন লোকই তখন আর অবশিষ্ট থাকবে না। 
বরং তার জান কবয করে নেয়া হবে। 
মুহাম্মাদ ইবনু জা‘ফার (রহঃ) বলেন, শু‘বাহ্‌ (রহঃ) এ হাদীস আমার কাছে কয়েকবার বর্ণনা করেছেন এবং 
আমিও তার নিকট সেটা উত্থাপন করেছি । (ই.ফা. ৭১১৫, ই.সে. ৭১৬৯) 
wl Ue Je Bs 9 ds OF LS GS At EEE ES (YaefvA)-YYVTY 
5% 5 U3) Se 3 LS boo BE al U0 in SBS: Ub 332 0 Al He Ue de) 
CHE LU in MN she EIDE oie rn atl Et gb BIS ANI IY ud 
bh WH se SAIL Kale 5 
৭২৭৩-(১১৮/২৯৪১) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% হতে আমি একটি হাদীস আয়ত্ব করেছি, যা কক্ষনো আমি ভুলিনি। আমি 
রসূলুল্লাহ 38%-কে এ কথা বলতে শুনেছি যে, কিয়ামাতের প্রথম নিদর্শন হলো, পশ্চিম দিক হতে সূর্যোদয় হওয়া 
এবং একটা উদ্ভট জন্তু মানুষের নিকট চাশ্তের সময় বের হওয়া । এ দু'টির যে কোনটি প্রথমে প্রকাশ পাবে, 
পরক্ষণে অপরটিও দ্রুত প্রকাশ পাবে। (ই.ফা. ৭১১৬, ই.সে. ৭১৭০) 
J6 ae); al ur ‘ub> tl EB “al LES HS Xe Ch Les OL, (fe) YYYE 
Es 0 ol ur DG Ay Badia Cudldh Ce B 454 CEE al x sx sd ob 
LI A GS BE dl J) be Sb 3 G2 U5 5 aan J b> 
৭২৭৪-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহ) CE আর বুদ (রাযিঃ) থেকে বৰ্ণিত । | 
তিনি বলেন, মাদীনায় মারওয়ান ইবনুল হাকাম-এর কাছে তিনজন মুসলিম বসে ছিলেন। তিনি কিয়ামাতের 
আলামতসমূহের বর্ণনা করছিলেন এবং তারা তা শুনছিলেন। আলোচনায় তিনি বলছিলেন যে, কিয়ামাতের 
আলামতসমূহের প্রথম আলামত হলো, দাজ্জালের আত্মপ্রকাশ হওয়া । এ কথা শুনে ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র 
(রাযিঃ) বললেন, মারওয়ানের কথা কিছুই হয়নি । রসূলুল্লাহ 3% হতে এমন একটি হাদীস আমি সংরক্ষণ করেছি, 
যা কক্ষনো আমি ভুলে যাইনি। আমি রসূলুল্লাহ 3র%-কে এ কথা বলতে শুনেছি। তারপর তিনি অবিকল বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৭১১৭, ই.সে. ৭১৭১) 


৭২৭৫-(.../...) নাস্র ইবনু ‘আলী আল জাহ্যামী (রহঃ) ..... আবু যুর‘আহ্‌ (রহঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা মারওয়ান-এর কাছে লোকেরা কিয়ামাতের বিষয়ে আলোচনা করল । তখন ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র 
(রাযিঃ) বললেন, আমি রসূলুল্লাহ ইু-কে পূর্বোক্ত হাদীস দু'টোর অবিকল বর্ণনা করতে শুনেছি। কিন্তু এতে তিনি 
পূর্বাহ্নের কথা উল্লেখ করেননি । (ই.ফা. ৭১১৮, ই.সে. নেই) 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৪৪ www.waytojannah.com 


Contents 
৩২২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


lal Lay Cb - 
২৪. অধ্যায় : ‘জাস্‌সা-সাহ্‌’ জন্তুর ঘটনা 

LASS ont th EBS nh Ae 0 Lal XE Lh mT LE GS (rasvpye)-¥yvn 
USS 0 SLD ok gh OF a BS all A 0h ST A billy — a ie te 
MEL cl O48 Ci Aplus Lb Uo Lh ale SS BL 3 GL 
Af ol S25 Y BE a JD be Hae be GEES : UE JN A Ce CHE, 0 5 
Als 5 te 3 Emad OF CAS: lh. ES Jf: Md JE CLiy cis td: alii se 
2 od HE 0 AON Se LE CL UE BG 4 J And OY Sli ics 
Sf cbt SS, 35 c al SNe cle FEE dl J wb, BE 4 JD SEL 
Ab Ad: Sb BE al JD ks Ch ALL tail Bl i te A 
dl ae 8 Ril ihe Cay oe He Ha ds Ho sd Es UH cist 
BLUES Cb ian E36 Hd 2 HU oot Yr: 6 pil: cil a “5 
Me 03 od AE OST OBS Us Ua lia Chl GO AL te Cs Uk of Ls dio 
- te GH Ob Ce AG Sh Sed Sed oh bn ORD AG IE HM 50 0 A Se 
AY lil 

od CR Aa Da Gs BE Al ID gale GE HS Chas ie Li 
Al Iu) ok Clb C5 3b ob a UA Ls 8 CG BE al J) Ee Sd dh 
SCD : U6 ah US SS lr : OB a Ay Sid se kh ASC FE 
Al AS Al LG nel 

Ba DE) US GIN Ua ON LE OE EADY LE pS Le aly of : UN 
Le BSD A ED JEN pon CF LEG Ck oh Gis Bl AS ly SG G0 
A EAR BES EA dB Viet ES be Cbd EE Sl ie SE OES 2 Bs 
LUG ath 3 Talal A LEE nll SG A A od 1 Lal oie 
: Ab FALE Uy : 16 ALLY Ul: cdi sel Cy : 19d ll 5 ioe 29583 br 2 
Gs DE) Ul LL CT 05 GG HOS dB IS sd dbs sh WI 
Abt 8 UV 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩২৩ 


ie se Wh, aly Gs Li UD Ld ikl ss s 1 GES > Ble Uli - J 
Was EN JU tel Ce ly, Ut aay SS od ES CH Cafe dS 
Jes ES ly ali stl Lm SENS STE BS LE 16 0 
ATAESS HAC TE il als Ll 2 52 uss wl 3 Cli oh ৯ ul EES J 
Ll : ei Sah Uys Ct ALG U : ee Uy: Ut at 6 Le 2 
558 Uf Ab hy Wie Ue h Woe SY HG SOS SOE ol Of HS RDS 
Alb 

i aks Uh UlsS ie SL: UG std lt Lf ie : UB ULE SS LP Al: J 

PALS Ul lve Bh. Sd Se ADA: HEY Uf ey ul: dU Al 
be Al FUN LAS Uf Sty Wil YY Ul: UN PATS TOA SAAT 
SB to s0e URES RY TEC CA 8 On + UU PSELS lt Lf CF : 196 45 ce 
ERS: L EOL Co asl Ub Ul be GREGG UM sd LK FS: 
ta ole RS ISL tops ela CK : UU 5: Ul Sd AE UU TS AC io 

AO asd End Ud oo EAS oo $2 0 ed G5 MB Cl: od 
Uh 5b LC Ge A ilo Cie YY HH ES SU A A ml EDL CIA 
aj a fh oss Se EL Cet Val ‘Sf als SY < Ck Lats te oe 
Sh 8 Sasa Cally HE a OG U6 : EH Citas HSL Vie 5K Yo Ue 
eel fh 5: Ll JB ak LEE cic I Yh 4 oS Ab oh Gb 05h Ibe oe 
TY G8 35 fl 3 0 SAC Bd cp Se LEO SS Gh GH Sl pad Ca 
: Cd GLI od ob Ef Nh CGD TS a 3h Ce SAL ITS on Ae GAD IS 
BE Al J bw 1h io 


৭২৭৬-(১১৯/২৯৪২) ‘আবদুল ওয়ারিস ইবনু ‘আবদুস্‌ সামাদ ইবনু ‘আবদুল ওয়ারিস ও হাজ্জাজ ইবনু 
শা‘ইর (রহঃ) ..... ‘আমির ইবনু শারাহীল শা‘বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি যাহ্‌হাক ইবনু কায়স-এর বোন 
ফাতিমাহ্‌ বিনতু কায়স (রাযিঃ)-কে প্রশ্ব করলেন। যে সকল মহিলাগণ প্রথমে হিজরত করেছিলেন, তিনি তাদের 
* মধ্যে অন্যতম । তিনি বলেন, আপনি রসুলুল্লাহ 3% হতে যে হাদীস শুনেছেন, অন্যের দিকে সম্বোধন করা ছাড়া, 
" এমন একটি হাদীস আপনি আমার কাছে পেশ করুন। তিনি বললেন, তবে তুমি যদি শুনতে চাও, অবশ্যই আমি 
তা বর্ণনা করব। সে বলল, হ্যা, আপনি বর্ণনা করুন। তিনি বললেন, আমি ইবনু মুগীরাকে বিয়ে করেছিলাম ৷ 
Wwww.waytojannah.com 


Contents 


৩২৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


তিনি কুরাইশী যুবকদের উত্তম ব্যক্তি ছিলেন। রসূলুল্লাহ 3-এর সাথে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেই তিনি শাহীদ 
হয়ে যান। আমি বিধবা হয়ে যাবার পর ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) আমার কাছে বিয়ের প্রস্তাব 
পাঠান। রসূলুল্লাহ স্ঠ-এর আরো কতিপয় সহাবারাও প্রস্তাব পাঠান। রসূলুল্লাহ 3% নিজেও তার আযাদকৃত 
গোলাম উসামাহ্‌ ইবনু যায়দ-এর জন্য প্রস্তাব পাঠান। রসুলুল্লাহ 3%-এর এ হাদীসটি আমি আগেই শুনেছিলাম 
যে, তিনি বলেছেন, যে লোক আমাকে ভালবাসে সে যেন উসামাকেও ভালবাসে । ফাতিমাহ্‌ (রাখিঃ) বলেন, 
রসূলুল্লাহ 3% এ সম্পর্কে আমার সাথে আলোচনা করার পর আমি তাকে বললাম, আমার বিষয়টি আপনার 
ইচ্ছামাফিক ছেড়ে দিলাম। আপনি যার সঙ্গে ইচ্ছা আমাকে বিবাহ দিয়ে দিন। তারপর তিনি বললেন, তুমি উম্মু 
শারীক-এর কাছে চলে যাও । উম্মু শারীক একজন আনসারী ধনবান মহিলা, আল্লাহর রাস্তায় সে বেশি খরচ করে 
এবং তার কাছে অনেক অতিথি আসে ৷ এ কথা শুনে আমি বললাম, আমি তা-ই করব । তখন তিনি বললেন, তুমি 
উন্মু শারীকের নিকট যেয়ো না। কেননা উম্মু শারীক আপ্যায়নপ্রিয় মহিলা এবং আমি এটাও পছন্দ করি না যে, 
তোমার উড়না পড়ে যাক বা তোমার পায়ের গোছা বস্তরহীন হয়ে যাক আর লোকেরা তোমার শরীরের এমন স্থান 
দেখে নিক যা তুমি কক্ষনো পছন্দ করো না৷ তবে তুমি তোমার চাচাতো ভাই ‘আবদুল্লাহ ইবনু উম্মু মাক্তুম-এর 
নিকট চলে যাও । তিনি বানী ফিহুর-এর এক ব্যক্তি । ফিহ্র কুরাইশেরই একটি শাখা গোত্র। ফাতিমাহ্‌ যে 
খান্দানের লোক তিনিও সে খান্দানেরই লোক । আমি তার কাছে চলে গেলাম । তারপর আমার ইদ্দত শেষ হলে 
আমি এক আহ্বানকারীর আওয়াজ শুনতে পেলাম। বস্তুতঃ তিনি রসূলুল্লাহ 3 কর্তৃক নির্ধারিত আহবানকারী 
ছিলেন। তিনি এ মর্মে আহ্বান করছিলেন যে, সলাতের উদ্দেশে তোমরা সমবেত হয়ে যাও। এরপর আমি 
মাসজিদের দিকে অগ্রসর হলাম এবং রসূলুল্লাহ 3-এর সাথে সলাত আদায় করলাম । তিনি বলেন, সম্প্রদায়ের 
পেছনে যে কাতারে মহিলাগণ ছিলেন আমি সে কাতারেই ছিলাম । রসূলুল্লাহ 3% সলাত আদায়ন্তে হাস্যোজ্জ্বল 
অবস্থায় মিম্বারে বসে গেলেন। অতঃপর বললেন, প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি 
বললেন, তোমরা কি জান, আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সহাবায়ে কিরাম বললেন, আল্লাহ ও 
তীর রসূলই অধিক জ্ঞাত । তিনি বললেন, আল্লাহর শপথ! আমি তোমাদেরকে কোন আশা বা ভয়-ভীতির জন্য 
জমায়েত করিনি। তবে আমি তোমাদেরকে কেবল এজন্য জমায়েত করেছি যে, তামীম আদ্‌ দারী (রাযিঃ) প্রথমে 
খ্রীস্টান ছিল। সে আমার কাহে এসে বাই‘আত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমার নিকট 
এমন একটি কাহিনী বর্ণনা করেছে যদ্বারা আমার সে বর্ণনার সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে 
তোমাদের নিকট বর্ণনা করেছিলাম। সে আমাকে বলেছে যে, একবার সে লাখ্‌ম ও জুযাম গোত্রের ত্রিশজন 
লোকসহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল । সামুদ্রিক ঝড় এক মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে 
থাকে। অতঃপর সূর্যান্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গহণ করে। তারপর তারা ছোট ছোট নৌকায় 
বসে এঁ দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই জন্তুর ন্যায় একটি জিনিস তাদের দেখতে পায়। তার পূর্ণ দেহ পশমে 
ভরা ছিল। পশমের কারণে তার আগা-পাছা চেনার উপায় ছিল না। লোকেরা তাকে বলল, হতভাগা, তুই কে? সে 
বলল, আমি জাস্সা-সাহ্‌। লোকেরা বলল, ‘জাস্সা-সাহ্‌' আবার কি? সে বলল! এ যে গীর্জা দেখা যায়, সেখানে 
চলো। সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামীম আদ্‌ দারী (রাযিঃ) বলেন, তার মুখে 
এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হলাম যে, সে আবার শাইতান তো নয়! আমরা দ্রু্ত পদত্রজে গীর্জায় 
প্রবেশ করতেই এক দীর্ঘাকৃতির এক লোককে দেখতে পেলাম। যা ইতোপূর্বে এমন আমরা আর কক্ষনো দেখিনি । 
লোহার শিকলে বাধা অবস্থায় দু’ হাটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো। আমরা তাকে বললাম, 
তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছ। এখন তোমরা বলো, 
তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা। আমরা সমুদ্রে নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম । 
আমরা সমুদ্বকে উত্তাল তরঙ্গে উদ্বেলিত অবস্থায় পেয়েছি। এক মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে অবশেষে আমরা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩২৫ 


তোমার এ দ্বীপে এসে পৌছেছি। অতঃপর ছোট ছোট নৌকায় আরোহণ করে এ দ্বীপে আমরা প্রবেশ করেছি। 
এখানে আমরা একটি সর্বাঙ্গ পশমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি। পশমের মাত্রাতিরিক্তের কারণে আমরা তার 

গা-পাছা চিনতে পারছি না। আমরা তাকে বলেছি, তোর সর্বনাশ হোক! তুই কে? সে বলেছে, সে নাকি জাসূসা- 
সাহ্‌। আমরা বললাম, ‘জাস্সা-সাহ্‌’ আবার কি? তখন সে বলেছে, এ যে গীর্জা দেখা যায়, তোমরা সেখানে 
চলো ৷ সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে। তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি। 
আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি; না জানি এ আবার কোন জিন ভূত কিনা? অতঃপর সে বলল, তোমরা 
আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ বলো। আমরা বললাম, এর কোন্‌ বিষয়টি সম্পর্কে তুই সংবাদ 
জানতে চাচ্ছিস? সে বলল, বাইসানের খেজুর বাগানে ফল আসে কি না, এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস 
করছি। তাকে আমরা বললাম, হ্যা, আছে। সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে কোন ফল ধরবে না। 
তারপর সে বলল, আচ্ছা, তিবরিয়্যা সমুদ্রের ব্যাপারে আমাকে অবগত করো। আমরা বললাম, এর কোন্‌ বিষয় 
সম্পর্কে তুই আমাদের থেকে জানতে চাচ্ছিস? সে বলল, এর মধ্যে পানি আছে কি? তারা বলল, হ্যা, সেখানে বহু 
পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয়, যখন এ সাগরে পানি থাকবে না। সে আবার বলল, 
‘যুগার’-এর ঝর্ণার ব্যাপারে তোমরা আমাকে অবহিত করো। তারা বলল, তুই এর কি সম্পর্কে আমাদের নিকট 
জানতে চাচ্ছিস? সে বলল, এর ঝর্ণাতে পানি আছে কি? আর এ জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এ ঝর্ণার পানি 
দেয় কি? আমরা বললাম, হ্যা, এতে অনেক পানি আছে এবং এ জনপদের লোকেরা এ পানির মাধ্যমেই তাদের 
ক্ষেত আবাদ করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্দীদের নাবীর ব্যাপারে খবর দাও । সে এখন কি করছে? 
তারা বলল, তিনি মাক্কাহ্‌ থেকে হিজরত করে মাদীনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের লোকেরা তার 
সাথে যুদ্ধ করেছে কি? আমরা বললাম, হ্যা, করেছে। সে বলল, সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে। আমরা 
তাকে খবর দিলাম যে, তিনি আরবের পার্শ্ববতী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে 
নিয়েছে। সে বলল, এ কি হয়েই গেছে? আমরা বললাম, হ্যা । সে বলল, বশ্যতা স্বীকার করে নেয়াই জনগণের 
জন্য কল্যাণকর ছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি, আমিই মাসীহ্‌ দাজ্জাল। অতি সত্তুরই 
আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব। বাইরে যেয়ে আমি সমগ্র ভূ-পৃষ্ঠ প্রদক্ষিণ করব। চল্লিশ 
দিনের ভেতর এমন কোন জনপদ থাকবে না, যেখানে আমি প্রবেশ না করব। তবে মাক্কাহ্‌ ও তাইবাহ্‌ এ দু'টি 
স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ । যখন আমি এ দু'টির কোন স্থানে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশ্তা উম্মুক্ত 
তরবারি হাতে সম্মুখে এসে আমাকে বাধা দিবে। এ দু'টি স্থানের সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। 
বর্ণনাকারী বলেন, তখন রসূলুল্লাহ 3% তীর ছড়ি দ্বারা মিম্বারে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবাহ্‌, এ হচ্ছে 
তাইবাহ্‌, এ হচ্ছে তাইবাহ্‌। অর্থাৎ- তাইবাহ্‌ অর্থ এ মাদীনাই। সাবধান! আমি কি এ কথাটি ইতোপূর্বে 
তোমাদেরকে বলিনি? তখন লোকেরা বলল, হ্যা, আপনি বলেছেন। রসূলুল্লাহ 3% বললেন, তামীম আদ্‌ দারীর 
কথাটি আমার খুবই ভালো লেগেছে । যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার এঁ বর্ণনার, যা আমি তোমাদেরকে দাজ্জাল, 
মাদীনাহ্‌ ও মাক্কাহ্‌ বিষয়ে ইতোপূর্বে বলেছি। জেনে রেখ! উল্লেখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের 
পাৰ্্বস্থ সাগরের মাঝে অবস্থিত। যা পৃথিবীর পূর্বদিকে অবস্থিত, পৃথিবীর পূর্বদিকে অবস্থিত, পৃথিবীর পূর্বদিকে 
অবস্থিত । এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতিমাহ্‌ বিনতু কায়স (রাযিঃ) 
বলেন, এ হাদীস আমি রসুলুল্লাহ 3% হতে সংরক্ষণ করেছি। (ই.ফা. ৭১১৯, ই.সে. ৭১৭২) 


EES Le AE OH 5 BE ES C5 > bt 3 BS DY) YYYYV 
EDS UH cht Ei Lk wy Lp ke US dl Bo Eh fH Bo Sj 
Al O30 ESE Ts lb: i 05 Cf CSE dl co VALS ol Go GES Sb 


Wwww.waytojannah.com 


Contents 


৩২৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


oe Be cad CHL — li — Lal Lal LY AlN G28 ~All US BOG 
ed Sd - Sib - JEON Cn RS A AG pC be gE La ff GG - SH - l 
Af IT call Gy. A $195) GIN od Le RY JB LSS Dall cb As HE 

Aah x Ah oi Jy oa ad Sain SA HE ol "bf Ct: cil 

৭২৭৭-(.../১২০) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... শা'বী (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, 
একদা আমি ফাতিমাহ্‌ বিনতু কায়স (রাযিঃ)-এর কাছে গেলাম । তারপর তিনি আমাকে সতেজ খেজুর দ্বারা 
মেহমানদারী করলেন। এ খেজুরকে ২৮ 5 2৮) (রুত্বাব ইবনু ত্বাব) বলা হয় এবং যবের ছাতু পান 
করালেন। এরপর আমি তাকে তিন তালাকপ্রাপ্তা মহিলার বিষয়ে প্রশ্ন করলাম যে, সে কোথায় ইদ্দাত পালন 
" করবে? উত্তরে তিনি বললেন, আমার স্বামী আমাকে তিন তালাক দেয়ার পর রসূলুল্লাহ 33% আমাকে আমার পিতার 
বাড়ীতে ইদ্দাত পালনের অনুমতি দিয়েছিলেন। ফাতিমাহ্‌ বিনতু কায়স (রাযিঃ) বলেন, তখন লোকদের উদ্দেশে 
ঘোষণা দেয়া হলো, সলাতের উদ্দেশে একত্রিত হয়ে যাও। তারপর এ ঘোষণা শুনে যারা সমবেত হলেন তাদের 
সাথে আমিও গেলাম এবং পুরুষের কাতারের পেছনে মহিলাদের কাতারের প্রথম সারিতে আমি দাড়ালাম । 
সলাতান্তে নাবী 38-কে মিম্বারে খুৎবারত অবস্থায় এ কথা বলতে শুনেছি যে, তামীম আদ্‌ দারীর চাচাতো ভাই 
একবার সমুদ্রে নৌকায় সফর করেছিল। অতঃপর তিনি হাদীসটি অবিকল বর্ণনা করেছেন। তবে এতে এ কথা 
বর্ধিত বর্ণিত আছে যে, ফাতিমাহ্‌ বলেন, আমি যেন এখনো দেখতে পাচ্ছি যে, রসুলুল্লাহ 38% তীর ছড়ি দ্বারা 
মাটিতে আঘাত করে বলেছেন, এ হচ্ছে তাইবাহ্‌ অর্থ মাদীনাহ্‌ । (ই ফা. ৭১২০, ই.সে. ৭১৭৩) 


5৯) চে yu bed Fo 0 ie “ ed TE 


2 


DEOL Se ide EAE We dl 
sesua dst 53 JE Sh aig 2d 3 GU Gh Ud Ul UH EOS 
Ge or: U5 HESS ln od BE a UD OSG Ah Te UK Dl 5p Sl 
UE IM, 
৭২৭৮-(১২১/...) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী ও আহ্‌মাদ ইবনু ‘উসমান আন্‌ নাওফালী (রহঃ) ..... 
ফাতিমাহ্‌ বিনতু কায়স (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন রসূলুল্লাহ 3%-এর দরবারে তামীম আদ্‌ দারী 
আসলো এবং রসূলুল্লাহ 3%%-কে এ মর্মে অবগত করল যে, একদা সে সমুদ্রে নৌকায় আরোহণ করল। তখন 
নৌকাটি তাকেসহ নিজ স্থান থেকে বিচ্যুত হয়ে গেল এবং অবশেষে এক দ্বীপে এসে পড়ল । অতঃপর সে পানির 
উদ্দেশে দ্বীপ অভ্যন্তরে প্রবেশ করল । সেখানে পৌছে সে এমন এক ব্যক্তিকে দেখল, যে তার পশম হেঁচড়িয়ে 
চলছে। অতঃপর তিনি হাদীসের পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। তবে এতে এও রয়েছে যে, দাজ্জাল বলবে, আমাকে 
যদি বের হওয়ার অনুমতি প্রদান করা হয় তবে আমি তাইবাহ্‌ ছাড়া সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব। অতঃপর 
রসূলুল্লাহ 3% তামীম আদ্‌ দারীকে লোকেদের মাঝে নিয়ে এলেন এবং সে তাদেরকে পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করে 
শুনাল। তখন রসূলুল্লাহ 3% বললেন: এ শহরটি তাইবাহ্‌ এবং এঁ লোকই দাজ্জাল । (ই.ফা. ৭১২১, ই.সে. ৭১৭৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩২৭ 


PEE PE TE POE TER CO GR SHS (vv) YYVA 
eh: Js ad ole 5 FE Al IL Lf oH ay bl Ue Ll Se AU Ate - 
el CS ies CULE Ld Bl 8 SD 8 SE Aa ow LE Lf 2 ES Ll 
EP GG AD BTR AROS BL CV i L's 
৭২৭৯-(১২২/...) আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ফাতিমাহ্‌ বিনতু কায়স (রাযিঃ) থেকে বর্ণিত । 
একদা রসূলুল্লাহ 3% মিন্বারে বসে বললেন, হে লোক সকল! তামীম আদ্‌ দারী আমার কাছে বর্ণনা করেছে যে, 
এক সময় তাঁর সম্প্রদায়ের কতিপয় লোক সমুদ্রে ভ্রমণ করছিল। অতঃপর সমুদ্রের মাঝে তাদের জাহাজটি ভেঙ্গে 


গেল । উপায়ান্তর না পেয়ে তাদের কেউ কেউ নৌকার কাষ্ঠে ভর করে সামুদ্রিক দ্বীপে গিয়ে পৌছে। অতঃপর আবু 
যিনাদ হাদীসটি অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১২২, ই.সে. ৭১৭৫) 


- 3940 3H ED coll ATA GBs tll BA 0k EE (YAEv/ NYY) -VYA. 
FE Al 134) 05: U5 AL C5 Ld FS Al of 0 Al Ae 3 GEL to — LTH 
WLU Gaile SSC le YY Ul te TE Od cr, ee Sy IE Lb YW) bs te Ud 
Bl ” - 3, . - . - PEE CE) Ge S ENE 
“ay BS US ie AM ESS lA) LDL Al ID 8 SLL J 
৭২৮০-(১২৩/২৯৪৩) ‘আলী ইবনু হুজুর আস্‌ সা'দী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে 
বর্ণিত । রসূলুল্লাহ 38% বলেছেন, মাক্কাহ্‌ মাদীনাহ্‌ ছাড়া পৃথিবীর গোটা শহরেই দাজ্জাল অনুপ্রবেশ করবে। তবে 
মাক্কাহ্‌ মাদীনায় প্রবেশ করতে পারবে না। কেননা এ দু’ শহরের প্রতিটি রাস্তায়ই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে 
দাড়িয়ে এর পাহারাদারীতে নিযুক্ত থাকবে । পরিশেষে দাজ্জাল মাদীনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে। 
তখন মাদীনাতে তিনবার ভূমিকম্প হবে। যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মাদীনাহ্‌ হতে বের হয়ে তার 
কাছে চলে যাবে। (ই.ফা. ৭১২৩, ই.সে. ৭১৭৬) 
Ue AA 01 ALD Le A C3 aig EG At of 3 8 Hf ESS (ef) VYAI 
Ee SG IU Ge E553 654: UU BE a ILO od oo dol ff Fd Se ch GE 
2 La a REG ne ড় « 
JAailiey lie JS Al ESS IE Ay) os i a 
৭২৮১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । 
রসূলুল্লাহ সু বলেছেন, অতঃপর হাম্মাদ ইবনু সালামাহ্‌ অবিকল বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, দাজ্জাল 
এসে জুরুফ-এর এক অনুর্বর জমিতে নামবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে। যার ফলে প্রত্যেক 
মুনাফিক পুরুষ ও মহিলা তার কাছে চলে যাবে। (ই.ফা. ৭১২৪, ই.সে. ৭১৭৭) 
JRA S30 ba LL od Eb ~Y0 
২৫, অধ্যায় : দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস 
Le cl ur EE ~~ aE onl i ur EEO Er (YAN £)-VYYAY 
Oe 238 be JE Ey : U8 BE A ILD Ul 5 od Le oe dle oh GO 
EE RRS 


Wwww.waytojannah.com 


Contents 


৩২৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭২৮২-(১২৪/২৯৪৪) মানসূর ইবনু আবী মুযাহিম (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । 
রসুলুল্লাহ স্ন বলেন : আসবাহান-এর সত্তর হাজার ইয়াহুদী দাজ্জালের অনুসারী হবে, তাদের শরীরে 
(তায়ালিসাহ্‌) কালো চাদর থাকবে । (ই.ফা. ৭১২৫, ই.সে. ৭১৭৮) 

HS E> OE IE EES GES dl Se Bs DIR SES (vasofive)-VYAT 

ah? Le inne a ata nL রা f LL HE EE Se AE EE কলৰ; nf 

SD: 03% HE A Cn BS HL ES: Uh dl Ae GE 3 OR 
CU Ar: U6 Ay GA SB A ID bs HERG ra 8 JE Ce 

৭২৮৩-(১২৫/২৯৪৫) হারুন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... উম্মু শারীক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি নাবী 3-কে বলতে শুনেছি যে, লোকেরা দাজ্জালের আতঙ্কে পর্বতে পালিয়ে যাবে। এ কথা শুনে উম্মু 
শারীক বললেন, হে আল্লাহর রসূল 3%! সেদিন আরবের মানুষেরা কোথায় থাকবে? জবাবে তিনি বললেন, তখন 
তারা সংখ্যায় নগণ্য হবে। (ই.ফা. ৭১২৬, ই.সে. ৭১৭৯) 
lie oh of LF pele AES YU A ty LE I Eh LS IES fecha j= YALE 

ay 

৭২৮৪-(.../...) মুহাম্মাদ ইবনু বাশ্শার ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে এ 
সুত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১২৭, ই.সে. ৭১৮০) 
5d Se Be da Lao GE tj LA ES if OIA ES (Caer) VYAe 
ie: 14 365 fy sUAS Sl eke HAD Ue Ds 0 AD UP Ld Ee SEED OH 
CANE STE) SII: 25 SS JG GLAD Uh Ue cb xe ch lis uke 
C8 od GR 0 Ce I BE A UD Che pie B03 TY ie BE A I T33 

CUED Ca 8 GE EL 

৭২৮৫-(১২৬/২৯৬৪) যুহায়র ইবনু হার্ব 3% ..... আবূ দাহমা, আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) ও অনুরূপ আরো 
কতক ব্যক্তি হতে বর্ণিত। তারা বলেন, হিশাম ইবনু ‘আমির-এর সামনে দিয়ে আমরা ‘ইমরান ইবনু হুসায়নের 
কাছে যেতাম ৷ একদিন হিশাম (রাযিঃ) বললেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন লোকের কাছে যাচ্ছ, যারা 
আমার চেয়ে রসূলুল্লাহ 3-এর নিকট বেশি উপস্থিত হয়নি এবং যারা রসূলুল্লাহ 3-এর হাদীসের ব্যাপারে 
আমার চেয়ে বেশি জানে না। আমি রসূলুল্লাহ 3%-কে এ কথা বলতে শুনেছি যে, আদাম (‘আঃ)-এর সৃষ্টির পর 
হতে কিয়ামাত পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে মারাত্মক আর কোন সৃষ্টি হবে না। (ই.ফা. ৭১২৮, ই.সে. ৭১৮১) 
ge Eh Al LE US LED RD Lh Bl LE ES 5D 0 Lo EEN ADS 
ln oe "25 G6; 156 55 9 bed Mh bn HRD ROE Le Ds 0 5S be os Ur 

AJR Ca Sh: NA Te se 0 Hd Se PS Ba dob 05 NS sd xe 

৭২৮৬-(১২৭/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... হুমায়দ ইবনু হিলাল তার বংশধরদের তিন ব্যক্তি 
থেকে বর্ণিত, যাদের মধ্যে আবূ কাতাদাহ্‌ও রয়েছেন, আমরা হিশাম ইবনু 'আমির-এর সামনে দিয়ে ‘ইমরান ইবনু 
হুসায়ন-এর নিকট যাচ্ছিলাম । তারা ‘আবদুল ‘আষীয ইবনু মুখতার-এর অনুরূপ বলেছেন। তবে পার্থক্য শুধু এই 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩২৯ 


যে, 0&3 8 Gk 5 -এর স্থলে J (১৪ "5 "১4 ‘এমন বিষয় যা দাজ্জাল থেকে আরও মারাত্মক’ 
কথাটি উল্লেখ আছে। (ই.ফা, ৭১২৯, ই.সে. নেই) 


= bed BEE EAE SI SS MEL BS UES (rrevpray- VAY 
bs ILE Lt : U8 BE Al ILD UA of CF 03 oo oS op — kh OH Cs 
I Al SAL HEE Me IEE 1 SEY sf SIA tsb 
৭২৮৭-(১২৮/২৯৪৭) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা করেন, রসূলুল্লাহ সু বলেন : ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক 
‘আমালে দ্রুততা অবলম্বন করো, তা হলো- (১) পশ্চিমাকাশ হতে সূর্যোদয় হওয়া, (২) ধোয়া [উদিত হওয়া], 
(৩) দাজ্জাল [আবির্ভাব হওয়া], (8) দাব্বাহ্‌ [অন্তুত জন্তুর আত্মপ্রকাশ], (৫) খাস বিষয় [কারো ব্যক্তিগত মৃত্যু] ও 

(৬) আম বিষয় [সার্বজনিক বিপদ বা কিয়ামাত]। (ই.ফা. ৭১৩০, ই.সে, ৭১৮২) 

OF BALE Lo At ES a Ch B53 UES Lah pl Ch Ll CS (pray VYAA 
UE, JE Ge SEY AG : Uk BE ad Ge ELA of CF Se CY Sj Fe wid 
EA Aa se Af EE x! Un EA tsk ua Nl 43s, 


৭২৮৮-(১২৯/...) “উমাইয়্যাহ্‌ ইবনু বিস্তাম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রহঃ)-এর সূত্রে নাবী ক থেকে 
বর্ণিত । তিনি বলেন, ছয়টি (আলামত সংঘটিত হওয়ার আগে) দ্রুত তোমরা নেক ‘আমাল করতে শুরু করো। তা 
হলো দাজ্জাল প্রকাশিত হওয়া, ব্যাপক ধোয়া দেখা দেয়া, দাব্বাতুল আর্য (অদভুত জস্তু) বের হওয়া, পশ্চিমাকাশ 
হতে সূর্যোদয় হওয়া, কিয়ামাত এবং মাওত । (ই.ফা. ৭১৩১, ই.সে. ৭১৮৩) 


se Se th al Se GS YU sl ) Mass > as, (.../-.) = YYAA 
Ale ALY ig 6305 Ce ol BG 
৭২৮৯-(../...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে এ সূত্রে 

অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১৩২, ই.সে. ৭১৮৪) 
£4 EF: 53a) Jnl ৬ -'Y" 
২৬. অধ্যায় : হত্যাকাণ্ডের সময় ‘ইবাদাত করার ফাযীলাত 

OF Ble be BUD 0h chee be 3 tS GS (SI LD SiS ES (Yaar) - YA. 
23) 0 od oo SLD US cae tS Ut HES C FE A US HOS oh te BY 
“ls eS C0 cs 5 Saal : Ub FRE Ll od) 0G oF da oh os Ble dD 
৭২৯০-(১৩০/২৯৪৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... মা‘কিল ইবনু ইয়াসার 


(রাযিঃ) থেকে বর্ণিত । নাবী 38% বলেন : ছক গাছাল ত রদাড অয় আলা কর হযরত বড 
feos ৭১৩৩, ই.সে. ৭১৮৫) 


055 ALLY Se A> ৮ HART sl AS, (../--} YY 
৭২৯১-(.../...) আবু কামিল (রহঃ) ..... হাম্মাদ (রহঃ) হতে এ সূত্রে অবিকল বৰ্ণনা করেছেন। 


(ই.ফা. ৭১৩৩, ই.সে. ৭১৮৬) 
সহীহ্‌ মুসলিম (৬ষ্ট) ফর্মা-৪৫ www.waytojannah.com 


Contents 


৩৩০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ea 5.28 


Ac BL 2&-YV 
২৭. অধ্যায় : কিয়ামাত সন্নিকটবর্তী 
A LE ie nl ~~ - 2 Se Eco AA nO) 5 (Y4£4/NYN)-YYAY 
Ix sk YI EE 8 SUN BE All ce dl SE ie A329 ol be ASI 0h ie Le 
lh 
৭২৯২-(১৩১/২৯৪৯) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । নাবী সু বলেন, 
সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরই কিয়ামাত সংঘটিত হবে। (ই.ফা. ৭১৩৪, ই.সে. ৭১৮৭) 
ul wn Hal Lo was Ae th sy Ba ora th Bala BAS (Y40.f1r¥)-YYAY 


#0 


bil, nn Ub A 0 de C2 p50 of U2 p55 


ACY ob oh teh a ts BE Ll ches : J Ne pa 3 252 off be nhs Bs 
MG ALY, U EEE SET ASL 
৭২৯৩-(১৩২/২৯৫০) সাঈদ ইবনু মানসূর ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সাহল ইবনু সা‘দ 


(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী ঈ%-কে মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে এ কথা 
বলতে শুনেছি যে, আমি ও কিয়ামাত প্রেরিত হয়েছি এ দু'টির সদৃশ (কাছাকাছি সময়ে)। 
(ই.ফা. ৭১৩৫, ই.সে. ৭১৮৮) 
[Ero he 0 Los Jy os bs A RPE ui ty Hats BAS (vaevpirr)y-VYAE 
AGS EL, Ul cher HE Al IG 0: U6 aC tt Ld Ee 4958 eile J dS 


‘ J TEER Go SG she CY Tks oad GUISE anc 
EIS AN 
৭২৯৪-(১৩৩/২৯৫১) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমি ও কিয়ামাত প্রেরিত হয়েছি এ দু'টির ন্যায় 
(নিকটবর্তী সময়ে) শু'বাহ্‌ (রহঃ) বলেন, আমি কাতাদাহ্‌ (রহঃ)-এর কাছে শুনেছি, তিনি তার বর্ণনায় বলতেন, 
যেমন এক আঙ্গুল অন্য আঙ্গুলের চেয়ে বড় । 
তারপর শু'বাহ্‌ (রাযিঃ) বলেন, এ উক্তিটি কাতাদাহ্‌ (রহঃ) আনাস (রাযিঃ) হতে শুনে বর্ণনা করেছেন না 
নিজের থেকেই বলছেন, তা আমি নিশ্চিত জানি না। (ই.ফা. ৭১৩৬, ই.সে. ৭১৮৯) 
i i E৬৯৮ nl ~~ Ml As BS EDA > 0} BS (.. prs-vYio 
bls “ha : U5 HE dl JO CO RO oo, ES pt Mma 


AES AN Lh otal OF Ht TH 
৭২৯৫-(১৩৪/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে 
বর্ণিত রসূলুল্লাহ সু বলেন: আমি এবং কিয়ামাত এ দু'টির মতো প্রেরিত হয়েছি। এ কথাটি বর্ণনা করতে গিয়ে 
শু'বাহ্‌ তার শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিকে এক সাথে মিলালেন (রসূলুল্লাহর অনুরূপ করছিলেন) । 


(ই.ফা. ৭১৩৭, ইসে. ৭১৯০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩৩১ 
Bh Hal ES AT Ln LOL BS, cE ) GS Bo th dl Le EC. eA 
Se ben GA ce cul te Fs ae ং Ur Ah ES Ju hs 
৭২৯৬-(../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ও মুহাম্মাদ ইবনু ওয়ালীদ (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর 
সানাদে নাবী 3 হতে এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১৩৮, ই.সে. ) 


fl sacs a 


~~ Ml baa U2 eS eo ur US fr EA 2 2 IEE, (./}" YY৭YV 


He bw BEL CF od te CO - si 
৭২৯৭-(../...) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... আনাস (রাধিঃ)-এর সানাদে নাবী 3% zy অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১৩৯, ই.সে. ৭১৯১) 
: U8 df ie bc be Af be inn ED Lada Ul 3 JY) -YYAA 
LEG GELS Ns ‘SES ols Ul IE chy HE al U0 J 
৭২৯৮-(১৩৫/...) আবু গাস্সান মিসমা'ঈ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 3% বলেন, 
আমি এবং কিয়ামাত প্রেরিত হয়েছি এ দু'টির সদৃশ । এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিদ্বয়কে 
একালত করেছেন হেলা: ৭১৪০, ই.সে. ৭১৯২) 


ue ek Se ALLA HEE NG 5s Hs A dS Ee Fe LE (raovhrn)- YY 
SE Act A AL cf El BBE Al IMD se 505 WY LYN OE: il Lie “a 
MSL LEE CLL LOR 2S 2 Hd Vk ind UY: JB Leia LS mil 
৭২৯৯-(১৩৬/২৯৫২) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, বিদুঈন লোকেরা রসূলুল্লাহ 3ু-এর কাছে এসেই তাকে কিয়ামাত বিষয়ে প্রশ্ন করত, বলত, 
কিয়ামাত কবে হবে? তখন তিনি তাদের মধ্যে কম বয়স লোকটির প্রতি দৃষ্টিপাত করে বলতেন, এ যদি জীবিত 
থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামাত এসে উপস্থিত হবে। (ই.ফা. ৭১৪১, ই.সে. ৭১৯৩) 


ur Al ie tr re gr PRL ed ATs ud ut F< sl ০, (Yaerf\Yrv) YY. 
Ee i TUE bh se BE AULD TE SED Hf od ie 
"{ ELD ok 2 HAAS YU Ad SUD ts BE al J JH 
৭৩০০-(১৩৭/২৯৫৩) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । একদিন 
এক লোক রসূলুল্লাহ 3%-কে প্রশ্ন করলেন, কিয়ামাত কবে সংঘটিত হবে? তখন তার কাছে মুহাম্মাদ নামে এক 
আনসারী বালক উপস্থিত ছিল। রসূলুল্লাহ 3 বললেন, এ বালক যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই 
কিয়ামাত সংঘটিত হয়ে হবে। (ই.ফা. ৭১৪২, ই.সে. ৭১৯৪) 


un লা Sha Lo HY UL Er lth ? c= BSS (. AYATYT 
AE SB Ds JN FE ESE UL oh od Le MEETS 
Hs LE UY: OB Es 35 0 SG CK DE od Obs Bb eh BEE dl ILD CCL: UN 
Act EEC 4s 
Wwww.waytojannah.com 


Contents 


৩৩২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


EE A a LD MS Lf 6: UN 
৭৩০১-(১৩৮/...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । এক লোক 
রসূলুল্লাহ 38র-কে প্রশ্ন করলেন যে, কিয়ামাত কবে সংঘটিত হবে? এ কথা শুনে রসূলুল্লাহ 3% কিছুক্ষণ নীরবতা 
অবলম্বন করেন। এরপর তিনি সম্মুখস্থ ইযৃদ গোত্রের এক যুবকের প্রতি তাকালেন, বস্তুতঃ ইয্দ শানূয়ার একটি 
শাখা গোত্র । অতঃপর তিনি বললেন, এ ছোট ছেলেটি যদি দীর্ঘায়ু লাভ করে তবে তার বার্ধক্যে উপনীত হওয়ার 
আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে। 
আনাস (রাযিঃ) বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল। (ই.ফা. ৭১৪৩, ই.সে. ৭১৯৫) 
ul UP S38 BS Al US colle 5 Sle BS dl Sie Lng h GL (fra) YY 
PASS UBS S30: BE OB AH ie Ey Le Cf Sl Sle “a: I 
৭৩০২-(১৩৯/...) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ' 
সমবয়স্ক মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ (রাষিঃ)-এর এক গোলাম একদিন পথ অতিক্রম করছিল, তখন নাবী 3% বললেন 
: যদি তার হায়াত দীর্ঘায়ু হয় তবে সে বার্ধক্যে পৌছার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে। 
(ই.ফা. ৭১৪৪, ই.সে. ৭১৯৬) 
EIN OF AU ol UP AEE LF OBL BG dA LL A GES (vaetfhiey Vr 
43 EU) doa UF Sil CS JA EL Lr : UN FE al as ky EIA dl te 
PE FD Lay Ud sf od Bl OM Bk G2 SUIS CS A ES SEN 25 
৭৩০৩-(১৪০/২৯৫৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 38% 
বলেন : এক লোক তার উ্ত্রী দোহন করবে; কিন্তু পাত্র তার মুখের নিকটে পৌছার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে 
যাবে। অনুরূপভাবে দু' লোক কাপড় ক্রয়-বিক্রয়ে ব্যতিব্যস্ত থাকবে। তারা ক্রয়-বিক্রয় শেষ না করতেই কিয়ামাত 
সংঘটিত হয়ে যাবে। এমনিভাবে এক লোক তার হাওয মেরামত করতে থাকবে। কিন্তু মেরামত শেষ করে মুখ 
ফিরাবার আগেই কিয়ামাত এসে উপস্থিত হবে। (ই.ফা. ৭১৪৫, ই.সে. ৭১৯৭) 


HAL 0 LGU -YA 
২৮. অধ্যায় : উভয় ফুৎকারের মধ্যে ব্যবধান 
ofl be BS oF dite Hf EES 50d 3 LOL ES HS (raocpay-vrt 
OP A UG: 1 0d SAS Ok Ur BEE Al LD U6: GEA of te plo 
Ce Bl USE cH : U6 SA OG: 8 fs OU VE ATS: 1 ef: OU ts 
NR SLE SELL 
£5 SEE Sa ci Ce 3 aly Ube YY ls YY HS GLY bn Oy : U8 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৪) বিভিন্ন ফিত্নাহ্‌ ও কিয়ামাতের লক্ষণসমূহ ৩৩৩ 


৭৩০৪-(১৪১/২৯৫৫) আবূ কুরায়ব, মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন : উভয় ফুৎকারের মাঝে (ব্যবধান) চল্লিশ হবে। সহাবাগণ বললেন, 
হে আৰু হুরাইরাহ্‌! চল্লিশ দিন (ব্যবধান)? তিনি বললেন, আমি এ ব্যাপারে সন্দিহান। তারা আবারো প্রশ্ব 
করলেন, এ কি চল্লিশ মাস? এবারো তিনি বললেন, এ সন্দেহ পোষণ করি। তারা আবারও বলল, তা কি চল্লিশ 
বছর? তিনি বললেন, আমি তা বলি না। তারপর আকাশ হতে বৃষ্টিপাত হবে, এতে মানুষ উদ্গাত হবে যেমন 
উদ্ভিদ উদ্গত হয়। 

এরপর তিনি বললেন, একটি হাড় ছাড়া মানুষের সকল শরীর পঁচে যাবে। আর সে হাড়টি হলো, মেরুদণ্ডের 
হাড় ।৷/কিয়ায়াতের দিল হাড় হতেই পুনরায় যানুমকে পুনম করা হযে হা ৭১৪৬, ই.সে. ৭১৯৮) 


$ EES a Gh Al A - ন EE Sl SLE, CARS VY .০ 
GE Le dl Che YY CA All i 5 US: U6 FE dl JAD Uk df Lr EN 


SD Ss 
৭৩০৫-(১৪২/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 38% 
বলেন, মানুষের সব কিছুই মাটি খেয়ে ফেলবে। কেবল মেরুদণ্ডের হাড় বাকী থাকবে। এর দ্বারাই প্রথমতঃ মানুষ 
সৃষ্টি করা হয়েছে এবং এর দ্বারাই আবার তাদেরকে জোড়া লাগানো হবে। (ই.ফা. ৭১৪৭, ই.সে. ৭১৯৯) 
৯ BE & ch pl te ae এ 5 5 এ ‘oD LEE EP Chtry Ven 
Lbs OLY 5 OY FEE Al ID JE, Gis SAO SS BE Bl Ju) U2 SLA HULL 
CS Re : Jb gd JAD UA pe bf: i ALT ES A Lal Akl Sy 
৭৩০৬-(১৪৩/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রসুলুল্লাহ 
3% হতে কতিপয় হাদীস উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি হাদীস হচ্ছে এই যে, রসূলুল্লাহ 38% বলেছেন: 
মানুষের শরীরে এমন একটি হাডিড আছে, যা জমিন কখনো ভক্ষণ করবে না। কিয়ামাতের দিন এর দ্বারাই পুনরায় 


মানুষ সৃষ্টি করা হবে। সহাবাগণ বললেন, হে আল্লাহর রসূল! এ আবার কোন্‌ হাডিড? তিনি বললেন, এ হলো, 
মেরুদণ্ডের হাডিড । (ই.ফা. ৭১৪৮, ই.সে. ৭২০০) 


Wwww.waytojannah.com 


Contents 


SENG A als —oo 
পর্ব (৫৫) মৰ্মস্পৰ্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি 
আকর্ষণহীনতা 


. 
ELT 


ue ত! or - SILION 5a xe EL la CH Pe & (Yio) YY eV 
Eh AE cn gadl Lm Gl BBE Al ID UN: ISA fl CF 4 
৭৩০৭-(১/২৯৫৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ ছ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন : দুনিয়া মু'মিনের জন্য কয়েদখানা এবং কাফিরের জন্য জান্নাততুল্য । 
(ই.ফা. ৭১৪৯, ই.সে, ৭২০১) 
ka Se — Da 0 oh - ls BS Ad C7 MALL £5 Al BE LED (vaovfy)y-VY A 
“Ld is Ly BGG os te LS Sl a BEE Al IU od Ao 0 8 02 cl be 
ro Us: Ls As SS US : 6B 5b Al ATG we tl ss 
Sela As Eh LL] Li 23 Ge OS ES OE aby : 1G TGA Osa : Jit sles Cy 
Ee 15 ta dl co CA Ul alg : J 
৭৩০৮-(২/২৯৫৭.) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে বর্ণিত । একদিন রসূলুল্লাহ সুঠ ‘আলিয়াহ্‌ অঞ্চল থেকে মাদীনায় আসার পথে এক বাজার দিয়ে অতিক্রম 
করছিলেন। এ সময় রসূলুল্লাহ স-এর উভয় পাশে বেশ লোকজন ছিল। যেতে যেতে তিনি ক্ষুদ্র কান বিশিষ্ট 
একটি মৃত বকরীর বাচ্চার পাশ দিয়ে যেতে তার কাছে গিয়ে এর কান ধরে বললেন, তোমাদের কেউ কি এক 
দিরহাম দিয়ে এটা ক্রয় করতে আগ্রহী । তখন উপস্থিত লোকেরা বললেন, কোন কিছুর বদৌলতে আমরা এটা 
নিতে আগ্রহী নই এবং এটি নিয়ে আমরা কি করব? তখন রসূলুল্লাহ 3% বললেন : বিনা পয়সায় তোমরা কি সেটা 
নিতে আগ্রহী? তারা বললেন, এ যদি জীবিত হত তবুও তো এটা দোষী । কেননা এর কান হচ্ছে ছোট ছোট । আর 
এখন তো সেটা মৃত, আমরা কিভাবে তা গ্রহণ করব? অতঃপর তিনি বললেন, আল্লাহর শপথ! এ তোমাদের কাছে 
' যতটা নগণ্য, আল্লাহর কাছে দুনিয়া এর তুলনায় আরও বেশি নগণ্য । (ই.ফা. ৭১৫০, ই.সে. ৭২০২) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ES YG A Ee 09 LS C9 PAYS 550 cll Ly LL BES (tp YTe 
ne dU LE as HELD CF Ab ie al te be kn i - EN SG — ahhh Se 
ise s Ly ih US ES OSB Ls) 


সামী (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নাবী ইট হতে অবিকল বর্ণনা করেছেন। তবে আস 
সাকাফীর হাদীসের মধ্যে এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, এটি যদি জীবিতও হত, তবুও ক্ষুদ্র কান বিশিষ্ট হওয়ায় 
il দোষণীয় ব্যাপার ছিল। (ই.ফা. ৭১৫১, ই.সে. ৭২০৩) 
sf: UG xl be ii bes te B35 EL ala BL AES 5 UA GES (140afr)-VY) 
a ON GS RG - 5  bELNUG : UC Sey Li As HE 
“Al tai cl CL cl Cig CY A 
৭৩১০-(৩/২৯৫৮) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... মুতার্রিফ (রাষিঃ)-এর পিতা থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা আমি নাবী ৪ু-এর কাছে আসলাম তখন তিনি "৫: +544) (সূরাহ্‌ আত্‌ তাকা-সুর) পাঠ 
করছিলেন। তিনি বললেন, আদাম সন্তানগণ বলে, আমার মাল আমার সম্পদ৷ বস্তুতঃ হে আদাম সন্তান! তোমার 


সম্পদ সেটা যা তুমি খেয়ে নিঃশেষ করে দিয়েছ, পরিধান করে পুরাতন করে ফেলেছ এবং দান করে খরচ 
করছো । (ই.ফা. ৭১৫২, ই.সে. ৭২০৪) 


Gy ds BS Dh 0 LE CES IG a 3 ctl ts Loe os Ce 1---)-YY 
et “l EL colin ts Be EE tl nl B,C tes UF cgi al ul LE bs 
ol Ee Bas KS FEA dh ce: J al Le ibe Le BIG 
৭৩১১-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) মুহাম্মাদ ইবনু জা‘ফার-এর সূত্রে এবং 
ইবনুল মুসান্না (রহঃ) মু'আয ইবনু হিশাম-এর সূত্রে ..... মুতার্রিফ (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদিন আমি নাবী 3ু%-এর কাছে গেলাম । এরপর তিনি হাম্মাম-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৭১৫৩, ই.সে. ৭২০৫) 

a Se ial SE eS Le AL als LE ea C1 Lp EC ("৭০৭/£)-YY NY 
SUG On ff ob Jf CLD AL te AUS ll oe SM UE: : SF a 20S Lh 
৭৩১২-(৪/২৯৫৯) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ 3% 
বলেন, বান্দাগণ বলে, আমার মাল আমার সম্পদ । অথচ তিনটিই হলো তার মাল, যা সে খেয়ে নিঃশেষ করে 
দিল। অথবা যা সে পরিধান করে পুরাতন করে দিল। কিংবা যা সে দান করল এবং সঞ্চয় করল । এছাড়া 

HOE HAE ANS BA UA Un ৭১৫৪, ই.সে. ৭২০৬) 


FY sy Eo A Xe gr iS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৩৭ 


৭৩১৩-(.../...) আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ‘আলা ইবনু ‘আবদুর রহমান (রহঃ) থেকে এ 
সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১৫৪, ই.সে. ৭২০৭) 


U6 AL of op TADS oA LAG Call GS Lh 3 BES (ranefe)-VY) 
dl LD Oi: 08 C9 Od Chale: UN 8 of oh A Le Lo Ae Lh Re CSL SS 
Able A io AE Le ULE Sl a GUL LC oS 2 ‘4g BG 
৭৩১৪-(৫/২৯৬০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তামীমী ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু 
মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স্ঠ্‌ বলেছেন : তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথীরূপে তার 
সঙ্গে যায়। অতঃপর দু'টি ফিরে আসে এবং একটি তার সঙ্গে থেকে যায়। সঙ্গে গমন করে পরিবার-পরিজন, ধন- 


সম্পদ এবং তার ‘আমাল । তার জাতি গোষ্ঠী ও ধন-সম্পদ ফিরে আসে আর কেবল তার ‘আমাল থেকে যায় । 
(ই.ফা. ৭১৫৫, ই.সে. ৭২০৮) 


- Lona Cee of A 09 fd 7 A Ae OF 55 LALLA fa (MupY-YY Ne 
UST ALS C9 Toll Of OH oh Ue Le colt of oF 53 AOS nhs CH Uo 
Bl JSD 0 EIST BEE dl J) eo TUG Set OS G3) 0 le CH HE Ay ge CY SE 
SOD Ml el Sh BE Al ILD US Vay ob GOD od pial Cn Fe Uf os BG 
SE of p55 A cold OA Cw J EE 9 8 aah C3 HO ie A 
2 LA BLAS Ld HB A O43 ohn CHEE A 0 oe FE BC 
Bl ILD G Rl : 1G GOS Cn slots ob EE Uf Hl LAGE UU 2 ATS Ce FP 
Se Ul LL Ske sl ih, Se AA 0 dr es C1 Ll : 6 
AAA LS SST Ua GLE US Ua LEG LH US i se hts US 
৭৩১৫-(৬/২৯৬১) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... বানু ‘আমির ইবনু লুওয়াই-এর 
চুক্তিবদ্ধ মিত্র ‘আম্র ইবনু “‘আওফ (রাযিঃ) থেকে বর্ণিত। যিনি রসূলুল্লাহ 3-এর সাথে বাদ্র যুদ্ধে শারীক 
হয়েছিলেন। তিনি জানিয়েছেন যে, রসূলুল্লাহ 3% আবূ ‘উবাইদাহ্‌ ইবনুল জার্রাহ (রাযিঃ)-কে বাহ্রাইনে জিযিয়া 
বা কর আদায় করতে পাঠিয়েছেন। রসূলুল্লাহ সন্র বাহ্রাইনবাসীদের সাথে সন্ধি করেছিলেন এবং তাদের জন্য 
‘আলা ইবনু আল হায্রামী (রাযিঃ)-কে শাসনকর্তা নিয়োজিত করেছিলেন। এরপর আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) 
বাহরাইন থেকে ধন-সম্পদ নিয়ে এলে, আনসার সহাবাগণ তার আগমন সংবাদ শুনল, তারপর তারা রসূলুল্লাহ 
3%-এর সঙ্গে ফাজ্রের সলাত আদায় করল । রসূলুল্লাহ 3র্টু সলাত আদায়ন্তে মুখ ফিরিয়ে বসলে তারা তীর কাছে 
উপস্থিত হলো । রসূলুল্লাহ সু তাদেরকে দেখে মুচকি হেসে বললেন, আমার মনে হচ্ছে আবূ “উবাইদাহ্‌ বাহরাইন 
থেকে কিছু নিয়ে এসেছে, এ সংবাদ তোমরা শুনেছ? তারা বললেন, জী হ্যা, হে আল্লাহর রসূল 3! তিনি বললেন 
: তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে খুশী করবে আশা রাখো। আল্লাহর শপথ! তোমাদের 


উপর দারিদ্র্য ও অভাব-অনটনের আশঙ্কা আমি করি না। আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে, যেমনভাবে 
তোমাদের উপর প্রাচুর্য ও এশ্বর্য ঢেলে দেয়া হবে, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও প্রাচুর্য ও এঁশ্বর্য ঢেলে দেয়া 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৪৬ Wwww.waytojannah.com 


Contents 


তত . সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


হয়েছিল। অতঃপর তোমরা তেমনিভাবে প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছে। পরিশেষে 
তোমাদেরকেও ধ্বংস করে দিবে যেমনিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। (ই.ফা, ৭১৫৬, ই.সে. ৭২০৯) 
AS oH gs be bd HAD 5 LE LAE Le Ly LAD BS (fea) 
ts Gal Lh HUGS Lad axl de 0 dl Ee WS, c pile Ue wl ES A 
CR CE LSES pila 5 8 GE BS Bias O55 A LGA oo TADS 
৭৩১৬-(../...) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হ্থমায়দ এবং ‘আবদুল্লাহ ইবনু 'আবদুর 
রহমান আদ্‌ দারিমী (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে ইউনুস-এর সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে 
সালিহ্‌ (রহঃ)-এর হাদীসের মধ্যে £465৯] 4 59 -এর স্থানে 4] 4 Hes “পরিশেষে তোমাদেরকে 
তাদের মতোই অমনোযোগী করে দিবে” কথাটি বর্ণিত আছে। (ই.ফা. ৭১৫৭, ই.সে. ৭২১০) 
2 sre ssl why 2H Se al id Ja 1 sae ES (vaav/v)- VY 


UBD OSE HME AIH EB - CU) 0 5 0S BH CO SU 


EX 


GL bl ie coh iy + 05 FE Al JF CF pal Gh 52 Sh dl Se be Bo 
USSG OD ef: BE 4 UD I a EA US Uh: ge © AA Eo JN al ot 
ad OD Caled SUL 0 UALS BS LAS BS OMS BS OAMGS B 
“U2 2b) se 
৭৩১৭-(৭/২৯৬২) ‘আম্র ইবনু আস্‌ সাও্ওয়াদ আল ‘আমিরী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল 
“আস (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ সন্ থেকে বর্ণিত। তিনি বলেছেন, যখন রোম সায্রাজ্য ও পারস্য (ইরান) 
সাস্রাজ্য তোমাদের অধিকারে আসবে তখন তোমরা কিরূপ সম্প্রদায় হবে? উত্তরে ‘আবদুর রহ্‌মান ইবনু ‘আওফ 
(রাখিঃ) বলেন, আল্তাহ আমাদেরকে যেরূপ আদেশ করেছেন আমরা এরূপই বলব । তখন রসূলুল্লাহ 3 বললেন 
: অন্য কিছু কি বলবে না? তখন তোমরা পরস্পর ঈর্ধাপরায়ণ হবে, এরপর হিংসা করবে, অতঃপর সম্পর্ক ছিন্ন 
করবে, এরপর শত্রুতা করবে। কিংবা এরূপ কিছু কথা তিনি বলেছেন। অতঃপর তোমরা নিঃস্ব মুহাজির 
লোকেদের কাহে যাবে এবং একজনকে অপরের শাসনকর্তা নিযুক্ত করবে। (ইফ ৭১৫৮, ই.সে. ৭২১১) 
Val =~ UN, GA 2% 2s JN Ds CH 5, (SI 2 ES ৬&৬ (YAMT/AY YY) A 
BE dl a2 ELA of C2 ERY SF ol od dealin Sa se ts iow 
SE Lad fae Bie SE A ie od EGE SEY, JOD od Se Ld i SS OY: 
৭৩১৮-(৮/২৯৬৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া ও কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । রসুলুল্লাহ স্ঠ বলেন : তোমাদের কেউ যদি ধন ও সৃষ্টিগত (সুন্দরের) দিক থেকে তার চেয়ে শ্রেষ্ঠ 
ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করে তবে সে যেন সাথে সাথে তার চেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত করে, যাদের 
উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। (ই.ফা. ৭১৫৯, ই.সে. ৭২১২) 
ol be oe 0 pl Le SA BS GTN Se BS gC LOS BS J) YY 
Ga 205) Af 2 Bas BE LA CF 45 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৩৯ 

৭৩১৯-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী ক্্টু থেকে আবূ 
যিনাদ-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭১৬০, ই.সে. ৭২১৩) 

oe gi EL Le cue) 8 ‘& did ff GS Al bil — dE of GH BS, 

af S48 EG Sh Ce oh VEE Ts Le JL a od Lk BEE Al UL U6: SEGA 

BLS URS Y ul 

৭৩২০-(৯/...) যুহায়র ইবনু হার্ব, আবূ কুরায়ব ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবৃ 

হুরাইরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সুৰ বলেছেন : তোমাদের চেয়ে নিম্নস্তরের লোকেদের 


প্রতি দৃষ্টি দাও। তবে তোমাদের চেয়ে উঁচু স্তরের লোকেদের দিকে লক্ষ্য করো না। কেননা আল্লাহর নি‘আমাতকে 
তুচ্ছ না ভাবার এটাই উত্তম পদ্থা। 


আবু মু‘আবিয়ার বর্ণনায় Ss -এর স্থলে 4% শব্দ বর্ধিত বর্ণিত আছে। (ই.ফা. ৭১৬১, ই.সে. ৭২১৪) 

Alb el ow dl Ae 0 EEE ০ cole Frc es ty LE BS (Y৭18/).-)"YYY) 
oh od EE Ly: 158 BE eG LIA US ELE df GAD Ye AS 
Ll pit if UB CaS ob EL pel CGB Hs 0 dl Ab als ER Lal BLY 
EG Xe LAG ALCS 5 Ll ASS GH ee CAS be Bos Gn Lf: U6 TS 
LE EMCEE MEE EET ROT LR 
এ এ u JE sre AL ENE DE ASL IE By CAST 5 EI ff La 
AOE GH ly ELA GA PET HIE El ntl UE i - Jb - U3 
bel 2: U5 rah LA JU sb - U5 - LS Vs belly Re TAL ALLS : U5 
BSG of: 6 ron Cf pict ts : J Yl 4b - 5 5 SAYIN: SAL EK 
: U6 recy Caf Joh lb: U6 2 Las HY SAAS - U5 - OD 4 cl 3d 
gly A ow 39 8s BY ow 2 OE — U5 Lin Ss olin SG Vy BUS ahold pind 
ps 

ce df Dol in Al SB be U2: JB ERG Se dd AS AY: 
ae EE Vs OU Gah Sols Lah Gh Sil oA Bl Ba YEA AEN HK 
ol el ih ¢: OU LE AD LS Hl dl i: 41 4 5028 5564) : 8 phe 
5S Ce od Sak UB ci ty : J 3 Le Vs JO th cy LY: 

www.waytojannah.com 


Contents 


৩৪০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


4: U8 ce 5 Le Ba Le Ey gl OC ha: 5 OB 0 SERNA: UN 
Ek Cd Aad U5 Ci 
wo Id ia Eni Se UI bn BD: UG AAG SOs 8 SPSL ol: Jl 
SS: Jb Go de EH i as Se 5 gly SL By Ny Ed EGS ESE 
0% 3h ST bs Boh Wal § Arh chs CES) Shs LSS GU cl is 
. Sale se bali Bio ra) Si 5 Cal die id 


৭৩২১-(১০/২৯৬৪) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) 2 আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি নাবী 
সু-কে এ কথা বলতে শুনেছেন যে, বানী ইসরাঈলের মাঝে তিন লোক ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন 
টাক মাথা বিশিষ্ট এবং তৃতীয়জন অন্ধ । আল্লাহ তাআলা এ তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তাই তিনি 
তাদের কাছে একজন ফেরেশ্তা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট এসে বললেন, তোমার কাছে 
সবচেয়ে বেশী প্রিয় জিনিস কি? সে বলল, উত্তম (গায়ের) রং, ভালো চামড়া এবং আমার থেকে যেন এ রোগ 
নিরাময় হয়ে যায়, যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। অতঃপর ফেরেশ্তা তার শরীরে হাত বুলালেন। 
এতে তার এ কুর্থসত ব্যাধি ভালো হলো এবং তাকে সুন্দর রং ও সুন্দর চর্ম দান করা হলো। ফেরেশৃতা আবার 
তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় মাল কোন্টি? সে বলল, উট বা গাভী । বর্ণনাকারী ইসহাক্‌ সন্দেহ পোষণ 
করেছেন। তবে কুষ্ঠরোগী বা টাক মাথাওয়ালা তাদের একজন বলল, উট আর অপরজন বলল গাভী । অতঃপর 
তাকে গর্ভবতী উন্থরী প্রদান করা হলো এবং বললেন, আল্লাহ তোমাকে এতে বারাকাত দান করুন। এরপর 
ফেরেশতা টাক মাথা লোকের কাছে এসে তাকে প্রশ্ন করলেন, তোমার নিকট সবচেয়ে বেশী প্রিয় জিনিস কি? সে 
বলল, সুন্দর চুল এবং আমার থেকে যেন এ ব্যাধি নিরাময় হয়ে যায় যার কারণে লোকেরা আমাকে অভক্তি 
করছে। ফেরেশ্তা তার শরীরে হাত বুলালে তার ব্যাধি ভালো হয়ে যায়। এরপর তাকে দান করা হয় সুন্দর চুল । 
পুনরায় ফেরেশতা তাকে প্রশ্ন করলেন যে, কোন্‌ মাল তোমার কাছে সবচেয়ে বেশী প্রিয়? সে বলল, গাভী । 
তারপর তাকে গর্ভবতী একটি গাভী দান করা হলো এবং ফেরেশ্তা বললেন, আল্লাহ তোমাকে এতে বারাকাত 
দান করুন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তি আসলেন এবং বললেন, তোমার নিকট কোন্‌ জিনিস সবচেয়ে প্রিয়? সে 
বলল, আল্লাহ তা‘আলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক যাতে আমি লোকজন দেখতে পারি । অতঃপর ফেরেশ্তা 
তার চোখের উপর হাত বুলালে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর ফেরেশ্তা আবার তাকে প্রশ্ন 
করলেন, কোন্‌ সম্পদ তোমার কাছে বেশী প্রিয়? সে বলল, বকরী। তাকে গর্ভবতী বকরী দান করা হলো। 
অতঃপর উদ্্রী, গাভী এবং বক্রী সবই বাচ্চা দিল। ফলে তার এক মাঠ উট, তার এক মাঠ গাভী এবং তার এক 
মাঠ বকরী হয়ে গেল। অতঃপর ফেরেশ্তা অনতিকাল পরে তার পূর্ববৎ আকৃতিতে কুষ্ঠরোগীর কাছে এসে বলল, 
আমি একজন মিসকীন ও নিঃস্ব ব্যক্তি, সফরে আমার সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর, অতঃপর 
তোমার সহযোগিতা ছাড়া বাড়ী পৌছাও আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর 
চামড়া এবং অনেক সম্পদ প্রদান করেছেন তার নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাচ্ছি, যেন এ 
সফরে আমি তাতে আরোহণ করে বাড়ী পৌছতে পারি। এ কথা শুনে সে বলল, দায়-দায়িত্ব অনেক বেশী, তাই 
দেয়া সম্ভব নয়। তখন ফেরেশ্তা বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হচ্ছে। তুমি কি নিঃস্ব, কুষ্ঠুরোগী ছিলে 
না? এরপর আল্লাহ তোমাকে অনেক- সম্পদ প্রদান করেছেন। সে বলল, বাহ্‌! আমি তো বাপ-দাদা হতেই 
বংশপরম্পরায় এ সম্পদের উত্তরাধিকার হয়েছি। অতঃপর ফেরেশ্তা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে 
আল্লাহ তা‘আলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এবার ফেরেশ্তা তার আগের আকৃতিতে টাক মাথা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৪১ 


লোকের কাছে এসে এঁ লোকের ন্যায় তাকেও বললেন এবং সে-ও প্রথম লোকের মতোই জবাব দিল। অতঃপর 
তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তবে যেন আল্লাহ তাআলা তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে 
দেন। এরপর ফেরেশৃতা তর আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিরবস্ব, মুসাফির 
ব্যক্তি। আমার সফরের যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ তা'আলা এবং পরে তোমার সহযোগিতা ছাড়া 
আজ বাড়ী পৌছা আমার পক্ষে অসম্ভব । যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তার নামে তোমার কাছে 
আমি একটি বকরী চাই যেন আমি সফর শেষে বাড়ী পৌছতে পারি। এ কথা শুনে লোকটি বলল, হ্যা, আমি অঙ্ধ 
ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছামত আপনি নিয়ে যান এবং যা মনে চায় 
রেখে যান। আল্লাহর শপথ! আজ আল্লাহর নামে আপনি যা নিবেন এ বিষয়ে আমি আপনাকে বাধা দিব না। ' 
পর ফেরেশ্তা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের তিনজনের পরীক্ষা হলো। আল্লাহ 
তোমার প্রতি সস্তুষ্ট এবং তোমার অপর দু' সাথীদ্বয়ের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। (ই.ফা. ৭১৬২, ই.সে. ৭২১৫) 
UM - GAY billy — coxa Se th ley AC GAL GS (raxefyy-VYYTY 
IE di tf Dale RSA lag BG ES LET HH = Uf 32d JE, Be Late 
U8 ST tis 5 ioe 3 Sl UG SB Cli Le 2 BOG YY df ols of Se US 
LE: Uh da ob Sls CU i Sl ETE A CSF Bait BY A IHS J 
৭৩২২-(১১/২৯৬৫) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আব্বাস ইবনু ‘আবদুল ‘আযীম (রহঃ) ..... ‘আমির ইবনু 
সা'দ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, সা'দ ইবনু ওয়াক্কাস (রাযিঃ) একদা তার উটের পালের মাঝে উপবিষ্ট 
ছিলেন, এমতাবস্থায় তার পুত্র ‘উমার এসে পৌছলেন। সা'দ (রাযিঃ) তাকে দেখামাত্রই পাঠ করলেন, “আ'ড্যু 
বিল্লা-হি মিন্‌ শার্রি হা-যার্‌ র-কিব” অর্থাৎ- “আমি এ আরোহীর অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাই'। তারপর 
সে তার আরোহী হতে নেমে বলল, আপনি লোকেদেরকে ছেড়ে দিয়ে উ্ট্র এবং বকরীর মাঝে এসে বসে আছেন। 
আর এদিকে কর্তৃত্ব নিয়ে লোকেরা পরস্পর একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত। এ কথা শুনে সা'দ (রাষিঃ) তার 
বুকে আঘাত করে বললেন, চুপ থাকো। আমি রসূলুল্লাহ %-কে এ কথা বলতে শুনেছি যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন : মুত্তাকী, আত্মনির্ভরশীল ও লোকালয় হতে নির্জনে বাসকারী বান্দাকে আল্লাহ তা'আলা ভালোবাসেন। 
(ই.ফা. ৭১৬৩, ই.সে, ৭২১৬) 
CU UF cold cial + JN ial BS LION 2 LSS GES (rau) YY TY 
Ub od Le hel Ee JG Os of BS as of Al Ae LF LOL DS Co LP 
LS 5 Al dale 8 Gag 2D FA Cn ORD TH od AN: U8 oly ol OF SB is 
ah US nl GOT LY 53 a Vix AED 3 N) Ab Eb GC BB Al IAD 2 SS 
ube La ly Ed SN Lo ATS A 0 SL at 
1: st 
৭৩২৩-(১২/২৯৬৬) ইয়াহইয়া ইবনু হাবীব আল হারিসী ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) 
ie সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহর শপথ! আরবের বাসিন্দাদের মাঝে 
সর্বপ্রথম আমিই আল্লাহর রাস্তায় তীর ছুঁড়েছি। আমরা রসূলুল্লাহ 38%-এর সঙ্গে যুদ্ধ করতাম । তখন ‘হুবলাহ্‌' এবং 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


‘সামুর' নামের বৃক্ষের পাতা ছাড়া আমাদের কাহে খাবার উপযোগী কোন খাদ্যই অবশিষ্ট থাকত না। তাই 
আমাদের এক একজন বক্রীর মতো মল ত্যাগ করত। আর এখন বান আসাদের লোকেরা দীনী বিষয়ে 
আমাদেরকে ধমক দিচ্ছে, এমনই যদি হয় তবে তো আমি অকৃতকার্য এবং আমার ‘আমাল সবই ব্যর্থ । 


ইবনু নুমায়র তার বর্ণনায় |3) শব্দটি উল্লেখ করেননি । (ই.ফা. ৭১৬৪, ই.সে. ৭২১৭) 
ay Le AS of 0 hel) be 5s TUS SS 0h IS ESS (pry VTYE 
sok Ml Ld Ls US Ll GS EY 2 
৭৩২৪-(১৩/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইসমাঈল ইবনু আবূ খালিদ (রহঃ) হতে এ সূত্রে 


অবিকল বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, ফলে আমাদের এক একজন বকরীর মতো মল নির্গত করত । 
ETT ৭১৬৫, ই.সে. ৭২১৮) 


Se Dn i> ৬ Gal fe Fc Es [a Gs FA (Y৭1v/V£)-YYYo 
ME G5 Ale oly dl SD GE C9 LEE ULS U6 Lgl Sb oh AE 
od Wie Us EY Wale WL sy BLAS te YY ie GH Ho AS yy shay CHT 
3 S508 ee At ie ol Al Lf USS SA STL C5 UU I UY 
2h ala 0 GES OF Cf GOSS ST Hdl EUS AlN Td Ud GS Y UE ws 
HE 4 VEE SE LAE Ss EE HUE Lia 
SE A 0 Als Cy oh UE 552 SLE il COR eS GY LL UL 
il ols La be Se cb Ml El YSU Ll 2 Ed Gas SL TH Ges 
TUT REE YN LEH Uy te 2 ey UIE wb 05d: of a 

UG AN ORs LIISLS Khe We 


৭৩২৫-(১৪/২৯৬৭) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... খালিদ ইবনু ‘উমায়র আল ‘আদাবী (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, ‘উত্বাহ্‌ ইবনু গাযওয়ান (রহঃ) একদিন আমাদের মাঝে বক্তৃতা দিলেন এবং প্রথমে আল্তাহর 
প্রশংসা ও গুণগান করে. বললেন, অতঃপর বলেছেন- পৃথিবী ধ্বংস হয়ে যাবার সংবাদ দিয়েছে ও শীঘ্রই বিদায় 
নিচ্ছে। পৃথিবীর কিয়দংশ অবশিষ্ট রয়েছে, যেমন আহারের পর পাত্রের মধ্যে কিছু খাদ্য অবশিষ্ট থেকে, যা 
ভক্ষণকারী রেখে দেয়। একদিন এ দুনিয়া পরিত্যাগ করে তোমরা স্থায়ী জগতের দিকে রওয়ানা করবে । অতএব 
তোমরা ভবিষ্যতের জন্য কিছু পুণ্য নিয়ে রওনা করো। কেননা আমাদের সম্মুখে আলোচনা করা হয়েছে যে, 
জাহান্নামের এক কোণে একটি পাথর নিক্ষেপ করা হবে, তারপর সেটা সত্তর বছর পর্যন্ত ক্রমাগতভাবে যেতে 
থাকবে, তথাপিও সেটা তার তলদেশে গিয়ে পৌছতে পারবে না। আল্লাহর কসম! জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। 
তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচহছ? এবং আমার নিকট এটাও বর্ণনা করা হয়েছে যে, জান্নাতের এক প্রান্ত হতে 
অপর প্রান্ত পর্যন্ত চল্লিশ বছরের পথ । শীত্মই একদিন এমন আসবে, যখন সেটা মানুষের ভিড়ে পরিপূর্ণতা লাভ 
করবে। আমি নিজেকে দেখেছি যে, আমি রসূলুল্লাহ 3%-এর সঙ্গী সাত ব্যক্তির সপ্তমজন ছিলাম । তখন আমাদের 
কাছে বৃক্ষের পাতা ছাড়া আর কোন খাবারই ছিল না। ফলে আমাদের চোয়ালে ঘা হয়ে গেল। এ সময় আমি 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৪৩ 


একটি চাদর পেয়েছিলাম। অতঃপর আমার ও সা'দ ইবনু মালিক-এর জন্য আমি সেটাকে দু' টুকরো করে নেই। 
এক টুকরো দিয়ে আমি লুঙ্গি বানিয়েছি এবং আরেক টুকরোটি দিয়ে লুঙ্গি বানিয়েছে সা'দ ইবনু মালিক (রাযিঃ)। 
আজ আমাদের সকলেই কোন না কোন শহরের আমীর । এরপর তিনি বলেন, আমি আমার কাছে বড় এবং 
আল্লাহর কাছে ছোট হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সকল নাবীদের নাবুওয়াতই এক পর্যায়ে শেষ হয়ে 
যাবে। পরিশেষে সেটা রাজতন্ত্রে রূপ নিবে। আমার পর আগমনকারী আমীর-উমারাদের খবর তোমরা শীঘ্রই 
পাবে এবং তাদেরকে পরীক্ষা করে নিবে। (ই.ফা. ৭১৬৬, ই.সে. ৭২১৯) 


a hs SA ES Emad th OU RD ble of Pt CE] ES (fee) 7 VYTY1 
58 Fah ce Toad OS OU 2h Ce CLS UU oh A Ly SE of AE to 
৭৩২৬-(../...) ইসহাক্‌ ইবনু ‘উমার ইবনু সালীত (রহঃ) ..... খালিদ ইবনু ‘উমায়র (রহঃ) থেকে বর্ণিত। 


তিনি জাহিলী যুগ পেয়েছিলেন, খালিদ (রহঃ) বলেন, একদিন ‘উতবাহ্‌ ইবনু গায্ওয়ান (রাযিঃ) ভাষণ দিলেন। 


তখন তিনি বাসরার শাসনকর্তা ছিলেন। অতঃপর ইসহাক্‌ সূত্রে শাইবান-এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৭১৬৭, ই.সে. ৭২২০) 


AA Le AE 0 PR Le Ks LES sD ty Loe SS Hf BES (fej -VYYYV 


bs. 


BE Al LOE BL OH: 6 UGE Ce cid: UN DLE AS Le Da 

Ol oh 0 HAY SN CLEC 

৭৩২৭-(১৫/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... খালিদ ইবনু ‘উমায়র (রহঃ) থেকে 

বর্ণিত । তিনি বলেন, আমি ‘উতবাহ্‌ ইবনু গায্ওয়ান (রাযিঃ)-কে এ কথা বলতে শুনলাম যে, তিনি বলেন, এক 

সময় আমি রসূলুল্লাহ-এর সঙ্গী সাতজনের সপ্তম ব্যক্তি ছিলাম, তখন হুবলাহ্‌ গাছের পাতা ছাড়া আমাদের কোন 
খাবার ছিল না । পাতা খেতে খেতে অবশেষে আমাদের মুখে ঘা হয়ে যায়। (ই.ফা. ৭১৬৮, ই.সে. ৭২২১) 


Le “nl ie le a cn Jn UF hy er Ee Ce ie 0 ane E৬৮ (YOANN -YYYA 

8 LN ob OSS Ux + OU FU 5 ED SH Ox A ILD GG: IA of 
MAL 3 OA SE Sh 3) 8 OSS Ug U6 Ss 1G TOL 8 CL Sonplh 
- I - CAAT 3) 3 OL USN EL BD 8 OILS SY oi rl HF ON SY 113 
4s AS SH Oy Ah dk sds Sl Eel Hl IH Sl 
in cB ks CS Hh: US + 0 TL BH CH 98: UU: JG 
Lb: ITT fH SH Gy TE SS Al fs Sly od Hl: J 
SI eal Ry od CE CY BIS: IE LBL SCE: IG Ol 
EU Ce Ss os CR Cll Cay LY BEG BY TYG: UH OB he: 

Wwww.waytojannah.com 


Contents 


৩৪৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


uk Ede LS G8 bn kh fy Bb Gals ews 1A jE 5 - J 
Ankh be OS ky aly Halley LOL, S54 Gh ih: bes 45 sad J, 
“Ae dl bE GH Dy ssh A, 


৭৩২৮-(১৬/২৯৬৮) মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, সহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! কিয়ামাতের দিন আমরা কি আমাদের রবকে: দেখতে পাব? 
জবাবে তিনি বললেন, আকাশে মেঘ না থাকাবস্থায় দুপুরের সময় সূর্য দেখতে তোমাদের কোন কষ্ট হয় কি? 
সহাবাগণ বললেন, জী না। অতঃপর তিনি বললেন, আকাশে মেঘ না থাকাবস্থায় পূর্ণিমার চাদ দেখতে তোমাদের 
কোন কষ্ট হয় কি? সহাবাগণ বললেন, জী না। তারপর তিনি বললেন, এঁ সত্তার কসম! যার হাতে আমার জীবন! 
চন্দ্র-সূর্য কোন একটি দেখতে তোমাদের যেরূপ কষ্ট হয় না, তোমাদের রবকেও দেখতে তোমাদের ঠিক অদ্রপ 
কষ্ট হবে না। আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। তখন তিনি বললেন, হে অমুক! আমি কি তোমাকে সম্মান দান 
করিনি, কর্তৃত্ব দান করিনি, জোড়া মিলিয়ে দেইনি, ঘোড়া-উট তোমার কাজে লাগিয়ে দেইনি এবং সুখ-স্বাচছন্দ্যের 
মাঝে তোমার পানাহারের ব্যবস্থা করিনি? জবাবে বান্দা বলবে, হ্যা, হে আমার রব! তারপর তিনি বলবেন, তুমি 
কি মনে করতে যে, তুমি আমার মুখোমুখী হবে? সে বলবে, না, তা মনে করতাম না। তিনি বললেন, তুমি 
যেরূপভাবে আমাকে ভুলে গিয়েছিলে তদ্রপভাবে আমিও তোমাকে ভুলে যাচ্ছি। অতঃপর দ্বিতীয় অপর এক 
ব্যক্তির আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তখন তিনি তাকেও বলবেন, হে অমুক! আমি কি তোমাকে সম্মান দান 
করিনি, নেতৃত্ব দেইনি, তোমার পরিবার (জোড়া মিলিয়ে) দেইনি, উট-ঘোড়া তোমার কাজে লাগিয়ে দেইনি এবং 
সুখ-স্বাচ্ছন্দ্যে পানাহারের জন্য তোমাকে কি সুবিধা করে দেইনি? সে বলবে, হ্যা করেছেন। হে আমার 
পালনকর্তা! তারপর তিনি বললেন, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে এ কথা তুমি মনে করতে? সে বলবে, না। 
তখন আল্লাহ তা‘আলা বলবেন, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে অনুরূপভাবে আমিও তোমাদেরকে ভুলে 
যাব। তারপর তৃতীয় অপর এক ব্যক্তির আল্লাহর সাথে দেখা হবে। এরপর তিনি আগের মতো অবিকল বলবেন। 
তখন লোকটি বলবে, হে আমার প্রতিপালক! আমি আপনার প্রতি এবং কিতাব ও রসূলগণের প্রতি ঈমান এনেছি। 
আমি সলাত আদায় করেছি, সাওম পালন করেছি এবং সদাকাহ্‌ করেছি। এমনিভাবে সে যথাসাধ্য নিজের প্রশংসা 
করবে । এমতাবস্থায় আল্লাহ তাআলা বলবেন, এখনই তোমার মিথ্যা প্রকাশিত হয়ে যাবে। রসূলুল্লাহ 8% বলেন: 
তারপর তাকে বলা হবে, এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা 
করতে থাকবে যে, কে তার বিপক্ষে সাক্ষী দিবে? তখন তার জবান বন্ধ করে দেয়া হবে এবং তার উরু, গোশ্ত ও 
হাড়কে বলা হবে, তোমরা কথা বলো। ফলে তার উরু, গোশ্ত ও হাড় তার ‘আমালের ব্যাপারে বলতে থাকবে৷ 
এ ব্যবস্থা এজন্য করা হবে যেন, আত্মপক্ষ সমর্থন করার কোন সুযোগ তার অবশিষ্ট না থাকে। 

MONON ME ৭১৬৯, ই.সে. ৭২২২) 


li 0 mila Sn sl EA al fos nd oy EE ES (va1a/1v)-YTYA 

0 dl LP i 2 dh ch ete fh Ut dette Gs 

lA dn JN El be UII SY: JB Sd BEE Al 13 Se lis: J SL 

yl: Js: JN. : 0: Jl oe OSH ODL: 156 XD Ad BS to J 

UN - Ges C58 GOS et Be Eh Dl, ck: I U6 ia RLS YY ce 5 

U8 - SE Cs YE - J - ALLL Gh : Jb tl: SSN J 3 ce ES - 
all cs ISLE ELS, OHS + J - 

Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৪৫ 


৭৩২৯-(১৭/২৯৬৯) আবূ বাক্র ইবনু আন্‌ নায্র ইবনু আবূ আন্‌ নায্র (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাষিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রসূলুল্লাহ 3%-এর কাছে ছিলাম ৷ এ সময় তিনি হেসে বললেন, 
তোমরা কি জান, আমি কেন হাসলাম? আমরা বললাম, এ সম্পর্কে আল্লাহ ও তার রসূলই ভাল জানেন । অতঃপর 
তিনি বললেন, বান্দা তার তদীয় রবের সঙ্গে যে কথা বলবে, এজন্য হাসলাম । বান্দা বলবে, হে আমার 
পালনকর্তা! তুমি কি আশ্রয় দাওনি আমাকে অত্যাচার হতে? রসূলুল্লাহ 3 বলেন : আল্লাহ তাআলা বলবেন, হ্যা 
আমি কারো প্রতি অত্যাচার করি না। এরপর বান্দা বলবে, আমি আমার ব্যাপারে স্বীয় সাক্ষ্য ছাড়া অন্য কারো 
সাক্ষী হওয়াকে বৈধ মনে করি না। তখন মহান আল্লাহ বলবেন, আজ তুমি নিজেই তোমার সাক্ষী হওয়ার জন্য 
যথেষ্ট এবং সম্মানিত কিরামান কাতিবীন (লিপিকারবৃন্দও) যথেষ্ট । তারপর বান্দার জবান বন্ধ করে দেয়া হবে 
এবং তার অঙ্গ-প্রত্যঙ্গকে নির্দেশ দেয়া হবে যে, তোমরা বলো। তারা তার ‘আমাল সম্পর্কে বলবে। তারপর 
বান্দাকে কথা বলার অনুমতি দেয়া হবে। তখন বান্দা তার অঙ্গ-প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে, অভিসম্পাত 
তোমাদের প্রতি, তোমরা দূর হয়ে যাও। আমি তো তোমাদের জন্যই বিবাদ করছিলাম । 

(ই.ফা. ৭১৭০, ই.সে. ৭২২৩) 
0 ELE LP al Ue Ld Ls EOL US A CF UR HS (e0fA)-VYT, 

Eh Lo TT S50 Jal el FE Al ID I: EIA off be ABT) of CP gdh 

৭৩৩০-(১৮/১০৫৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হ্রাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : হে আল্লাহ! তুমি মুহাম্মাদের পরিবার-পরিজনকে জীবন ধারণোপযোগী রিয্‌ক দান 
করো। (ই.ফা. ৭১৭১, ই.সে. ৭২২৪) 


108 SS Sf cia 9 DALSS SUN aes ABS od Lh 8 Hf ELS Cpr 
dl ID J: NMEA of be dE) of LF Ed LE LP al BS 5 Bo 
CME LoL G50 i) Hel FE 
“EID Hel se BY os 
৭৩৩১-(১৯/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব ও আবু কুরায়ব 
(রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ বন্ বলেছেন : হে আল্লাহ! তুমি 
মুহাম্মাদের পরিবার-পরিজনকে প্রয়োজনীয় জীবিকা দান করো। 
‘আমূরের বর্ণনায় 5১)! 4% শব্দটি বর্ণিত আছে (অর্থ একই)। (ই.ফা. ৭১৭২, ই.সে. ৭২২৫) 
ELE CF JS cule cial J AL BES ot els Hf EES (feo) YY 
Lilie J, ALY ie gd 
৭৩৩২-(../...) আবু সা'ঈদ আল আশাজ্জ (রহঃ) ..... উমারাহ্‌ ইবনু কা‘কা* (রাযিঃ) থেকে এ সূত্রে 
- অবিকল বৰ্ণনা করেছেন। তবে এ বর্ণনায় ৬55 -এর পরিবর্তে ৬5 শব্দ বর্ণিত আছে।**(ই.ফা. ৭১৭৩, ই.সে. ৭২২৬) 


* &U অর্থ সামান্য পরিমাণ, ন্যুনতম প্রয়োজন, জীবিকা । যতটুকু হলে অন্যের মুখাপেক্ষী হতে হবে নাঃ 
সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৪৭ Wwww.waytojannah.com 


Contents 
৩৪৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ay UF GAL GEL UU A Ch GELS cna SIA BS (ravefrey-Vvrvr 

5 te BE La UT eh Ce: cdl LE te AS Op DY LF osah te nh BS 
৭৩৩৩-(২০/২৯৭০) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাধিঃ) থেকে 

বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ ক মাদীনায় আগমনের পর থেকে তার ইনতিকালের পূর্ব পর্যন্ত পরিবার-পরিজন 

নিয়ে একাধারে তিন দিন গমের রুটি তৃপ্তির সাথে খাননি। (ই.ফা. ৭১৭৪, ই.সে. ৭২২৭) 

Ul GEL) JU all 0 say i ss AES of G8 HH BS (pyr 

Le Le: OG Lie be AGN oF coal C2 ed) oe das 3 BS cAI I, 
| Al ine SY FA bn LG pf D6 BE Al J) 
৭৩৩৪-(২১/..) আৰু বাক্র ইবনু আৰু শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 


‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ সু একাধারে তিন দিন গমের রুটি পেট ভরে খাননি, এ 
অবস্থায়ই তিনি পরপারে চলে যান। (ই.ফা. ৭১৭৫, ই.সে. ৭২২৮) 


As Es a 15 Lal EES JG 0 Eh LOL sal Lh LOL BS (pov) VTTe 
Te Ce: ed LEE oe AGS of CESS SG Oh SAD SE cha: UU GE of be 
j is hf 12 ; 5" Fe i) তপ be joe, E27 
SHE 4 U4) Unb G2 Cis G3 ed FS Lr FRE Soe 


৭৩৩৫-(২২/...) মুহাম্মাদ ইবনুল মুসার ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাঘিঃ) থেকে 
বর্ণিত তিনি বলেন, দু' দিন একাধারে মুহাম্মাদ 3 -এর পরিবার-পরিজন যবের রুটি কক্ষনো পেট ভর্তি করে 


খাননি। এ অবস্থায়ই রসূঙুল্লাহ 38-এর ওফাত হয়ে যায়৷ (ই.ফা. ৭১৭৬, ই.সে. ৭২২৯) 
ise AD Ae ie ia be 8 Be dt of CH HBS (fr) VT 
৭৩৩৬-(২৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 


মুহাম্মাদ 3ু-এর পরিবার-পরিজন তিন দিনের বেশি গমের রুটি কক্ষনো পেট ভর্তি খাদ্য গ্রহণ করেননি । 
: (ই.ফা. ৭১৭৭, ই.সে. ৭২৩০) 


4 te BP 0 pln Ue ole C3 Uae Be A of 0 8 Hf BS (fr) VTTY 
AL in cb BSE SA i BEE LOL TT pt le: Lie SN: JE 
৭৩৩৭-(২৪/...) আবু বাক্র ইবনু শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, তিন 


দিন একাধারে মুহাম্মাদ ঈুঁটু-এর পরিবার গমের রুটি পূর্ণতৃপ্ত সহকারে ভক্ষণ করেননি। এ অবস্থায়ই তিনি 
পরপারে চলে যান! (ই.ফা. ৭১৭৮, ই.সে. ৭২৩১) | 


te 452 Le ALA Ch Sa te dang te Es BS LK 38 BS (vavifvo)-VTYYA 
0 a a‘ 2 ” EET CO MEE Ea SH 
IS CALL N13 35 Ln ds HE LS Sl: OG 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৪৭ 


৭৩৩৮-(২৫/২৯৭১) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, মুহাম্মাদ ক্- 
এর পরিবার-পরিজন দু’ দিন পূর্ণতৃপ্ত হয়ে গমের রুটি খাননি। দু'দিনের একদিন তিনি খুরমা খেয়েই অতিবাহিত 
করতেন। (ই.ফা. ৭১৭৯, ই.সে. ৭২৩২) 
lt ie Ge 0 0 fis US CLL 0 Fe BS gl Se EES (ravepey-Vrva 
LAS A CY bs SS Let SE FE LL UT US ty : ci La te of bo SIR 

UW, 

৭৩৩৯-(২৬/২৯৭২) ‘আম্র আন্‌ নাকিদ (রাযিঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 
মুহাম্মাদ 3-এর পরিবার মাসের পর মাস এমনভাবে অতিবাহিত করতাম যে, আমরা (রান্না করার জন্য) আগুনও 
প্ৰজ্বলন করতাম না। আমরা শুধু খেজুর ও পানি খেয়েই দিনাতিপাত করতাম । (ই.ফা. ৭১৮০, ই.সে. ৭২৩৩) 
ie a5 Bs MAL Hf Ee IU LK Ss ABS of 8 SH BE (fon YYE 

ak UES Hy SC US 1 ALY i SE oF pln 
Bd EN UY DS 5 of BS BSH HHT 

৭৩৪০-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) 
হতে এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন। এতে রয়েছে যে, 4] ৬}; কিন্তু :এ৯ এ কথাটির উল্লেখ নেই। 

আবু কুরায়ব-এর বর্ণনায় বর্ধিত রয়েছে এই যে, হ্যা, যখন গোশ্ত আসত তখন আগুন জ্বালানো হত ।' 

(ই.ফা. ৭১৮১, ই.সে. ৭২৩৪) 

vw A Ue a sh Ee lg (8 sal 11 Lol BK 3 EBS (vavrfrv)- YE 
SS m2 UES J) 25 5 Ab si te oo ob Uo HE AULD EF: LIE Lo 
" 5 fe EEE [ ES PEE 1 
i AS le Jo io Hie Sl SA 

৭৩৪১-(২৭/২৯৭৩) আবু কুরায়ব, মুহাম্মাদ ইবনুল ‘আলা ইবনু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, যখন রসূলুল্লাহ 3% ইন্তিকাল করেন, তখন আমার পাত্রে অল্প পরিমাণ যব ছিল। আমি 
তা থেকেই খেতাম । এভাবে অনেক দিন অতিবাহিত হলো । পরিশেষে আমি তা পরিমাপ করলাম, অতঃপর সেটা 
শেষ হয়ে গেল। (ই.ফা. ৭১৮২, ই.সে. ৭২৩৫) 


G3 be xf be ceJE of nd Be ES 3 Sh G3 ED (ravefray-VYEY 
st YR NY K 0 2 . EA - 1" ue EC ATA A 
Dh BE Be DE USL ALONG Ay : J58 oS Ul Lise Ue 45 UP ULSD 
US Ci HE GC - U6 - 6 FE Al IAD Sf BUG SOLE oo Lal HE Dh 
le ih CHE La tom FRE A JD) 6S Gy LU LL ISMN alli LS 
| SEE UU Ce BE Al ID od CO SS 
৭৩৪২-(২৮/২৯৭২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
হে আমার বোনের ছেলে! আমরা নতুন চন্দ্র দেখতাম তারপর আবার নতুন চন্দ্র দেখতাম । আবারও নতুন চন্দ্র 


দেখতাম । অর্থাৎ" দু'মাসে তিনটি নতুন চন্দ্র দেখতাম । অথচ রসূলুল্লাহ 3-এর ঘরে আগুন ভবলত না। তিনি 
বলেন, আমি জিন্ঞেস করলাম, হে খালা! আপনারা কিভাবে দিনাতিপাত করতেন? তিনি বললেন, দু'টো কালে 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


. বস্তু হারা- তা হচ্ছে খুরমা ও পানি। তবে রসূলুল্পাহ 3-এর কতিপয় আনসারী প্রতিবেশী ছিল। তাদের ছিল 
দুগ্ধবতী উটনী ও বকরী- তারা রসূলুল্লাহ সু-এর জন্য সেগুলো দোহন করে এর দুধ তার কাছে প্রেরণ করতেন 
এবং তিনি আমাদেরকে তাই পান করতেন। (ই.ফা. ৭১৮৩, ই.সে. ৭২৩৬) 


I*s 


E508 oe 3H AOE oy Ob dl Be GAL Lal aly A BS avenay-vrEr 

HLS 09 op Ae SH GOS ms OH ES cw th bs RSG C HL 0h Al Se 

5 On Ek Uy FE Sl I) SS: Cl BOE Gl ES LUE Lo HM of Lk te 

UE 2s 09 8 YI 

৭৩৪৩-(২৯/২৯৭৪) আবূ তাহির, হারূন ইবনু সা‘ঈদ (রহঃ) ..... নাবী সুটু-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাষিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 ইন্তিকাল করেছেন অথচ দু'বেলা তিনি রুটি ও যাইতুন দ্বারা কক্ষনো 

পূর্ণতৃপ্ত হননি । (ই.ফা. ৭১৮৪, ই.সে. ৭২৩৭) 

sal te AE CLA Ao Lh TIS GUE DS 2 53 BS (raver .y- VV 


40 El El 


0 sala on Gd SON Se 9 IIS US gail 2 Se BS, cde te add ie 
On OM Eps Cm FE Al ILD 8: i Lie te Boe dl ie Al SAD se 
sO Sa 438 
৭৩৪৪-(৩০/২৯৭৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, সা‘ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% ইন্তিকাল করেছেন, যখন লোকেরা দু'টি কালো বস্তু তথা খেজুর ও পানি খেয়ে 
পূৰ্ণতৃপ্ত হতো । (ই.ফা. ৭১৮৫, ই.সে. ৭২৩৮) 
Hie 0 tal be OU LF A Se ES Rll Ly EOL AE (eye 
Sy sd EL Ce Unt Ty FEE OL IG: CHG LE te ad te 
৭৩৪৫-(৩১/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন 
সময় রসূলুল্লাহ সঁন-এর ওফাত হয়েছে, যখন আমরা দু'টি কালো জিনিস তথা পানি ও খেজুর খেয়ে পূর্ণতৃপ্ত 
হতাম । (ই.ফা. ৭১৮৬, ই.সে, ৭২৩৯) 
CEG be apd Uy OB ie Les cd 0 OE ALY is CGE te CASS 
৭৩৪৬-(../...) আবু কুরায়ব, নাসূর ইবনু ‘আলী (রহঃ) ..... সুফ্‌ইয়ান (রহঃ) হতে অবিকল বর্ণনা 
করেছেন। তবে এখানে শুধু ১১,,১। (৮ ৬১১ ৬5, ‘অথচ আমরা দু'টি কালো জিনিস (পানি ও খেজুর) দ্বারা 
পরিতৃপ্ত হয়নি’ এ কথাটিই বর্ণিত আছে। অর্থাৎ আমরা তৃপ্ত সহকারের খেজুর ও পানিও পেতাম না। 


(ই.ফা. ৭১৮৭, ই.সে, ৭২৪০) 
- sid ie — cla SAS YU LE ud Os abe Cy Mana ৬ (Yavifry) VY EY 
238 or GAS OSE off CF 5 fl Ce — ULE LH A - S55 be 
55 bn Cl pf RDS A BE al UL A Ce - oh EIA of Ub G5 Ae LU 
| He TESTER 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৫) মৰ্মস্পৰ্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৪৯ 


৭৩৪৭-(৩২/২৯৭৬) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, এঁ সত্তার শপথ, যীর হাতে আমার জীবন! 

বর্ণনাকারী ইবনু ‘আব্বাদ (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন, এ সত্তার শপথ! যার হাতে আবৃূ 
হুরাইরার জীবন। একাধারে তিন দিন গমের রুটি দিয়ে রসূলুল্লাহ 3 তার পরিবার-পরিজনকে পূর্ণতৃপ্ত আহার 
করাতে পারেননি। এ অবস্থায়ই তিনি দুনিয়া ত্যাগ করেছেন। (ই.ফা. ৭১৮৮, ই.সে. ৭২৪১) 


oS 3H BD OLS 0 S52 Ue en 0 3 ES 50 0 SER (Ny YT EA 
lo FE aa 2 Co HA of DE Gy + U6 Ve tah 3 LAY I U8 
Gt SNS bs G5 On CG pl SE 
৭৩৪৮-(৩৩/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হাযিম (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে স্বীয় আঙ্গুল দ্বারা কয়েকবার ইঙ্গিত করতঃ এ কথা বলতে শুনেছি যে, এ সত্তার শপথ! 


যার হাতে আবূ ছরাইরার জীবন, একাধারে তিন দিন পর্যন্ত আল্লাহর নাবী ও তাঁর পরিবার গমের রুটি দিয়ে 
কক্ষনো পরিতৃপ্ত হননি। এমতাবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। (ই.ফা. ৭১৮৯, ই.সে. ৭২৪২) 


San Ue sya Jl HEE JG ize il (9 F< fr, as C2 5s EL (Yavv/r£)y-YY EA 


2 


Cn 5 U9 BE LS CIO SH ths CE pO BE: U6 2 CF OCG Cina: J 
4S HL 
৭৩৪৯-(৩৪/২৯৭৭) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... নুমান ইবনু 
বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা কি চাহিদা মতো পর্যাপ্ত খাদ্য ও পানীয় পাচ্ছ না? অথচ আমি 
' তোমাদের নাবী ক্ু্টু-কে দেখেছি যে, তিনি ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খুরমাও পাননি। 
বর্ণনাকারী কুতাইবাহ্‌ অন্য বর্ণনায় 2 (নিম্নমানের খুরমা) শব্দটি উল্লেখ করেননি । (ই.ফা. ৭১৯০, ই.সে. ৭২৪৩) 


ts SEL By ce A ES 5 3 3 BS 3) 0 LS BES (froy-Vroe 
Uy S35 Se 3 IT E553 LY lips clam te TASS UH BES LDL EST ol 
AI FD HN LS LSS 
৭৩৫০-(৩৫/...) মুহাম্মাদ ইবনু রাফি‘, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সিমাক (রহঃ) হতে এ সূত্রে 
অবিকল বর্ণনা করেছেন। তবে সিমাক (রহঃ) যুহায়র-এর হাদীসের মধ্যে এ কথাটি বর্ধিত বর্ণনা করেছেন যে, 


অথচ বর্তমানে তোমরা খুরমা ও মাখনের বিভিন্ন থকার খাদ্য ছাড়া কোন খাদ্য গ্রহণ করো না। 
j (ই ফা. ৭১৯১, ই.সে. ৭২৪৪) 


aa BL YU - ll (90) Lily, - Ee Ns uur 0 Lae ৬, (YavAfr1)-YYe 

EE) re "oe 28 ‘g # « 22 ee “ 
Lull Ll GE S35: JU TLS ll cis : J A 0 Slam UP sdlth BSS GD 

-e PE ‘e Ee l - 2 ee EE 
Alby as SG SS Sng Ue Hb LS ES FEE Al I) HO SH: I Ul oe 
৭৩৫১-(৩৬/২৯৭৮) মুহাম্মাদ ইবনুল মুসারা ও ইবনু বাশ্শার (রহঃ) ..... সিমাক ইবনু হার্ব (রহঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, নু'মান (রহঃ)-কে বক্তৃতারত অবস্থায় আমি এ কথা বলতে শুনলাম যে, ‘উমার (রাযিঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৫০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


বলেছেন, মানুষ কি পরিমাণ দুনিয়া অর্জন করেছে। অথচ রসূল 3%-কে আমি দেখেছি যে, তিনি ক্ষুধার তাড়নায় 
সারা দিন অস্থির থাকতেন। ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খেজুরও তিনি পেতেন না (যার মাধ্যমে পেটপূর্ণ 
করবেন)। (ই.ফা. ৭১৯২, ই.সে. ৭২৪৫) 
ish 3) wil hy nl ER Cx Ff ar shal aly ol ee (Y৭va/rv)-YYoTY 
ad IB OD By ood oh 8 CF Le Ci: UH ME SD ie Tis 
Lad: JE ACS LOL AM: IE: U4 NE Gb a df: al Se 5 JE toyed oi 
Rall Cra CO: Jb LS ALB: BE SEY on Jb 
৭৩৫২-(৩৭/২৯৭৯) আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সার্হ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র 
ইবনুল ‘আস (রাযিঃ) থেকে বর্ণিত । এক লোক তাকে জিজ্ঞেস করল যে, আমরা কি মুহাজির ফকীরদের দলভুক্ত 
নই? এ কথা শুনে ‘আবদুল্লাহ তাকে বললেন, তোমার কি সহধর্মিণী নেই, যার কাছে তুমি গিয়ে থাকো? উত্তরে সে 
বলল, হ্যা আছে। অতঃপর তিনি বললেন, বসবাস করার জন্য তোমার কি আবাসস্থল নেই? সে বলল, হ্যা আছে। 
- তখন তিনি বললেন, তবে তো তুমি ধনীদের পর্যায়ভুক্ত। তারপর সে বলল, আমার একজন খাদিমও আছে। এ 
কথা শুনে তিনি বললেন, তাহলে তো তুমি বাদশাহ (ই.ফা. ৭১৯৩, ই.সে. ৭২৪৬) 
বট LE onl SED dl Xe ou 5 A> Er al 6 (.../..)y-YYoY 
MUL: el J ELV HSV HY rk sb DC ay Lond: Lh 
Cs CB BOL Fn Us OL SA USS ps 4 oo A Ls Ce plc CY sD 
os Geib Rohl od TB Ls EY CSG me AMY: 098 HE dl JD 
AEs Jus Y das Uk 13 
৭৩৫৩-(../..) আৰু ‘আবদুর রহমান বলেন, একদিন তিন লোক ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস ' 
(রাষিঃ)-এর কাছে আসলেন। তখন আমি তার কাছে বসা ছিলাম তারা এসে বলল, হে আবু মুহাম্মাদ! আমাদের 
কোন কিছুই নেই, আমাদের পরিবারের ভরণ-পোষণের কোন ব্যবস্থা নেই, সওয়ারীও নেই, কোন আসবাবপত্রও 
নেই৷ তারপর তিনি তাদেরকে বললেন, তোমরা যা চাও আমি তাই করব। তোমরা যদি ইচ্ছা কর আমার কাছে 
চলে এসো । আল্লাহ তোমাদের ভাগ্যলিপিতে যা রেখেছেন আমি তোমাদেরকে তা প্রদান করব। তোমরা চাইলে 
বাদশাহের নিকট আমি তোমাদের আলোচনা করব। আর তোমাদের মনে চাইলে তোমরা সবর করো। আমি 
রসূলুল্লাহ 3%-কে এ কথা বলতে শুনেছি যে, কিয়ামাতের দিন দরিদ্র মুহাজির ব্যক্তিগত বিত্তবানদের চেয়ে চল্লিশ 
বছর আগেই জান্নাতে পৌছে যাবে। 
এ কথা শুনে তারা বললেন, আমরা ধৈর্য অবলম্বন করব, কারো কাছে কিছুই চাইব না! 
(ই.ফা. ৭১৯৩, ই.সে. ৭২৪৬) 
CG 191985 0 3) Hdl Lpalh Ca CSL ISS : Gb -\ 
১. অধ্যায় : যারা নিজেদের উপর অত্যাচার করেছে (সামুদ গোত্রের) তাদের আবাসস্থলে তোমরা 
যাবে না; তবে কান্নাজড়িত অবস্থায় যেতে পার 
welll be bh > 5 PY EY El 23 BED (Yaa fA) -YYot 
J: ioe TE LAS bell Os dl He IS KS LY delay BS 3 C5 oN 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৫১ 


HOB CSG 1598 0 NY Cmiadll S58 SIA sk ES Yl Lay BG Al JD 
HEL Ce Be Hind 0 baile 155 DG C1338 
৭৩৫৪-(৩৮/২৯৮০) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ‘আলী ইবনু হুজূর (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ 3% আসহাবে হিজর তথা সামূদ গোত্র সম্পর্কে 
সহাবাদেরকে বলেছেন : শাস্তিপ্রাপ্ত এ সম্প্রদায়ের উপর দিয়ে ক্রন্দনরত অবস্থায় তোমাদের পথ চলা উচিত । যদি 
তোমাদের কান্না না আসে তাদের এলাকায় কিছুতেই ঢুকবে না। যাতে এমনটি না ঘটে যে, তাদের উপর যে 
‘আযাব এসেছিল, অনুরূপ ‘আযাব তোমাদের উপরও এসে যায়। (ই.ফা. ৭১৯৪, ই.সে. ৭২৪৭) 
P37 leh ofl OF cd sol hy Esl dst Ls SL al VTGG 
HE Al JO Ea UT: 08 Sb Gr al Le 0] Al Ae LAL US - BS USLL KS 
UVES 6G 1898 0 SY Had 1d Ca SSL LAG Yr: FG dl UD UIE nh ke 
MB DEALS BS. pl Ce iS 
৭৩৫৫-(৩৯/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রাযিঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, রসুলুল্লাহ 3% -এর সঙ্গে একদিন আমরা হিজ্র অধিবাসীদের এলাকা দিয়ে পথ অতিক্রম করছিলাম । 
এমন সময় রসূলুল্লাহ 33% আমাদেরকে বললেন, যারা নিজেদের প্রতি যুল্ম করেছে তাদের জনপদ দিয়ে তোমরা 
ক্রন্দনরত অবস্থায় যাবে এ ভয়ে যে, তাদের উপর যে শাস্তি পতিত হয়েছে অনুরূপ শাস্তি তোমাদের উপরও যেন 
এসে না যায়। অতঃপর (ধমকের স্বরে) তিনি তার সওয়ারীকে আরো দ্রুতগতি করে উক্ত অঞ্চল অতিক্রম 
করলেন। (ই.ফা. ৭১৯৫, ই.সে. ৭২৪৮) 


dl Se UI GEL ts Lt ES ela Hf ne 2 LD ES (rafts) ron 
si SELL 5485 08) Daal oe BE al 03) 0S DU OST 5 0 Al Se Uf 3S be 
AA 2 5 ss TR Ce 13h 0 BE Al OD ATL Cd 13029 BOUT te 
Asal RSs 5S 3 A Cx Ls tf 
৭৩৫৬-(৪০/২৯৮১) হাকাম ইবনু মূসা আবূ সালিহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, একবার লোকেরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গে হিজর তথা সামূদ গোত্রের জনপদে পৌছলেন। 
অতঃপর লোকেরা তথাকার কূপ হতে পানি উত্তোলন করলেন এবং এর দ্বারা আটার খামীর প্রস্তুত করলেন। এ 
দেখে রসূলুল্লাহ 33% তাদেরকে এ পানি ফেলে দেয়া এবং খামীর উন্রকে খাইয়ে ফেলার নির্দেশ দিলেন। আর 
তাদেরকে এঁ কূপ হতে পানি উত্তোলনের নির্দেশ দিলেন, যে কূপ হতে সালিহ (‘আঃ)-এর উ্ট্রী পানি পান করত । 


(ই.ফা. ৭১৯৬, ই.সে. ৭২৪৯) 
le Bl SE ESD cule LL BS gla ug 1 GOL} BSS, (./..)-YYoV 
4 Rely Gob te TELL 5 2 2 Ae. LY 
৭৩৫৭-(../...) ইসহাক্‌ ইবনু মুসা আল আনসারী (রহঃ) ..... 'উবাইদুল্লাহ (রহঃ) হতে এ সূত্রে অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। তবে এতে ৯2 PEF {4 138 এর পরিবর্তে 4 341 ৬ oe IL 
কথাটি বর্ণিত রয়েছে। (ই.ফা. ৭১৯৭, ই.সে. ৭২৫০) 
Wwww.waytojannah.com 


Contents 


৩৫২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


PEG ously ALLL od OULAYI Gly ry 
২. অধ্যায় : বিধবা, মিস্কীন ও ইয়াতীমের প্রতি অনুঘহ করার মাহাত্্ 
wl OF BD 8 IS Le UL ED mid cj ALL 0 dl Le ES (vaavfes)-VYoA 
7 Bl as 8 AAS SCA I ce ol : U6 BEL co EIA br ca 
CLL Y LAK HY HE — Ji Al 
৭৩৫৮-(৪১/২৯৮২) ‘আবদুল্লাহ ইবনু মাস্লামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । নাবী 3 বলেন, বিধবা ও মিসকীনের প্রতি অনুগ্রহকারী লোক আল্লাহর রাস্তায় জিহাদকারী লোকের 


পর্যায়ভুক্ত। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এটাও বলেছেন যে, এ লোক অক্লান্ত সলাত আদায়কারী ও 
অনবরত সিয়াম সাধনাকারী ব্যক্তির পর্যায়ভুক্ত। (ই.ফা. ৭১৯৮, ই.সে. ৭২৫১) ' 


3) 0 IS LF SUL ES ihe Oh GOL BS A LY RS HL (raarfery-Vrod 
Uo a psd ne BE Al J U5 OA of be SES ih Ciuc: Ital 
ety BL WC Of 5 8 SHS 
৭৩৫৯-(৪২/২৯৮৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাখিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন : আত্মীয় বা অনাত্মীয় ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী ও আমি জান্নাতে এ দু' আঙ্গুলের 


ন্যায় কাছাকাছি থাকব বর্ণনাকারী মালিক (রহঃ) হাদীস বর্ণনার সময় শাহাদাত ও মধ্যমা অঙ্গুলির দ্বারা ইঙ্গিত 
করে দেখালেন। (ই.ফা. ৭১৯৯, ই.সে. ৭২৫২) 


LL ply Lah Gb ~Y 
৩. অধ্যায় : মাসজিদ নির্মাণের ফাযীলাত 
AOS nk UF ES JU se Ch LAs LES awe 9 Lg ED (rf) YY 
dl SE en WD E55 cj LE CG ele 0 SE SU - 20D AS - se 
S46 FE al JL SLL cb bm 34 ol JH Le Hie ty be KS A 
Bb oF - A CLS USF UU - ce ck bx Uk BE Al ILO Cl EE 
he CEP TUR 


Wwww.waytojannah.com 


‘Contents 


পর্ব (৫৫) মৰ্মস্পৰ্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৫৩ 


Ell IG ELD oe CASS cll 0 LLG A LD EES (get VTNN 
0 ULE Lf Dd 230 LF “ HS kes CL Meal Se CS — Ai ty MEN BS 


: 1% BE 4 Ys al IE Eh Rr ELH RG DEO LG SNL I HE 
Abe Boh 3A A sl A apie a5 CA 
৭৩৬১-(৪৪/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... মাহমূদ ইবনু লাবীদ (রহঃ) 


থেকে বর্ণিত। ‘উসমান ইবনু আফ্ফান (রহঃ) মাসজিদ তৈরির মনস্থ করলে লোকেরা এটাকে পছন্দ করল না। 
তারা কামনা করছিল যে, তিনি সেটাকে পূর্বাবস্থায় রেখে দেন। তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3 -কে এ 
কথা বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে মাসজিদ তৈরি করবে, আল্লাহ তা'আলা তার 
জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। (ই.ফা. ৭২০১, ই.সে. ৭২৫৪) 
de 2 ALY Ses ~ ESE &% “kal I y SEL IED, (eo) YT 
MRD BE A AF Ces 30 GE ALY GG RS 0 20d Xe ie LASS 
৭৩৬২-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হানযালী (রহঃ) ..... “আবদুল হামীদ ইবনু জা‘ফার (রহঃ) 
হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে তাদের হাদীসের মধ্যে আছে যে, মহান আল্লাহ তা'আলা তার 
জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। (ই.ফা. ৭২০২, ই.সে. ৭২৫৫) 


CSL of Lal LL -t 
8. অধ্যায় : মিসকীন লোকেদের জন্য খরচ করার গুরুত্ব 

Ee Yu- ss; SY Lily — 2 ETS LS of 2K Hf EES (rantyto)j- Vr 
ON Be Sl BOL Ese dk al Cn Diy JD EF : J BE oF SLA 
EES “ Sed dca Bb 2 Bi 305 5 eC EAL ULL A A 
~~ (£5: JN TAMALCAMLEL: 4 U8 sei 0h TS Shoe 8 BS UND i oh 
SE dB fe Se Jb tA cf ALDH: 4 8 CL oS ee 
Ld DE ob CH 1 Uf OU TU Ll Ui dN AS G4: U5 230 TA 3 
A G3 Sf EE les U IST, 2s Gil Cie ES 
৭৩৬৩-(৪৫/২৯৮৪) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ 
(রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন এক লোক কোন এক মরুপ্রান্তরে সফর 
করছিলেন। এমন সময় অকস্মাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে, অমুকের বাগানে পানি দাও । 
সাথে সাথে এ মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগল । এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হল। এ স্থানের 
নালাসমূহের একটি নালা এ পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোকটি পানির অনুগমন করে চলল । 


চলার পথে সে এক লোককে দাড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল দিয়ে পানি বাগানে সবদিকে ছড়িয়ে 
দিচ্ছে। এ দেখে সে তাকে বলল, হে আল্লাহর বান্দা! তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক, যা তিনি 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৪৮ 
www.waytojannah.com 


Contents 


৩৫৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন। তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা! তুমি 

আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল, যে মেঘের এ পানি, এর মাঝে আমি এ আওয়াজ শুনতে 

পেয়েছি, তোমার নাম নিয়ে বলছে যে, অমুকের বাগানে পানি দাও। এরপর বলল, তুমি এ বাগানের ব্যাপারে কি 
করে৷? মালিক বলল, যেহেতু তুমি জিজ্ঞেস করছ তাই বলছি, প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব 
করি। অতঃপর এর এক তৃতীয়াংশ সদাকাহ্‌ করি, এক তৃতীয়াংশ আমি ও আমার পবিবার-পরিজনের জন্য রাখি 

এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি। (ই.ফা. ৭২০৩, ই.সে. ৭২৫৬) 

Al of Oh nad Se BS SN i El Tal 56 2 Lal ESS, (fey YYUE 
COR Hs Cats SU 3 2 aly : iA 2 ALY Se OOK th LAS BS 
৭৩৬৪-(../...) আহ্‌মাদ ইবনু ‘আবৃদাহ্‌ আয্‌ যাব্বী (রহঃ) ..... ওয়াহ্‌ব ইবনু কাইসান (রাষিঃ) হতে এ 

সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে এ কথা উল্লেখ করেছেন যে, অতঃপর সে বলল, এর এক 

তৃতীয়াংশ আমি মিস্কীন, ভিক্ষুক ও মুসাফিরদের জন্য খরচ করি। (ই.ফা. ৭২০৪, ই.সে. ৭২৫৭) 


(FL AS ol: Ad 3) Bl TE ALE yb Ul ia Gl ~eo 
৫. অধ্যায় : যে ব্যক্তি তার ‘আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শারীক করে বা রিয়ার অবৈধতা 
SF pull 15 E30 COST mil ts elt BS ia LAD RS (rakef)- VT 
UG A UF HE Al UD UF: GEA of OF tn UP CSG AN So os sd 
ASA LC HE ale 2 TA UG he Cha AX oo SEA EU OS 
৭৩৬৫-(৪৬/২৯৮৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 38% 
বলেন : মহান আল্লাহ বলেন, আমি শারীকদের শির্ক হতে সম্পূর্ণ মুক্ত । যদি কোন লোক কোন কাজ করে এবং 


এতে আমি ছাড়া অপর কাউকে শারীক করে, তবে আমি তাকে ও তার শির্কী কাজকে প্রত্যাখ্যান করি। 
(ই.ফা. ৭২০৫, ই.সে. ৭২৫৮) 


Lr aia 0 Jel ur “i Ee le cn ui Yn ac E52 (YAAVEY) CYT 
SAD 49 sp A En le te BE al JD UG: U6 le oH oo A CF ne ie OD 
l 4 Bl el 
৭৩৬৬-(৪৭/২৯৮৬) ‘উমার ইবনু হাফস্‌ ইবনু গিয়াস (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের ইচ্ছায় নেক ‘আমাল করে আল্লাহ তা'আলাও 
তার কৃতকর্মের অভিপ্রায়ের কথা লোকেদেরকে জানিয়ে ও শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশে 


॥ কোন নেক কাজ করে, আল্লাহ তা‘আলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকেদের মাঝে ফাস করে দিবেন। 
(ই.ফা. ৭২০৬, ই.সে. ৭২৫৯) 


UG eS cof Ll ie OU te 59 ES Ant of Ch 8 Hf EES (raven YYW 
a Bl YD GH 4 4 CLS LG a BE Al JD J: J sd EE 
৭৩৬৭-(৪৮/২৯৮৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জুনদুব আল ‘আলাকী (রাযিঃ) থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের উদ্দেশে সৎ ‘আমাল করে আল্লাহ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মৰ্মস্পৰ্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৫৫ 


তা‘আলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকেদেরকে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশে কোন সৎ 
কাজ করে আল্লাহ তা'আলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকেদের মাঝে ফাস করে দিবেন। 
(ই.ফা. ৭২০৭, ই.সে. ৭২৬০) 
4s 35 AY ie OU BS 2h ES CAS Sh GEM] By (eden) VTA 
BE A UD UH ULE Sl al 
৭৩৬৮-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সুফ্ইয়ান (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। তবে এতে এ কথা বর্ধিত বর্ণিত আছে যে, রাবী বলেন, সুফ্ইয়ান ছাড়া অপর কাউকে আমি এ কথা 
বলতে শুনিনি যে, “রসূলুল্লাহ 3% বলেছেন” । (ই.ফা. ৭২০৮, ই.সে. ৭২৬০) 
eh I - > 0 sl co oe GOS ml 350 0 Se ES (Jy YT 
- . ‘ ক 2 | 3 [] re 8 
al ad ds - USE chan: JN cS CF als Cis JU - suse 3 0 HID OH JN Al 
LG ee da U5 HE A UD Chas U5 — Eb BE A IS chen O 
৭৩৬৯-(../..) সাঈদ ইবনু ‘আমর আল আশ'আসী (রহঃ) ..... জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত । তিনিই এ 
হাদীসটি মারফ্‌' বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রসুলুল্লাহ বু্-কে এ কথা বলতে শুনেছি। সুফ্ইয়ান সাওরীর 
হাদীসের অবিকল অত্র হাদীসটি । (ই.ফা. ৭২০৯, ই.সে, ৭২৬১) 
le a 03 HI wt dal BS ie Bn CE of OES (fee) YTV. 
EC 
৭৩৭০-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... সত্যবাদী, বিশ্বস্ত ব্যক্তি ওয়ালীদ ইবনু হার্ব থেকে এ সূত্রে 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭২১০, ই.সে. ৭২৬২) 


(Lal Bis al AS i) J od Ue G58 LAS plsiy ol 
৬, অধ্যায় : রসনার সংযম (অর্থাৎ এমন কথা আলোচনা করা যার কারণে জাহান্নামে পতিত হবে) 
এবং অন্য নুসখায় রয়েছে বাকশক্তি নিয়ন্ত্রণ করা 


Maa CP sh ol Se — La Ol EG ED na is U2 (vaaafta)-VYV) 
AGL HE Sah 0 : U8 HE A ILO on of be LL 0 8 CF AD 2 
Ms Gx OH LS 0 db dD 


৭৩৭১-(৪৯/২৯৮৮) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ)...... আবূ ছুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
রসুলু্যাহ ু্ু-কে এ কথা বলতে শুনেছেন যে, বান্দা এমন কথা বলে, যার কারণে সে জাহান্নামের মধ্যে পূর্ব ও 
পশ্চিমাকাশের মধ্যস্থিত দূরত্বের তুলনায়ও বেশি দূরে গিয়ে নিপতিত হবে। (ই.ফা. ৭২১১, ই.সে. ৭২৬৩) 
0b 55 Ce LUIS hl Se BS LED AE of bh BOL HES (.fe-)-VTVY 
Sad CY + U8 BEE Al UD UO of Co EDL 0h ne OF ORR Se C2 el 

eds Grid Gh CS Be de 658 WC LH CLS 


Wwww.waytojannah.com 


Contents 
৩৫৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭৩৭২-(৫০/...) মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার আল মাক্কী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । 
রসূলুল্লাহ 3 বলেন : বান্দা এমন কথা বলে, যার ক্ষতির ব্যাপারে সে অবহিত নয়, পরিশেষে সে জাহান্নামে পূর্ব 
ও পশ্চিমাকাশের মধ্যস্থিত দূরত্বের তুলনায়ও অধিক দূরে গিয়ে সে নিপতিত হয়। (ই.ফা. ৭২১২, ই.সে. ৭২৬৪) 


Ais AL op Ay Lk Yo ig aly Ll ia Higley -V 
৭. অধ্যায় : যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না এবং খারাপ কাজে বাধা 
দেয়, কিন্তু স্বয়ং তা থেকে দূরে থাকে না, তার শাস্তি 


5 5 dl Ae Cn as As “ on ESE (LE CL Erced (Y4A4/o))-YYVY 
Ee C08 Ey Ul Gon os U8 - i of Bil, - 8 Ss A Gs SEY 


rT EU JS 35 on LU ie 52 ie Led BS Le Sf 
oxi al A Uf C8 C2 a CIES alr ely ody A SH 
দৰ UE CE SAE 
al ees i 35 US U3 558 ALG CAH GMS UD 3 iS lh 2 
Ud XS Gb: I SL oo EE afd Lb US HAL ING: od 
25s IL oF cel SV as ally 
৭৩৭৩-(৫১/২৯৮৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ 
ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আবূ কুরায়ব (রহঃ) :.... উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত । 
তিনি বলেন, একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি ‘উসমান (রাযিঃ)-এর কাছে গিয়ে আলোচনা করেন না 
কেন? উত্তরে তিনি বলেন, তোমরা কি এটা মনে করছ যে, শুধু আমি তোমাদেরকে নিয়েই তার সাথে কথা বলি? 
আল্লাহর শপথ! আমার ও তার মধ্যকার যে কথা বলবার, আমি তাকে তা বলেছি। তবে আমি এসব বিষয়ে মুখ 
খুলতে চাই না, যে ব্যাপারে কথা বললে আমিই হব এর প্রথম ব্যক্তি । আর যে লোক আমার আমীর বা নেতা 
তাদের কারো ব্যাপারে আমি এ কথাও বলতে চাই না যে, তিনিই সর্বোত্তম ব্যক্তি। কেননা রসূলুল্লাহ 33%-কে আমি 
এ কথা বলতে শুনেছি যে, কিয়ামাত দিবসে এক লোককে উপস্থিত করা হবে। অতঃপর তাকে জাহান্নামে ফেলে 
দেয়া হবে। ফলে তার পেটের নাড়ি-ভূড়ি বের হয়ে যাবে। এরপর গাধা যেমন চাক্ধীর চারপাশে ঘুরে অনুরূপভাবে 
সেও এগুলো নিয়ে ঘুরতে থাকবে। এ দেখে জাহান্নামীরা তার চারপাশে এসে একত্রিত হবে এবং তাকে বলবে, হে 
অমুক! তোমার কি হয়েছে? তুমি কি ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ হতে দূরে থাকতে বলতে 
না? জবাবে সে বলবে, হ্যা, তবে আমি ভালো কাজের আদেশ দিতাম; কিন্তু স্বয়ং তা পালন করতাম না এবং মন্দ 
কাজে বাধা দিতাম কিন্তু নিজেই আবার তা কাজ করতাম । (ই.ফা. ৭২১৩, ই.সে. ৭২৬৫) 


He : Jb Xs pe ‘ob ur “n> ES ALS at Ye SL Ee (-../---)—YYVE 
ie Spl GL Teka Ud Als UE le SS Uf Lg Ce: UR UG 3 css Kl 
৭৩৭৪-(.../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ ওয়ায়িল (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
একদিন আমরা উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ)-এর কাছে উপবিষ্ট ছিলাম । এমতাবস্থায় এক লোক তাকে বললেন, 
আমীরুল মু'মিনীন ‘উসমান (রাযিঃ)-এর কাছে গিয়ে তাঁর কর্মপদ্ধতি সম্পর্কে কথোপকথন করতে আপনাকে বাধা 
দিচ্ছে কিসে? ..... অতঃপর জারীর (রহঃ) অবিকল হাদীস বর্ণনা করলেন। (ই.ফা. ৭২১৪, ই.সে. ৭২৬৬) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৫৭ 


di Ge OLY) ER LP st OL -A 
৮. অধ্যায় : নিজের গোপন দোষ-ক্রুটি বহিঃপ্রকাশ না করা 
JE, EL RE UN (IS Cn Lies 5 th Lo A> 0 ES (Y৭9./ev)-YYVYo 
EA Ue HC 06 U6 he be clit of GA 9 Es on Bs hs Es AS 
SY 5 0 A331 bn Oo Gall Se A de: Uk HE al I Cite: U9 
Ce ee Cad etn a Oe ERLE 


ed 
“Aic 


AE dl i MS Calg BO PS 
bed 2 US “a5 Jk 

৭৩৭৫-(৫২/২৯৯০) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনু হাতিম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে এ কথা বলতে শুনেছি যে, নিজের অপরাধ 
প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মাতের গুনাহ মাফ করে দেয়া হবে। নিজের দোষ-ক্রুটি প্রকাশ করার মানে হচ্ছে 
এই যে, মানুষ রাতে কোন্‌ ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা 
লুক্কায়িত রাখেন । এতদ্সত্বেও সে বলে, হে অমুক! গত রাত্রে আমি এ কাজ করেছি । অথচ রাতে তার পালনকর্তা 
সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত 
করছিল । কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়। 


রাবী যুহায়র (রহঃ) ১৫3১ -এর পরিবর্তে be শব্দটি উল্লেখ করেছেন। (ই.ফা. ৭২১৫, ই.সে. ৭২৬৭) 


ECE LASS bal) coats Gl —A 
৯. অধ্যায় : হাঁচির উত্তর দেয়া এবং হাই তোলা মাকরহ হওয়ার বর্ণনা 
te - Me A AS - al WL OS 0 dl Xe Lh LoL RS ("৭৭১/০r)-YY YN 
DAY) plats Hy UAT clth DU) BE oh Se Lie + Ub a 55 od oe i UO 
LESH Of, Bl SS Vk ty: Ub ota ol Of cLlie'y Auh C4 uke AS ACA HF 


LN) 


al 
৭৩৭৬-(৫৩/২৯৯১) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, দু’ ব্যক্তি নাবী -এর কাছে হাঁচি দেয়ার পর তিনি একজনের হাঁচির উত্তর দিলেন। 
কিন্তু অপরজনের হাচির উত্তর দিলেন না। এ দেখে নাবী 38% যার হাচির উত্তর দেননি সে বলল, অমুক হাঁচি 
দিয়েছে আর আপনি তার উত্তর দিয়েছেন, তবে আমি হাঁচি দিয়েছি কিন্তু আপনি আমার হাঁচির কোন উত্তর দেননি। 
এ কথা শুনে নাবী 3% বললেন: সে তো আল্লাহর প্রশংসা করেছে; কিন্তু তুমি আল্লাহর কোন প্রশংসা করনি। 
(ই.ফা. ৭২১৬, ই.সে. ৭২৬৮) 
UP LA Sls te — AYN BS - BE HES EK SH ES (de) VYYY 


Ss HE Lh 


Wwww.waytojannah.com 


Contents 


৩৫৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


| ৭৩৭৭-(../...) আৰু কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে নাবী সৰ হতে অবিকল হাদীস 
বৰ্ণনা করেছেন। (ই.ফা, ৭২১৭, ই.সে. ৭২৬৯) 
Ju - ay Lil = 00 OF Al Ao 0 LOL, DA C3 UR GRD (Yaavfot)-VYVA 
Cy 5 8 9 ge ff se CLES; UB fl Ce 5S 0 pale UP gC 3 bli Bs 
ke i Ge Cl EAL ld SEF UE elle dd Hi CLS Oe of Jah 
CE Sd Al 5 OBE Ad A Ld Sl uke tye; Jk RE al I Cia Uh 
৭৩৭৮-(৫৪/২৯৯২) মুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবু রুরদাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন আমি আবু মুসা (রাযিঃ)-এর কাছে গেলাম । তখন তিনি ফায্ল ইবনু 
‘আব্বাস (রাযিঃ)-এর মেয়ের ঘরে ছিলেন। তখন আমি হাচি দিলাম; কিন্তু আবূ মুসা (রাযিঃ) তার কোন প্রত্যুত্তর 
দিলেন না। তারপর ফায্‌ল-এর মেয়ে হাঁচি দিল, তিনি এর উত্তর দিলেন। আমি আমার মায়ের কাছে ফিরে এসে 
তাকে এ ব্যাপারে জানালাম । তারপর কোন এক সময় আবু মূসা (রাযিঃ) আমার মায়ের কাছে আসলে তিনি তাকে 
বললেন, তোমার কাছে আমার হেলে হাঁচি দিয়েছিল, তুমি তার উত্তর দাওনি। কিন্তু ফায্‌লের মেয়ে হাঁচি দিলে 
তুমি তার উত্তর দিয়েছ। এ কথা শুনে আবু মুসা (রাযিঃ) বললেন, তোমার ছেলে হাচি দিয়েছে কিন্তু আল্লাহর 
প্রশংসা করেনি। তাই আমিও তার হাচির উত্তর দেইনি। আর এঁ মহিলা হাঁচি দিয়েছে এবং আল্লাহর প্রশংসা 
করেছে তাই আমিও তার হাচির উত্তর দিয়েছি। কেননা রসূলুল্লাহ 3%-কে আমি এ কথা বলতে শুনেছি যে, 
তোমাদের কেউ যদি হাচি দেয় এবং আল্লাহর প্রশংসা করে তাহলে তোমরা তার হাচির উত্তর দিবে। আর যদি সে 
আল্লাহর প্রশংসা না করে তবে তোমরাও তার হাচির উত্তর দিও না। (ই.ফা. ৭২১৮, ই.সে. ৭২৭০) 


wl ue Je a Le 5 ss Ker cn dl Ao 0 Ls ৰ (Y৭৭৮/০০)-YYV৭A 
ml C20 Lal ff BS -4j bil, - al 0 GEL BS coal te ESSN on LL 0 
U8) Odes FE Gd ee Bf SS LT cg 35 op LL FY RS ie ti Le BS 
M552 ON BE Al U2 4 UE SA uke 2 hl Ly 2 I Sie 
৭৩৭৯-(৫৫/২৯৯৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সালামাহ্‌ 
ইবনু আক্‌ওয়া‘ (রাযিঃ) থেকে বর্ণিত। এক লোক নাবী সু-এর কাছে হাঁচি দেয়ার পর তিনি তাকে বললেন, 


আল্লাহ তোমার প্রতি দয়া করুন। অতঃপর সে আরেকবার হাঁচি দেয়ার পর রসূলুল্লাহ সর্ট বললেন : সে সর্দিতে 
আক্রান্ত । (ই.ফা. ৭২১৯, ই.সে. ৭২৭১) 


UES 1G sal Ae tLe an Lh LEE 3 Lh 333 ED (ratfon)- VTA. 
Ogi 5 BE dl JO UA off CP el OF 50 OF — Di OF UG colt 
EUEL UES Lf TALS 13 Ut Ce 
৭৩৮০-(৫৬/২৯৯৪) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ‘আলী ইবনু হুজুর আস্‌ সাদী 
(রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । রসুলুল্লাহ 3 বলেন, হাই তোলা শাইতানের পক্ষ হতে আসে। 


তোমাদের কেউ যদি হাই তোলে তবে যথাসাধ্য সে যেন তা ব্যাহত করার চেষ্টা করে। (ই.ফা. ৭২২০, ই.সে. ৭২৭২) 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৫৯ 


Be aid tr BS mI xe ty EL ew URE 5 HD (vaaofov)- VTA 
BY FE - A I U8 IN asd te zt ESS G5 8 Weil ie of te 
| Js et Eb sd ce oi Wal S& 
৭৩৮১-(৫৭/২৯৯৫) আবু গাস্সান আল মিসমা'ঈ, মালিক ইবনু “আবদুল ওয়াহিদ (রহঃ) ..... আবু সাঈদ 


আল খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমাদের কেউ যদি হাই তোলে তবে 
সে যেন তার মুখের উপর হাত রাখে । কেননা এ সময় শাইতান মুখের অভ্যন্তরে ঢুকে । (ই.ফ. ৭২২১, ই.সে. ৭২৭৩) 


2 5 A Se br ie be nl Be BS pws Ls LG BS (. JoAY-YYAY 
MIS ot i os A SOL CGE Ye: J HE dl BPs 4x be 
৭৩৮২-(৫৮/...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবু সা'ঈদ আল খুদ্রী (রাষিঃ) থেকে বৰ্ণিত 
রসূলুল্লাহ 3% বলেন, যদি তোমাদের কেউ হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রেখে সেটাকে ব্যাহত 
করে। কেননা এ সময় শাইতান মুখ দিয়ে প্রবেশ করে। (ই.ফা. ৭২২২, ই.সে. ৭২৭৪) 
‘oe ul Oh Jen UF Hs Ss ret RY 5) Ee Fe sf Jo) VYYATY 
LES ah 4 SST 9s V3 FE dl Us) U5: Jb al te Go > ol oe 
ES Set ww lil 
৭৩৮৩-(৫৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু সা'ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে 


বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেন, সলাতের মধ্যে তোমাদের কেউ যদি হাই তোলে তবে সে যেন যথাসাধ্য তা ব্যাহত 
করার চেষ্টা করে। কেননা, শাইতান এ সময় মুখ দিয়ে প্রবেশ করে। (ই.ফা. ৭২২৩, ই.সে. ৭২৭৫) 


“al df oe 4h be ee LF AR EAC cA oS SE (fy YTAE 
B55 Xe Sk Ps di PEE A U0 UB: JG 2 dl Le 


৭৩৮৪-(.../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু সা'ঈদ আল খুদ্রী (রাযিঃ)-এর সানাদে 
রসূলুল্লাহ 3 হতে বিশ্র ও HD lia এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭২২৪, ই.সে. ৭২৭৬) 


ERs Ss od: EU -\. 
১০. ্। বিজ বয় দংৱ ত ঘািলরর্য 
te ‘oD 5 EEL RESTO dl) 0 ot BS (vaa/1.)- VY AS 
SH oils: BE dl 0240 U6: Sh Le ie 452 be GA of a Us] GID 
A iy lee SES bbs Ee x UN BE 05 
৭৩৮৫-(৬০/২৯৯৬) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: ফেরেশ্তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিন জাতিকে 


সৃষ্টি করা হয়েছে নির্ধূম অগ্নিশিখা হতে এবং আদাম ('আঃ)-কে সৃষ্টি করা হয়েছে এ বস্তু হতে যে সম্পর্কে 
তোমাদেরকে বর্ণনা করা হয়েছে। (ই.ফা. ৭২২৫, ই.সে. ৭২৭৭) 


Wwww.waytojannah.com 


Contents 
৩৬০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


a 4g 1 EL -1N 
১১. অধ্যায় : ইদুর প্রসঙ্গে এবং নিশ্চয়ই এটা বিকৃত রূপধারী 


HESS dl 2e 0 Ls EEA Eo AD ; Sl EC (Y44v/1)- YT A" 
A ie Cam 0 ak be IE ES hh Le BS all ON Billy — LE oe Ue 
Sf bh yy wr Ys Shi CY JHU oh bn Hl ci HEE Al JAD UN: NGA 
"4 8 LOU Gd oes Hs SOE HY OU Ul oes SWS 

5 gt al Sob Se USI kis ih 5 8 
VIANA oH. Ne Ee 

Celi LC G43 2030 od GE JS 
৭৩৮৬-(৬১/২৯৯৭) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনুল মুসাননা আল ‘আম্বারী ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল্লাহ আর্‌ রুষ্যী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেন : 
বানী ইসরাঈলের একদল লোক হারিয়ে গিয়েছিল। জানা নেই তারা কোথায় আছে। আমার ধারণা তারা ইঁদুরে 
রূপান্তর হয়েছে। তোমরা কি দেখছ না যে, এদের জন্য উদ্্রীর দুধ রাখলে তারা তা পান করে না। কিন্তু বকরীর 
দুধ রাখলে তারা তা পান করে নেয়। আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, এ হাদীস আমি কা'ব (রাযিঃ)-এর কাছে 
বর্ণনা করার পর তিনি আমাকে প্রশ্ব করলেন, এ হাদীসটি তুমি কি রসূলুল্লাহ 3 থেকে শুনেছ? আমি বললাম, 
হ্যা । এ প্রশ্নটি তিনি আমাকে একাধিকবার করলেন। পরিশেষে বললাম,. আমি কি তাওরাত পড়তে জানি? রাবী 
ইসহাক্‌ তার বর্ণনায় 44৮ 5০৯ ) -এর পরিবর্তে এ: ০১ ) অর্থাৎ ‘আমরা জানি না তারা কোথায় 

গেছে' শব্দটি উল্লেখ করেছেন। (ই.ফা. ৭২২৬, ই.সে. ৭২৭৮) 

ue as Ce lia oe Rl Fl 3&5 sl SEEK fe! Ef (AY) YTAY 
CET TOC EC EL 
VIAL C0: U5 CBE Al JD Ca ih Call TS 4 I. "25 
৭৩৮৭-(৬২/...) আবু কুরায়ব, মুহাম্মাদ ইবনুল 'আলা (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে Be 
তিনি বলেন, ইঁদুর মানুষের বিকৃত রূপধারী। এর নমুনা হচ্ছে এই যে, এদের সম্মুখে বকরীর দুধ রাখলে তারা তা 
পান করে নেয় আর উদ্বরার দুধ রাখলে তারা তার কোন স্বাদও গ্রহণ করে দেখে না। এ কথা শুনে কা'ব (রাযিঃ) 


তাকে প্রশ্ব করলেন, তুমি নিজে কি এ হাদীসটি রসূলুল্লাহ 38 থেকে শুনেছ? উত্তরে তিনি বললেন, তা না হলে 
আমার উপর কি তাওরাত নাযিল হয়েছে? (ই.ফা. ৭২২৭, ই.সে. ৭২৭৯) 


OA AD Cn A EDLY: OL -\Y 
. ১২. অধ্যায় : মু'মিন লোক একই গর্ত হতে দু'বার দংশিত হয় না 
be dll OF OF LGA CP ce Le LL EG nal 9 LEGG FS (raf) -VTAA 
JOEL ATS 2 rw aa EL Yr: NEL ce SA 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মৰ্মস্পৰ্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৬১ 


৭৩৮৮-(৬৩/২৯৯৮) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী সু থেকে 
বর্ণিত ৷ তিনি বলেন, একই গর্ত থেকে মু'মিন দু'বার দংশিত হয় না। (ই.ফা. ৭২২৮, ই.সে. ৭২৮০) 
COAG UF my CA UT YG is 0 LOS alll GH 85S (ej VTAA 
OF le Of A OH ES oll Oh sis BS YG HE OF REL AR IS SS 
Aes BE Lal OF 55h al ll of oF Ae 
৭৩৮৯-(.../...) আৰূ তাহির, হার্মালাহ্‌ ইবনু ইয়াহইয়া, যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু হাতিম 
(রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী ন হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৭২২৮, ইসে. ৭২৮১) 
gE tepayal) : 2 -\" 
১৩. অধ্যায় : মু'মিনের সকল কাজই অতীব কল্যাণকর 
ER FIL HE BS CIS CUMS GIN; as th Ua EL (fT 
J: U5 siete UF cll of SB ALN Ae ie ch Bo sh Ui ols Lil, - 
XS; ts Ld REA) LY Hk OA, 5 4k bl REE 28 oe" HE 4 J 
HA 5 O88 oa He HN Ls B15 OG 
৭৩৯০-(৯৪/২৯৯৯) হাদ্দাব ইবনু খালিদ আল আয্দী ও শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... সুহায়ব (রাযিঃ) . 
থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3 বলেন : মু'মিনের অবস্থা বিস্ময়কর। সকল কাজই তার জন্য কল্যাণকর । মু'মিন 


ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না । তারা সুখ-শান্তি লাভ করলে শুকর-গুজার করে আর অস্বচ্ছলতা 
বা দুঃখ- "মুসীবাতে আক্রান্ত হলে সবর করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর ৷ (ই.ফা. ৭২২৯, ই.সে. ৭২৮২) 


CSL le Lh ha Ly HOH 43 OS CAD FP 4 nl -)t 

১৪. অধ্যায় : অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত 
হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ 

LA Ae Lp ol DE Le EO OB EE a Oh 3 ES (rf) VY) 
J 2 Al BU al HB HL Y Hala BIL Sf OK Nr Ve “plo GE Chi 
MK 1 Mb by OS al Of dl ke SS 
৭৩৯১-(৬৫/৩০০০) ইয়াহ্‌ইয়াহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ বাক্রাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, নাবী 3-এর নিকট একদিন এক লোক অন্য লোকের প্রশংসা করল । এ কথা শুনে তিনি বললেন, তোমার 
ধ্বংস হোক। তুমি তো তোমার সাথীর গর্দান কেটে দিয়েছ, তুমি তো তোমার সাথীর গৃর্দান কেটে ফেলেছ। এ 
কথাটি তিনি একাধিকবার বললেন । তারপর তিনি বললেন, তোমাদের কারো যদি তার সাথীর প্রশংসা করতেই 
হয় তবে সে যেন বলে ‘অমুকের ব্যাপারে আমার ধারণা’ আল্লাহ তা*আলাই তার পুঙ্খানুপুজ্খ অবস্থা নিরূপপকারী, 


আমি কাউকে তার মনের অবস্থা সম্পর্কে জানি না, পরিণাম সম্পর্কিত জ্ঞান আল্লাহরই আছে। আমি ধারণা করি 
সে এই এই রকম- যদি সে এ কথাটি তদ্বূপ জানে। (ই.ফা. ৭২৩০, ই.সে. ৭২৮৩) 


সহীহ যসলিম - i 
(ষ্ঠ) ফৰ্মা-৪৯ www.waytojannah.com 


Contents 


৩৬২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


EAE MEL 


CR 0 LOS ES 3D cof 0 A 0 Ale 0 3% OY Bs BD AYYTATY 

£6 od oh CAA Ae Le coll AG ie EG Ht U6 fe UO BUS SH ES 
FE hl 1340 5 B80 bs Cb Al ID U: U8) UH ORD ie 5 BE Ll of ol 
dl JD I 5 Yh Ik V8 - ple Ge Cli yy HE Ll J AE, V6 8 Mie Soll 
sl EY Yo dE SG EY Sh al HOEY 3 ca scl Oi 


aa 


৭৩৯২-(৬৬/...) মুহাম্মাদ ইবনু ‘আমূর ইবনু EEE BEE ETN SE TE 
ইবনু নাফি' (রহঃ) ..... আবূ বাক্রাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে বর্ণিত। একদিন নাবী ু-এর কাছে 
এক লোকের ব্যাপারে আলোচনা হয়। তখন অন্য এক লোক বলল, হে আল্লাহর রসূল! অমুক অমুক কাজের 
বিষয়ে রসূলুল্লাহ 38-এর পর তার চেয়ে উত্তম আর কোন লোক নেই । এ কথা শুনে রসূলুল্লাহ 5% বললেন : 
তোমার ধ্বংস হোক, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেলেছ। তিনি এ কথাটি বার বার বললেন। অতঃপর 
বললেন, তোমাদের কারো যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার 
ধারণা যে, সে এমন (বাস্তবে হলেই এ কথাটি বলতে পারবে), তবে আল্লাহর সম্মুখে আমি কাউকে দোষমুক্ত 
ঘোষণা করছি না (অর্থাৎ আমি আল্লাহর সামনে কাউকে পবিত্র করতে পারি না)। (ই.ফ. ৭২৩১, ই.সে. ৭২৮৪) 


io dt 2 Ee Fe ED, c cml ¢ x mi EL SL sae AS, te 
JE Lens OHS EOD FYI ID IS. yl tig dct be CASS fg Ls Is ES 
Ae Sil FE A IAD SY dD in Ce ID 


৭৩৯৩-(../.. ) ‘আমূর আন্‌ নাকিদ, আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... শুবাহ্‌ (রহঃ) হতে এ 
সূত্রে ইয়াধীদ ইবনু যুরাই' (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে হাশিম ও শাইবাহ্‌ (রহঃ)-এর 
হাদীসের মধ্যে এ কথাটি বর্ণনা নেই যে, অতঃপর এক লোক বলল যে, রসূলুল্লাহ 3%-এর পর তার চেয়ে উত্তম 
ব্যক্তি আর কেউ নেই । (ই.ফা. ৭২৩১, ই.সে. ৭২৮৫) ' 


AE 0 5 Le PUES dell Ee lan by Sa st ES (refvy- VTA 
a BEG BO se rs HE AD el: Ub cg off Uk BS ff be HY a dl 
MON Tek pi HSL SH J S50) 
৭৩৯৪-(৬৭/৩০০১) আবূ জা*ফার, মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌ (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত । 


তিনি বলেন, একদিন নাবী স্ন জনৈক লোককে‘অপর লোকের অতিরিক্ত প্রশংসা করতে শুনলেন। তারপর তিনি 
বললেন, তুমি তো এ লোকের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছো (ধ্বংস করে দিয়েছ) (ই.ফা. ৭২৩২, ই.সে. ৭২৮৬) 

bil, - gi ol ur bs tall hn SL AS oS 8s ES (v-.Y/fA)y YY Ao 
J: U8 Ja of UF AL be ce OF OE be A Le Uo YE El oS 
5 CS BEE al Jo Ul < UE HD se 3 HE TS GUN Ce dl ce 8 


CT ld 34s 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৬৩ 


৭৩৯৫-(৬৮/৩০০২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবু মা'মার 
(রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় কোন এক আমীরের বা নেতার ভূয়সী প্রশংসা 
করতে শুরু করলে মিকদাদ (রাখি) তার মুখে মাটি ছুঁড়ে করে বললেন, রসুলুল্লাহ সু আমাদেরকে নির্দেশ 
দিয়েছেন অতিমাত্রায় প্রশংসাকারীদের মুখে মাটি ছুঁড়ে মারার জন্য । (ই.ফা. ৭২৩৩, ই.সে. ৭২৮৭) 


Lo Be JG - Eh oy llr — UE Lh LOLs eka 0h LL BS (afta) VTAN 
UU ESS TG Se Hf Sl oh glk be A CF psah bp HS BS hs O 
ba: DCs 5 OR LS 629 0 S83 Td UL RO UE — KEE) oe Ed HLA ad 

CT beh df G0 Cll EI : 06 HE A ILO YY: 4 ras 
৭৩৯৬-(৬৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... হাম্মাম ইবনুল হারিস 

(রহঃ) থেকে বর্ণিত । একদিন এক লোক ‘উসমান (রাযিঃ)-এর প্রশংসা করতে শুরু করলেন। তখন মিকদাদ 
(রাযিঃ) হাটুর উপর ভর করে বসলেন, কারণ তিনি ছিলেন মোটা মানুষ। এরপর তিনি প্রশংসাকারীর মুখে মাটি 
নিক্ষেপ করতে লাগলেন। তখন ‘উসমান (রাযিঃ) তাকে বললেন, হে মিকদাদ! তুমি এ কি করছ? উত্তরে তিনি 
বললেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমরা অতিমাত্রায় প্রশংসাকারীদেরকে দেখলে তাদের চেহারায় মাটি নিক্ষেপ 
-করবে। (ই.ফা. ৭২৩৪, ই.সে. ৭২৮৮) 


‘ie GEL be oo Se BS YU SG Cy ctl 0 Lot ES (food VTA 
dG UL ie OAD Se Cd Se Ll BS A ENS UE BS, Ec rae 
Ae HE Gh op SA Op gh OF GAL UF p80 ill gf 
৭৩৯৭-(../..) মুহাম্মাদ ইবনুল মুসান্া ও ইবনু বাশ্শার, ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) মিকদাদ 

(রহঃ)-এর সানাদে নাবী কুট হতে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭২৩৫, ই.সে. ৭২৮৯) 
S83) Alla ala — No 
১৫. অধ্যায় : বয়সে বড়কে আগে দেয়া 

GIAO se Bo id HS dtl le 0 Ga ES (re vv) VYAA 
EG Spy OA LY 3 aT: U8 BEE Al UD UES XE Chl Se Ul gb Le 
GN oY REE IE 0 Uh Che AL VL CTE DAY oe IS LAST ODE 
dasiretao faves) নাস্র ইবনু ‘আলী আল জাহ্যামী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 


বর্ণিত রসূলুল্লাহ সু বলেন : স্বপ্নে দেখলাম, আমি মিসৃওয়াক করছি। তখন দু' লোক এসে আমাকে টেনে 
ধরল। একজন বড় এবং অপরজন ছোট । তারপর তাদের ছোটজনকে আমি আমার মিস্ওয়াকটি দিতে উদ্যত 


হলাম। কিন্তু বলা হলো, বড়কে দাও । অতঃপর আমি বড়জনকে মিসওয়াকটি দিয়ে দিলাম! 
(ই.ফা. ৭২৩৬, ই.সে. ৭২৯০) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


alll Als ASG SA) od cli CL 11 
১৬. অধ্যায় : ধীর-স্থির ও বিশ্বস্ততার সাথে হাদীস বর্ণনা করা এবং ‘ইলমে হাদীস লিপিবদ্ধ করা 


JG asl te celia Te EE Lh i 2 BES Eig na LR GA EE (Y£av/v৭})-YT৭৭ 
Ld Cl Lad Lege EA AD Gd SID td U5 SG Lh Hf 
$0 SE 1H BS cos BH Lal OS Ud SUT sh, th LAS Yl: A < VL 
A 
৭৩৯৯-(৭১/২৪৯৩) হারূন ইবনু মারুফ (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হাদীস বর্ণনা করতে গিয়ে বলছিলেন, হে হুজ্রাহ্‌ বাসিনী, হে হুজ্রাহ্‌ বাসিনী! শুনো। 
তখন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) সলাত আদায় করছিলেন। সলাত আদায়ন্তে তিনি উরওয়াহ্‌ (রাযিঃ)-কে বললেন, এ-কি 


বলছে, তুমি তা শুনতে পেয়েছ কি? অথচ রসূলুল্লাহ 3 এমনভাবে কথা বলতেন, যদি কোন গণনাকারী গণনা 
করতে ইচ্ছা করত তবে সে গুণতে পারত । (ই.ফা. ৭২৩৭, ই.সে. ৭২৯১) 


Of slbe ie ll of A te ala Bo dss AS th Uk BS (rove. 
El TM Ge ce CS Ly ge 1S Yr U6 BE dO YS GIST ae off be 0 
A FE Pili toot — Db Aol a 0 - Le CER YG we 
৭৪০০-(৭২/৩০০৪) হাদৃদাব ইবনু খালিদ আল আযূদী (রহঃ) ..... আবূ সা‘ঈদ আল খুদ্রী (রাযিঃ) থেকে 
বর্ণিত । রসূলুল্লাহ স্ঠ বলেন, আমার মুখনিঃসৃত বাণী (হাদীস) তোমরা লিপিবদ্ধ করো না। কুরআন ছাড়া কেউ 
যদি আমার কথা লিপিবদ্ধ করে থাকে তবে যেন সেটা যেন মিটিয়ে ফেলে। আমার হাদীস বর্ণনা করো, এতে 
কোন অসুবিধা নেই। যে লোক আমার উপর মিথ্যারোপ করে- হাম্মাম (রহঃ) বলেন, আমার ধারণা হয় তিনি 
বলেছেন, ইচ্ছাকৃতভাবে; তবে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। (ই.ফা. ৭২৩৮, ইসে ৭২৯২) 
EY ANY ALG A939 Ll Las LL —V | 
১৭. অধ্যায় : অগ্নিকুণ্ডের অধিপতি যাদুকর, ধর্মযাজক ও যুবকের ঘটনা 
OF AD Ae Lo lh Be ALL ty HS BG AS Li Uk BS (r..ovry-VE.) 
J 8 Cl Als 4 US HES ON as oo Ole U5 BE an JD U ciia be cl af 
1 aib od USS LLY COE 2h CAG oc Lil CSE UY Cd KS 3 Ach 
Gs ml of BB A BE cal 2 AL of WY OG eel LSE iy A Sh Cat) 
Et Sk Ub Cts 19 A LS: UR al Ck 1: OG a sl Mh Ct 
ff td ALT el 2h: JG dl ei SS ihe 5 ce df Y Mk Ah CEG al 
2 LY 5 SH AL Sl te EY CAT eal Ll CS ty sal OG 1s Al all Car 
hl Ll: ar 45 8 Ll arn Ab ly cay GH DU LAY as 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৬৫ 


en RE el) al el 
dl C15 Ay SET Sl LB a ad CST AY Jb as HY Ee af df 
tLe Sle Sta: ALY 4 JE OLS OS US 2 RG Ll ob ah SUG ally lh EF 
rot i se TS BS UH Sl Al BL SO: NM GE LD By Io: UN 
yd: Js ky Sy LAOH LS 56 CU bn ES sl WC A J pals 
2) : 4 G8 a bod AD se JS SR LSS US BIG. dl i UY Vf al 
AL as bo ES Ely co LEG andl) Boke 8 Jl nh LL CS cb. dp ie 
SE br BS iy so 4 LG al Ge 3 Jl nh Sl . dro): 4 Js 
© LAB IE, 1S KS DB 183: JE Cl tm 5 od iS Ab Bi LF EONS 
Hse Hh: UE Th 3 1d 0 1S EAL SY 35 Cp CO BG Hd US US 
: 6 TLE iG: LAY IE ML oS EG ES UD ies SY bs Ls 
be ERD OB A as 1b O88 od ESL a LEAS US col oa 8 od Ll al bgaslis 
od od FG 1A Hh EL CLE Uy Pos) Ll: J HEE 2546 SY, a 
Lk CS Bly Ll : al J EE EN 
AS bn Ue Ss Bp oh ly 2G ele df A SS EUUTA Uy: BE 4 IA 
E24 os Ub Sl 1 OO ia) BCD pil: HS AR AS ad el as 
: 06% 835 BRED Ens B Shs tn Ue BB pl ck La 2m mee ff 
JG CU fel alfa df Sn BS En Se BR ACO Dd pl 
UD CT Sud Gy Cd Su Ly OT: ‘sal 

১৮ 2. ly OAS Sd TS As SES cic Lf: A ss Ch sl 
Lb ond 4 5 G3 Al ap be 23H: UE CA Chl CASS AC NA 8 
ve dh etal fs UDG UIE G3 4 5 EL Ue Us a wal us 
৭৪০১-(৭৩/৩০০৫) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... সুহায়ব (রাযিঃ) থেকে বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেন, 
তোমাদের পূর্ববর্তী যামানায় এক বাদশাহ ছিল। তার ছিল এক যাদুকর । বার্ধক্যে পৌছে সে বাদশাহ্‌কে বলল, 


আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি, সুতরাং একজন যুবককে আপনি আমার কাছে প্রেরণ করুন, যাকে আমি যাদুবিদ্যা 
শিক্ষা দিব । অতঃপর যাদুবিদ্যা শিক্ষা দেয়ার জন্য বাদশাহ তার কাছে এক যুবককে প্রেরণ করল । বালকের যাত্রা 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


পথে ছিল এক ধর্মযাজক যুবক তার কাছে বসল এবং তার কথা শুনল । তার কথা যুবকের পছন্দ হলো। তারপর 
যুবক যাদুকরের কাছে যাত্রাকালে সর্বদাই ধর্মযাজকের কাছে যেত এবং তার নিকট বসত। তারপর সে যখন 
যাদুকরের কাছে যেত তখন সে তাকে মারধর করত। ফলে যাদুকরের ব্যাপারে সে ধর্মযঘাজকের কাছে অভিযোগ 
করল। তখন ধর্মযাজক বলল, তোমার যদি যাদুকরের ব্যাপারে ভয় হয় তবে বলবে, আমার পরিবারের লোকেরা 
আমাকে আসতে দেয়নি। আর যদি তুমি তোমার গৃহকর্তার ব্যাপারে আশঙ্কাবোধ করো তবে বলবে, যাদুকর 
আমাকে বিলম্বে ছুটি দিয়েছে। এমনিভাবে চলতে থাকাবস্থায় একদিন হঠাৎ সে একটি ভয়ানক হিংস্র প্রাণীর 
সম্মুখীন হলো, যা লোকেদের পথ আটকিয়ে রেখেছিল। এ অবস্থা দেখে সে বলল, আজই জানতে পারব, যাদুকর 
উত্তম না ধর্মযাজক উত্তম। অতঃপর একটি পাথর হাতে নিয়ে সে বলল, হে আল্লাহ! যদি যাদুকরের চাইতে 
ধর্মযাজক আপনার কাছে পছন্দনীয় হয়, তবে এ পাথরাঘাতে এ হিংস্র প্রাণীটি নিঃশেষ করে দিন, যেন লোকজন 
চলাচল করতে পারে। অতঃপর সে সেটার প্রতি পাথর ছুঁড়ে দিল এবং সেটাকে মেরে ফেলল । ফলে লোকজন 
আবার যাতায়াত শুরু করল । এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল । ধর্মযাজক বলল, 
বৎস! আজ তুমি আমার থেকেও শ্রেষ্ঠ । তোমার মর্যাদা এ পর্যন্ত পৌছেছে যা আমি দেখতে পাচ্ছি। তবে শীঘ্রই 
তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি পরীক্ষার মুখোমুখি হও তবে আমার কথা গোপন রাখবে। এদিকে যুবক 
আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে লাগল এবং লোকেদের সমুদয় রোগ-ব্যাধির নিরাময় 
করতে লাগল । বাদশাহ্র পারিষদবর্গের এক লোক অন্ধ হয়ে গিয়েছিল । তার সংবাদ সে শুনতে পেয়ে বহু হাদিয়া 
ও উপঢৌকন নিয়ে তার নিকট আসলো এবং তাকে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পার তবে 
এসব মাল আমি তোমাকে দিয়ে দিব। এ কথা শুনে যুবক বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি 
না। আরোগ্য তো দেন আল্লাহ তা'আলা তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দু'আ 
করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। তারপর সে আল্লাহর উপর ঈমান .আনলো। আল্লাহ তা'আলা 
তাকে রোগ মুক্ত করে দিলেন। এরপর সে বাদশাহর কাছে এসে অন্যান্য দিনের ন্যায় এবারও বসল । বাদশাহ্‌ 
তাকে প্রশ্ন করল, কে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার পালনকর্তা । এ কথা শুনে বাদশাহ্‌ 
তাকে আবার প্রশ্ন করল, আমি ছাড়া তোমার অন্য কোন পালনকর্তাও আছে কি? সে বলল, আমার ও আপনার 
সকলের প্রতিপালকই মহান আল্লাহ রব্বুল ‘আলামীন। অতঃপর বাদশাহ্‌ তাকে পাকড়াও করে অবিরতভাবে শাস্তি 
দিতে লাগল, অবশেষে সে এঁ বালকের অনুসন্ধান দিল, অতঃপর বালককে নিয়ে আসা হলো। বাদশাহ্‌ তাকে 
বলল, হে প্রিয় বৎস! তোমার যাদু এ পর্যায়ে পৌছে গেছে যে, তুমি অন্ধ ও কুষ্ঠ রোগীকেও নিরাময় করতে পার। 
বালক বলল, আমি কাউকে নিরাময় করতে পারি না। নিরাময় করেন আল্লাহ্‌ । ফলে বাদশাহ্‌ তাকে শাস্তি দিতে 
লাগল, অবশেষে সে ধর্মযাজকের (দরবেশের) কথা বলে দিল। এরপর ধর্মযাজককে ধরে আনা হলো এবং তাকে 
বলা হলো তুমি তোমার দীন থেকে ফিরে এসো। সে অস্বীকার করল, ফলে তার মাথার তালুতে করাত রেখে 
সেটাকে টুকরো টুকরো করে ফেলা হলো। এতে তার মাথাও দ্বিখণ্ডিত হয়ে গেল। অবশেষে এঁ যুবকটিকে আনা 
হলো এবং তাকেও বলা হলো । তুমি তোমার দীন থেকে ফিরে এসো। সেও অস্বীকার করল । অতঃপর বাদশাহ 
তাকে তার কিছু সহচরের হাতে তাকে অর্পণ করে বলল, তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকেসহ 
পাহাড়ে আরোহণ করো। পর্বত শৃঙ্গে পৌছার পর সে যদি তার ধর্ম থেকে ফিরে আসে তবে ভাল। নতুবা তাকে 
সেখান থেকে ছুঁড়ে মারবে । তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকেসহ পর্বতে আরোহণ করল। তখন সে 
দু'আ করে বলল, হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ 
তাদেরকেসহ পাহাড় কেঁপে উঠল। ফলে তারা পাহাড় হতে গড়িয়ে পড়ল । আর সে হেঁটে হেঁটে বাদশাহ্র কাছে 
চলে এলো। এ দেখে বাদশাহ্‌ তাকে প্রশ্ব করল, তোমার সাথীরা কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের 
চক্রান্ত হতে সংরক্ষণ করেছেন। আবারো বাদশাহ্‌ তাকে তার কতিপয় সহচরের হাতে সমর্পণ করে বলল, তোমরা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৬৭ 


তাকে নিয়ে নাও এবং নৌকায় উঠিয়ে তাকে মাঝ সমুদ্রে নিয়ে যাও। অতঃপর সে যদি তার দীন (ধর্ম) হতে ফিরে 
' আসে তবে ভাল, নতুবা তোমরা তাকে সমুদ্রে ফেলে দাও । তারা তাকে সমুদ্রে নিয়ে গেল। এবারও সে দু'আ করে 
বলল, হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ নৌকাটি 
তাদেরসহ উল্টে গেল। ফলে তারা সকলেই পানিতে ডুবে গেল। আর যুবক হেঁটে হেঁটে বাদশাহ্র কাছে চলে 
এলো। এ দেখে বাদশাহ্‌ তাকে আবার প্রশ্ন করল, তোমার সঙ্গীগণ কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের 
ষড়যন্ত্র হতে রক্ষা করেছেন। অতঃপর সে বাদশাহ্‌কে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না যে পর্যন্ত না 
তুমি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবে। বাদশাহ্‌ বলল, সে আবার কি? যুবক বলল, একটি ময়দানে তুমি 
লোকেদেরকে জমায়েত করো। অতঃপর একটি কাষ্ঠের শৃলীতে আমাকে উঠিয়ে আমার তীরদানী হতে একটি তীর 
নিয়ে সেটাকে ধনুকের মাঝে রাখো। এরপর ॥১ 2) | ০০৮ “বালকের প্রভুর নামে" বলে আমার দিকে তীর 
নিক্ষেপ কর। এ যদি করো তবে তুমি আমাকে মেরে ফেলতে পারবে। তার কথা অনুসারে বাদশাহ্‌ লোকেদেরকে 
এক মাঠে জমায়েত করল এবং তাকে একটি কাষ্ঠের শৃূলীতে চড়ালো। অতঃপর তার তীরদানী হতে একটি তীর 
নিয়ে সেটাকে ধনুকের মাঝে রেখে ৪১১ 4) এ £১৮ “বালকের প্রভুর নামে” বলে তার দিকে তা নিক্ষেপ 
করল। তীর তার কানের নিয্নাংশে গিয়ে বিধল। অতঃপর সে তীরবিদ্ধ স্থানে নিজের হাত, রাখল এবং সাথে সাথে 
প্রাণ ত্যাগ করল। এ দৃশ্য দেখে রাজ্যের লোকজন বলে উঠল, ০] - ১ ০3 ১ - Dall C2 Ul 
2১: {43 আমরা এ যুবকের পালনকর্তার উপর ঈমান আনলাম । 

এ সংবাদ বাদশাহ্‌কে জানানো হলো এবং তাকে বলা হলো, লক্ষ্য করেছেন কি? আপনি যে পরিস্থিতি হতে 
আশঙ্কা করছিলেন, আল্লাহর শপথ! সে আশঙ্কাজনক পরিস্থিতিই আপনার মাথার উপর চেপে বসেছে। সকল 
মানুষই যুবকের পালনকর্তার উপর ঈমান এনেছে। এ দেখে বাদশাহ্‌ সকল রাস্তার মাথায় গর্ত খননের নির্দেশ 
দিল। গর্ত খনন করা হলো এবং ওগুলোতে অনু প্রজ্জ্বলিত করা হলো। অতঃপর বাদশাহ্‌ আদেশ করল যে, যে 
লোক তার ধর্মমত বর্জন না করবে তাকে ওগুলোতে নিপতিত করবে। কিংবা সে বলল, তাকে বলবে, যেন সে 
অগ্নিতে প্রবেশ করে। লোকেরা তাই করল। পরিশেষে এক মহিলা একটি শিশু নিয়ে অগ্ন্গহ্বরে পতিত হবার 
ব্যাপারে ইতস্তত করছিল। এ দেখে দুধের শিশু তাকে (মাকে) বলল, ওহে আম্মাজান! সবর করুন, আপনি তো 
সত্য দীনের (ধর্মের) উপর প্রতিষ্ঠিত আছেন। (ই.ফা. ৭২৩৯, ই.সে. ৭২৯৩) 


EE ENE 

১৮. অধ্যায় : জাবির (রাযিঃ)-এর দীর্ঘ হাদীস এবং আবুল ইয়াসার-এর ঘটনা 
- Sel bi ad UE, — le 3 any cdg a 0h Og EC (Y..fve) YE 
0 AH oh EE te LI of AL 0h Cbd LP Gel) th BE BS YE LM GLY 
I OE 1S 0 TE LH Cn Lad lin od lll ls Ul cs U8 alah oj SE 
2 A of ces Hie be le Lo 5 FE 4 IO Als DAU UH Le 
Jb St be GL IRS SSS AP: of SO GA BY we Ge GI 
Lo ESN: TEE EAA KE CHG IC AAD 0 5 SE se US 
5 Lp SU EA oi GS SS Wye bee: Hdd of: Ad dso 
df ahs ews Bl YS dol As Uf: U6 is Cl of ce SLL: ch ES 

www.waytojannah.com 


Contents 


৩৬৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


A: Cb: U8 Vd ay ci, BE Al JD ala CG El el Lf asl al 
tj: U8 oh WE shai, cb: UG AT: UAT: oH AT: ONAL: ck Al: Ul 
Lis ie ce SA Cn - DFG ie La Sl Un df Sf VY alld HU ci 
st DE i 16 9 BEE Al UD — Bh HC od ly - Nn old es oko 
lb al Al Ao 
৭৪০২-(৭৪/৩০০৬) হারূন ইবনু মারুফ ও মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... 'উবাদাহ্‌ ইবনু ওয়ালীদ 
ইবনু ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন আমি এবং আমার পিতা আনসারী 
সহাবাগণের ইন্তিকালের পূর্বে আনসারী সহাবাদের এ এলাকায় ‘ইল্মে দীন শিক্ষা করার উদ্দেশে বের হলাম । 
প্রথমে আমাদের যার সাথে দেখা হলো, তিনি হলেন রসূলুল্লাহ 3-এর সহাবা আবুল ইয়াসার (রাযিঃ)। এক 
বোঝা কিতাব নিয়ে তার সাথে ছিলেন এক গোলাম ! তখন আবুল ইয়াসার (রাযিঃ)-এর শরীরে ছিল একটি চাদর 
এবং একটি মু‘আফিরী কাপড় । অনুরূপভাবে তার গোলামের গায়েও একটি চাদর এবং একটি মু'আফিরী কাপড় 
বিদ্যমান ছিল। অতঃপর আমার আব্বা তীকে বললেন, হে চাচাজান! আপনার চেহারায় যে ক্রোধের নিদর্শন লক্ষ্য 
করছি। তিনি বললেন, হ্যা; কারণ, বানী হারাম গোত্রের অমুকের পুত্র অমুকের কাছে আমি মাল পাওনা অ॥৷ই। 
তাগাদার উদ্দেশে আমি তার বাড়ীতে গেছি। অতঃপর আমি সালাম দিয়ে বললাম, অমুক কোথায়, সে বাড়ী আছে 
কি? গৃহের ভিতর হতে তারা বলল, সে গৃহে নেই । এমতাবস্থায় তার এক শিশু ছেলে বাইরে আমার কাছে এলো । 
আমি তাকে বললাম, তোমার বাবা কোথায়? সে বলল, আপনার আওয়াজ শুনে আমার আম্মার খাটের ভেতর 
পালিয়ে রয়েছে। আমি তাকে বললাম, আমার কাছে এসো । অবশ্যই আমি জানি তুমি কোথায় রয়েছো। অতঃপর 
সে বেরিয়ে আসলো । আমি তাকে বললাম, আমার থেকে আত্মগোপন করার বিষয়ে কিসে তোমাকে অনুপ্রাণিত 
করেছে। সে বলল, আল্লাহর শপথ! আমি আপনাকে যা বলব, তা মিথ্যা বলব না । আল্লাহর শপথ, আপনি তো 
রসুলুল্লাহ 3%-এর সহাবা, তাই এ বিষয়টিকে আমি ভয়ানক মনে করেছি যে, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা 
বলব অথবা প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি ভঙ্গ করব। আল্লাহর শপথ! আমি একজন অভাবগ্রস্ত লোক। আমি 
বললাম, আল্লাহর শপথ করে বলছো? সে বলল, হ্যা, আল্লাহর শপথ করে বলছি। আমি আবারো বললাম, 
আল্লাহর শপথ করে বলছ? সে বলল, হ্যা, আল্লাহর শপথ করে বলছি। অতঃপর এতদসংশ্লিষ্ট দলীল আনা হলো 
এবং আবুল ইয়াসার স্বীয় হাতে সেটা মুছে দিলেন। তারপর তিনি বললেন, আমার পণ পরিশোধ করার টাকা 
যদি তোমার হস্তগত হয় তবে তুমি তা পরিশোধ করবে। অন্যথায় তুমি আমার পক্ষ থেকে এ ঝণ হতে মুক্ত । 
অতঃপর আবুল ইয়াসার (রাযিঃ) দু'টি আঙ্গুল তার চক্ষুদ্ধয়ের উপর রেখে বললেন, আমার উভয় চোখের দৃষ্টি 
প্রত্যক্ষ করেছে, আমার উভয় কান শ্রবণ করেছে এবং হৃদয় ধমণীর প্রতি ইঙ্গিত করে তিনি বললেন, আমার অস্ত 
র তা সংরক্ষণ করেছে। রসূলুল্লাহ 3% বলেছেন, যে ব্যক্তি কোন অভাবগরস্তকে সুযোগ দেয় বা ক্ষমা করে দেয় 
আল্লাহ তা'আলা তাকে তার স্বীয় ছায়ার নীচে আশ্রয় দিবেন। (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 
Sl BAS ELE UE HI SABIE LEU lt U8 (r..vf...y ver 
Las AOI G 3 dG IE, lo Eh AL aio He Se cit 5 holy SLL 


U8 As BE Al UD — 5 BC od I — Wh ab HESS SHR Ll Ly OBA ie 
tn SL Uf in le UAT BD pic in ELT Lf OES OE Cs ih fall CSE Cs hol 
AA Ey SLL 

Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৬৯ 


৭৪০৩-(.../৩০০৭) ‘উবাদাহ্‌ (রাযিঃ) বলেন, আমি তাকে (আবুল ইয়াসারকে) বললাম, হে চাচাজান! যদি 
আপনি আপনার গোলামের শরীর হতে চাদরটি নিয়ে তাকে আপনার যু‘আফিরী কাপড়টি পড়িয়ে দেন অথবা তার 
যু‘আফিরী কাপড়টি নিয়ে আপনি যদি তাকে আপনার চাদরটি পড়িয়ে দেন তবে তো আপনার এক জোড়া কাপড় 
এবং তারও এক জোড়া কাপড় হয়ে যায়। এ কথা শুনে তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হে আল্লাহ! 
আপনি এ বাচ্চার মধ্যে বারাকাত দিন। এরপর বললেন, হে ভাতিজা! আমার এ দু'চোখ দেখেছে, আমার এ 
দু'কান শুনেছে এবং অন্তরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, আমার এ অন্তর রসূলুল্লাহ 3% হতে সংরক্ষণ 
করেছে। তিনি বলেছেন, তোমরা যা খাও, তাদেরকেও তা খাওয়াও, তোমরা যা পড়ো তাদেরকেও তা পড়াও। 
অধিকন্তু তিনি বললেন, কিয়ামাতের দিন তা আমার সাওয়াব নিয়ে যাওয়ার তুলনায় দুনিয়াতে তাকে পার্থিব বস্তু 
দান করা অধিকতর সহজসাধ্য । (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 


Sl EN lal BS ae A BSE ESE ET EEE fre) sd 
5 Ay Sf oh alall BCL! oh Ih C59 2 CLD oo LA CULSEL a9 St 
Sh SSN ISS Uf a Ey sll C5 GH ih ole oo ts JH IS TALE 
Ala Daf sol ES AIH 

USS LES Ld 3 3 Sf lb OF OSAOE 235 obo Ti Gia 8 FE a JO OS 
of Gms LS UG tsi: U6 AE dl Oa Uf nd HE: UG Ue HS os dl 
dl JD GE Yl eA dl add Lf nd Lf: OU 8 EGG: UU MAE Bl ne 
Sd Ue NG A833 U8 CRAG DU ahs UF Ss TE OH clad HY SST Ue : J 
Ue ca Uh Sh Ms ah JB EG x cle OM SIA A) DS 05 te Ga 
HE 4 ILO ds SiS a df Es SY be LE TELS) JES ai 
AE fl AT 0 lo ck 
৭৪০৪-(.../৩০০৮) অতঃপর আমরা (উবাদাহ্‌ এবং তার পিতা) সেখান থেকে রওয়ানা হয়ে জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ)-এর কাছে আসলাম । তখন তিনি তীর মাসজিদে ছিলেন এবং মাত্র একটি কাপড় গায়ে দিয়ে 
সলাত আদায় করছিলেন। এটা দেখে আমি লোকেদের উপর দিয়ে একেবারে সামনে তার ও কিব্লার মাঝখানে 
গিয়ে বসলাম । অতঃপর আমি বললাম, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আপনি একটি মাত্র কাপড় পরিহিত 
অবস্থায় সলাত আদায় করছেন। অথচ আপনার পাশেই আপনার চাদর রয়েছে। এ কথা শুনে তিনি আঙ্গুলগুলো" 
প্রশস্ত করতঃ তাদেরকে কামানের মতো বাকা করে আমার বুকের দিকে ইঙ্গিত করে বললেন, আমার ইচ্ছা ছিল যে 
তোমার ন্যায় কোন নির্বোধ লোক আমার কাছে এসে আমি যা করছি তা প্রত্যক্ষ করবে। অতঃপর সেও অনুরূপ 

আচরণ করবে। 

শুনো, একদা রসুলুল্লাহ 3% ‘ইবনু ত্বাব’ নামের খেজুর গাছের একটি ডাল হাতে আমাদের এ মাসজিদে 


আসলেন এবং মাসজিদের পশ্চিম দিকে কফ দেখতে পেয়ে তিনি ডাল দ্বারা ঘষে তা পরিষ্কার করলেন। এরপর 
তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন : তোমাদের কে চায় যে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন? জাবির 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৫০ Wwww.waytojannah.com 


Contents 


৩৭০ সহীহ মুসলিম (৬্ষ্ঠ খণ্ড) 


(রাযিঃ) বলেন, এতে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম । তারপর তিনি পুনরায় বললেন : তোমাদের কেউ পছন্দ 
করবে কি যে, আল্লাহ তাআলা তার থেকে তার মুখ ফিরিয়ে নেন? তিনি বলেন, এবারও আমরা ভীত-সন্তরস্ত হয়ে 
গেলাম, তৎপর পুনরায় তিনি বললেন : তোমাদের কে চায় যে তার থেকে আল্লাহ তা'আলা তার মুখ ফিরিয়ে 
নেন? জবাবে আমরা বললাম, না! হে আল্লাহর রসূল! আমাদের কেউ এমনটি কখনোই প্রত্যাশা করে না। এরপর 
তিনি বললেন, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায়, তখন আল্লাহ তা‘আলা তার মুখোমুখী থাকেন। সুতরাং 
মুসন্লী যেন সম্মুখের দিকে কিংবা ডান দিকে থু-থু না ফেলে; বরং সে যেন বাম দিকে বাম পায়ের নীচে থু-খু 
ফেলে আর যদি তড়িৎ কফ চলে আসে তবে সে যেন কাপড়ের উপর এভাবে থু-থু ফেলে এবং পরে যেন এক 
অংশকে অন্য অংশের উপর এভাবে গুটিয়ে নেয়। অতঃপর রসুলুল্লাহ 3 বললেন, আমার নিকট সুগন্ধি নিয়ে 
আসো । তখন আমাদের গোত্রের একজন যুবক দ্রুতগতিতে উঠে দৌড়িয়ে তার গৃহে গেল এবং হাতের তালুতে 
করে সুগন্ধি নিয়ে এলো । রসুলুল্লাহ 3 তার থেকে সুগন্ধি নিয়ে ডালের মাথায় মেখে কফের দাগ ছিল সেটাতে তা 
লাগিয়ে দিলেন। 
জাবির (রাযিঃ) বলেন, এখান হতেই তোমরা তোমাদের মাসজিদে সুগন্ধি মাখতে শিখেছো। 
(ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 
sr SG Gd Lbs AS Bs} oF 55 of FE dl IX Ee Uy (Ye .1/...) VE 
4 al ce Dall be 0 Rie OS ty Ry LLY be Us al U5 el 
eS Nk ta BE al OA) OE abl iad Us 25 OE CAR Omid Ale CAE Ain) 2 450 
LES J Ld le 12S SY ols Cotes Hi Ao Jy: U6 Al OD GU: dE 0m 
MA Lpdh Sle U3 JOG AEC A Coa BTS Y LEV GE PS YG SNS sb 
৭৪০৫-(.../৩০০৯) জাবির (রাযিঃ) বলেন, একবার আমরা রসুলুল্লাহ 3%-এর সাথে বুওয়াত্‌ প্রাস্তরের 
যুদ্ধের উদ্দেশে রওনা হলাম । তিনি মাজ্দী ইবনু ‘আমর আল জুহানী কাফিরকে খৌজ করছিলেন। এ সফরে 
একটি উটে আমাদের পীচজন, ছয়জন, সাতজন ব্যক্তি পালাক্রমে আরোহণ করত । তারপর এক আনসারী ব্যক্তির 
আরোহণের পালা আসলে সে তার উটটিকে বসিয়ে এর উপর আরোহণ করল এবং তাকে চালাল। চলমান 
অবস্থায় উটটি তার উপর কিছু ধূলাবালি উড়াল। ফলে সে রাগতস্বরে বলে উঠল, আল্লাহ তোমার প্রতি 
অভিসম্পাত করুন। এ কথা শুনে রসুলুল্লাহ 3 বললেন, এ লোকটি কে যে তার উক্টের প্রতি অভিসম্পাত করল? 
সে বলল, আমি, হে আল্লাহর রসূল 3%! তখন রসূলুল্লাহ 3 বললেন, তুমি এর থেকে নেমে যাও । আর অভিশপ্ত 
উটটি আমাদের সঙ্গে থাকতে পারবে না। তোমরা তোমাদের সন্তানদের উপর এবং নিজের ধন-সম্পদের উপরও 
বদদু'আ করো না। এমন যেন না হয় যে, তোমরা এমন মুহূর্তে বদদুআ করবে যখন আল্তাহর কাছে কিছু চাওয়া 
হয় এবং তা কবুল হয়। (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 


~ UU cd sla te Be UGG Lie CK TY cE HE A I) oe Uma (rasefey VE 

Gs Et i ELA EAT AALS Ei Ea OG 
ob ET DA od CLG 0 UE Bo OR Loh BE Al UD JH. al I 
J BEE Al LO EE a Tf OG EA A 23 UES BUG BS cl ‘fs nip 
0 BUA ts Oe B CHG CO Ul GLE CE RG Eli al UL G Ld: Uh ne ll 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৭১ 


th UE CAG BEE al U0 afte tn CR CL Bf Ae Cah pull ol BE a JS) 
LE Gb 0 Cl Uf CEASE le CIS la BE A JSD FED hs Pn 
UG te Cd bo Cle Be Lal Wb Uf CHE 2 UDG ORS WIS 
Se 0 BE ce 0 UE 0 B Awd Ce all CS OPN si SU BE A 3) 
BG Al J oh AE UG Co Uh Uae Us BEE Al Ju) SS BE Al U0 
0 Y U6 BRE dnl J EAE A Lt bd a5 IER Uh 3p SSLk 5 tl YU is 
tae ce IA Eo OS Ys SE C4 AGE Udy US {Yr JS dl J GSH lh 
৭৪০৬-(../৩০১০) জাবির (রাযিঃ) বলেন, রসুলুল্লাহ সন-এর সঙ্গে আমরা আবার রওনা হলাম, সন্ধ্যা হলে 
আমরা আরবের এক কৃপে কাছাকাছি পৌছলাম। তখন রসুলুল্লাহ সু বললেন : কে আহে, (নেকীর উদ্দেশে) যে 
আমাদের আগে গিয়ে হাওযটি পরিচ্ছন্ন করবে এবং নিজেও পান করবে আর আমাদেরকেও পান করাবে। জাবির 
(রাযিঃ) বলেন, আমি দাড়িয়ে বললাম, হে আন্তাহর রসূল! আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। এরপর রসূলুল্লাহ 3% 
বললেন, জাবিরের সাথে আর কে যাবে? তখন জাব্বার ইবনু সাখ্র (রাযিঃ) দীড়ালেন। তারপর আমরা দু'জন 
ক্য়ার কিনারায় গেলাম এবং এক বা দু'বালতি কুয়াতে ছাড়লাম। এরপর আমরা ক্য়াটি মাটি ছারা লেপন 
করলাম। পরে আমরা কুয়া হতে পানি উঠাতে শুরু করলাম এবং পানি দ্থারা হাওযটি কানায় কানায় ভরে দিলাম । 
অতঃপর সর্বপ্রথম রসূলুল্লাহ 3 আমাদের সামনে এলেন এবং বললেন, তোমরা কি আমাকে অনুমতি দাও? 
আমরা বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রসূল! অতঃপর তিনি তার উদ্রী ছাড়লেন পানি পানের জন্য । উদ্্রী পানি পান 
করল। অতঃপর তিনি ভার উন্্রীকে টান দিলে সেটা পানি পান বন্ধ করল এবং পেশাব করল । রসূলুল্লাহ 3 পরে 
সেটাকে অন্যত্র নিয়ে গেলেন এবং বসালেন। তারপর আবার তিনি হাওযের কাছে এসে ওষূ করলেন, পরে আমিও 
উঠে গিয়ে রসুলুল্লাহ 3 -এর ওযুর স্থান হতে ওযু করলাম । জাব্বার ইবনু সাখ্র (রাধিঃ) শৌচকার্যের জন্য বের 
হলেন। তখন রসূলুল্লাহ 3% সলাত আদায়ের উদ্দেশে দাড়ালেন। আমার গায়ে ছিল একটি চাদর। আমি তার 
উভয় আঁচল বিপরীত দিকে দেয়ার চেষ্টা করলাম কিন্তু তা সংকুলান হলো না। তবে সেটাতে কতগুলো রেশমের 
একগুচ্ছ পশম ছিল। তাই সেটাকে আমি উল্টো করলাম ও এর দু’পাশ বিপরীতভাবে দু'কাধের উপর রাখলাম 
এবং গর্দানের সাথে সেটাকে বীধলাম। এরপর আমি এসে রসূলুল্লাহ 3ন-এর বাম পাশে দাড়ালাম। তিনি আমার 
হাত ধরে ঘুরিয়ে আমাকে তার. ডান পাশে দীড় করালেন। অতঃপর জাব্রার ইবনু সাখ্র (রাযিঃ) এসে ওযু 
করলেন এবং রসূলুল্লাহ বু্নু-এর বাম পাশে দাড়ালেন রসূলুল্লাহ 3% আমাদের দু'জনের হাত ধরে আমাদেরকে 
পশ্চাথদিকে সরিয়ে দিলেন এবং আমাদেরকে তার পেছনে দাড় করালেন। এ সময় রসূলুল্লাহ সু আমার প্রতি 
তীক্ষুভাবে তাকাতে শুরু করলেন; কিন্তু আমি বুঝতে পারছিলাম না, পরিশেষে আমি বুঝতে পারলাম। তখন তিনি 
আমাকে নিজ হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, তুমি তোমার কোমর বেঁধে নাও। অতঃপর রসূলুল্লাহ 3% সলাত 
আদায়ের পর বললেন, হে জাবির! আমি বললাম, হে আল্লাহর রসুল! আমি উপস্থিত । তিনি বললেন, চাদর যদি 
ছোট হয় তবে সেটাকে তোমার কোমরে বেঁধে নিবে। (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 
EL UES ps 8 8 le IX US 3h US BEE Al IID Es Us (CoffVESY 
ss Gl veg be Uo Vinal lh Gl Ch io Hb Uh BES Uy 555 Bd Tas E 
AEG wel Go dw Ud Lo 
www.waytojannah.com | 


Contents 


৩৭২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


৭৪০৭-(.../৩০১১) জাবির (রাযিঃ) বলেন, আমরা রসুলুল্লাহ 3-এর সাথে আবার চলতে শুরু করলাম। 
তখন জীবিকা হিসেবে আমাদের প্রত্যেকেই একটি করে খেজুর পেত, তা সে চুষত এবং পরে আবার সেটা 
কাপড়ের মধ্যে রেখে দিত । তখন আমরা আমাদের ধননুকের দ্বারা গাছের পাতা পাড়তাম এবং সেটা খেতাম । ফলে . 
আমাদের চোয়ালে ঘা হয়ে গেল। এ সময় একদিন এক লোক খেজুর ভাগাভাগি করল এবং ভাগাভাগির প্রাক্কালে 
এক লোককে দিতে ভুলে গেল । আমরা তাকে উঠিয়ে নিয়ে চললাম এবং তার পক্ষে সাক্ষ্য দিয়ে বললাম, তাকে 


তার অংশের খেজুর দেয়া হয়নি। পরিশেষে তাকেও খেজুর দেয়া হলে সে তা নিয়ে চলে গেল। 
(ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 


el BE dl ILD CRS Bl Uy EL 2 FEE Al ILD Ea Um (rovfey VE 
SA) ohlty OSE 3 sp LLG US 3b HE A ISL Ob pL ion Ep El AC 
Aan COHEN tl 5b le GAG JE atl a chon AL UATE A FRE dl du Gla, 
Gal Ji ladle hay Sl SAS EE of SD EB LLG GH gta ei 
Ub — Ue dnd — U4 28 Uae Cee cially OS 3) 52 OE LL COE dl cb ‘ke 
= lh oth FE A 4 ms Lf ES Lad EAA: HE UM EEG 08 ob ile CS 
lo Se FE al 2 UB El ie SOS oh SG CLES - LG te ts LoS I 
ণ "EG Ce Me SN BE Efe Eafe He BPE LANE EE UGE Bi LE oan 
ISA ad BS A, 5, BRE dl J) LA 3 le Uke Baas JS CLES EE 5 tH 
Si alles LD HEY NLD ce Cl IH LE - YUL, bs dy dele sf 
CLG A Laps BH at Uke Tals tre LEG CEN uh BEG J A Iu GS: 
JDL be Baty dyes be Bat Sl lk 
aly K Le CH 5 05) CEG CT GME AY Ss RSA TIS Sl cil: "le UN 
te ak oid Bo Wat CLS BEE a JA HR Ed CR CALA HS Cah Uli 
0 elt, UDG 3 SO Le od UB Sd Al UD G CSS CH inl BS GIs 
RE Saal LUE 0 
৭৪০৮-(.../৩০১২) জাবির (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3-এর সাথে পুনরায় আমরা পথ অতিক্রম করতে 
লাগলাম। এমন সময় আমরা এক প্রশস্ত উপত্যকায় অবস্থান নিলাম। এরপর রসূলুল্লাহ 3% শৌচকার্যের জন্য 
গমন করলেন, আমিও পানির পাত্র নিয়ে তার পশ্চাদ্ধাবন করলাম । রসূলুল্লাহ 3% দৃষ্টিপাত করলেন; কিন্তু আড়াল 
করার মতো কিছুই পেলেন না। হঠাৎ পাহাড়ের এক প্রান্তে দু'টি গাছ দেখতে পেলেন। তাই তিনি এর একটির 
সন্নিকটে গেলেন এবং এর একটি ডাল ধরে বললেন, আল্লাহর আদেশে তুমি আমার অনুগত হয়ে যাও। তখন 
ডালটি রসুলুল্লাহ 3-এর আনুগত্য স্বীকার (ঝুঁকে পড়ল) করে নিল, লাগাম পরিহিত এ উটের মতো যা তার 
চালকের অনুসরণ করে। তারপর তিনি দ্বিতীয় গাছটির কাছে এসে এর একটি ডাল ধরে বললেন, আল্লাহর হুকুমে 
তুমি আমার অনুগত হয়ে যাও । এটিও অনুরূপ তার আনুগত্য স্বীকার করে নিল। অতঃপর তিনি যখন উভয় বৃক্ষের 


মাঝখানে পৌছলেন, তখন তিনি ডাল দু'টো এক সাথে মিলিয়ে বললেন, আল্লাহর হুকুমে তোমরা আমার সম্মুখে 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৭৩ 


সমবেত হয়ে যাও, মিলে যাও। তারা উভয়েই মিলে গেল। জাবির (রাযিঃ) বলেন, অতঃপর আমি এ ভয়ে 
দৌড়িয়ে চলে এলাম যে, না জানি রসুলুল্লাহ 38% আমার সন্নিকটে হবার বিষয়টি জেনে ফেলেন এবং আরো দূরে 
চলে যান। ইবনু ‘আব্বাদ (রাযিঃ) = ৯ -এর স্থলে ৯: উল্লেখ করেছেন। অর্থাৎ “দূরে সরে যান” । অতঃপর 
আমি বসে মনে মনে কিছু বলছিলাম । এমতাবস্থায় দৃষ্টি উঠিয়েই আমি দেখলাম যে, রসূলুল্লাহ 38% সম্মুখ দিক 
হতে এগিয়ে আসছেন। উভয় বৃক্ষই তখন পৃথক হয়ে প্রত্যেকটি স্বীয় কাণ্ডের উপর দাড়িয়ে ছিল। এরপর আমি 
দেখলাম যে, রসূলুল্লাহ 38% কিছুক্ষণ দাড়িয়ে থেকে মাথা দ্বারা ডানে ও বামে ইঙ্গিত করলেন। এ স্থলে বর্ণনাকারী 
আবূ ইসমা'ঈলও তার মাথা দ্বারা ইঙ্গিত করেছেন। তারপর তিনি সম্মুখে এগিয়ে এসে আমার পর্যন্ত পৌছে 
আমাকে বললেন, হে জাবির! তুমি তো আমার অবস্থানের স্থান দেখেছ? আমি বললাম, হ্যা; হে আল্লাহর রসূল 
3%! তখন তিনি বললেন, তুমি এ গাছ দু'টির কাছে গমন কর এবং তাদের প্রত্যেকটির একটি করে ডাল কেটে 
নিয়ে এসো । এরপর তুমি আমার এ স্থানে পৌছে একটি ডাল ডান দিকে এবং অপরটি বাম দিকে রেখে দিবে। 
জাবির (রাযিঃ) বলেন, আমি উঠলাম এবং একটি পাথর হাতে নিয়ে সেটাকে ভেঙ্গে ধারালো করলাম। ফলে তা 
ভীষণ ধারালো হলো। অতঃপর আমি গাছ দু'টির কাছে আসলাম এবং প্রত্যেকটি বৃক্ষ হতে এক একটি করে ডাল 
কাটলাম ৷ তারপর ডাল দু'টো হেঁচড়িয়ে নিয়ে আমি রওনা হলাম এবং রসূলুল্লাহ 3%-এর অবস্থান স্থলে পৌছে 
একটি ডাল আমার ডান পাশে এবং অন্য ডালটি আমার বাম পাশে রেখে দিলাম। তারপর আমি রসূলুল্লাহ 3% - 
এর সাথে দেখা করে বললাম, হে আল্লাহর রসূল! আপনি যা বলেছেন আমি তা পূরণ করেছি। তবে এর কারণ 
কি? উত্তরে তিনি বললেন, দু'টি কবরের পাশ দিয়ে পথ অতিক্রম কালে আমি দেখেছি, তাদের কবরে শান্তি হচ্ছে। , 
আমি তাদের জন্য সুপারিশ করার ইচ্ছা করছি। সম্ভবতঃ তাদের এ 'আষাবকে কমিয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত এ 
ডাল দু'টো সতেজ থাকবে । (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 


taal lh ssn 300 U PE tf JD JE Kh El U6 (r. er/..)y YE 
LA Cn UR US Eb ie FE Sn Cd ID Goh: PEEL mo 
EET RE ME dh dG: J > wile ses ol 5 sl FRE Al SS 
SS G3 lB G3 COG SY CEL opin be sl fh SS ahh 
G3 lH dB IDG: i HE Al JS < Sl AL LEH Ge St Ye 
si BAG as Al ss Bb Lai J Lt Ad A oN Ge Ss pN d O Y 
iE lh. Lis 0: JE siiel BS Ei PC GAY fs LS S54 
0 Sy GHG ES All od os BE al J I 2 UF VEC TSS les <5. Sy 
Ll lf le LL “al Ll Ky Ge IE US UG Ah 5d 3 xin Ss all 
32৬ IE HE 2 ONG Lill 0 2S FE 4 U4 lal 58 bn TCD of bl 
LL RE Ef ian i cl I 1 TEL UA il OU gts BEA YE ta 
55a ts Ll Cn 55 HEE dl J 
৭৪০৯-(.../৩০১৩) জাবির (রাযিঃ) বলেন, অতঃপর আমরা সেনা ছাউনীতে আসলাম। তখন রসূলুল্লাহ 3% 
বললেন, হে জাবির! ওযু করার জন্য ঘোষণা দাও। আমি ঘোষণা করলাম, হে লোক সকল! ওষূ করো, ওষূ করো, 
ওযু করো। তারপর আমি বললাম, হে আল্লাহর রসূল! কাফেলার কাছে এক ফোটা পানিও নেই । কাফেলায় এক 
Wwww.waytojannah.com 


Contents 


৩৭৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


আনসারী সহাবা ছিলেন। তিনি কাঠের ডালে ঝুলন্ত একটি মশকে রসূলুল্লাহ 3-এর জন্য পানি ঠাণ্ডা করার কাজে 
নিযুক্ত ছিলেন। জাবির (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 আমাকে বললেন, তুমি অমুকের ছেলে অমুক আনসারীর 
নিকট যাও এবং দেখো তার মশকে কিছু পানি আছে কিনা? আমি তার কাছে গেলাম এবং দেখলাম, মশকের 
তলাতে শুধু এক ফোটা পানি রয়েছে। সেটা যদি আমি পাত্রে ঢালতে যাই তবে শুষ্ক মশকই সেটা খেয়ে নিঃশেষ 
করে দিবে। এ দেখে রসূলুল্লাহ সুঁট-এর নিকট এসে আমি বললাম, হে আল্লাহর রসূল! মশকের মুখে এক ফোটা 
পানি ছাড়া আর কোন পানিই মশকের অভ্যন্তরে নেই। সেটাও যদি পাত্রে ঢালা হয় তবে মশকের শুষ্ধতাই তা 
চোষে শেষ করে দিবে। রসূলুল্লাহ সুৰ বললেন, যাও, সেটা নিয়ে এসো । জাবির (রাযিঃ) বলেন, সেটা আমি নিয়ে 
আসলাম । তিনি সেটা হাতে নিয়ে কি যেন পাঠ করতে শুরু করলেন। আমি তা উপলব্ধি করতে পারছিলাম না 
এবং সঙ্গে সঙ্গে নিজ হাত দ্বারা সেটা টিপতে শুরু করলেন। এরপর তিনি মশকটি আমার হাতে দিয়ে বললেন, হে 
জাবির! একটি বড় পাত্র নিয়ে আসার ঘোষণা দাও। আমি ঘোষণা করলাম, হে কাফেলা! একটি বড় পাত্র, একটি 
বড় পাত্র; অতঃপর বহন করতঃ আমার নিকট একটি বড় পাত্র নিয়ে আসা হলো! আমি তা রসূলুল্লাহ স্-এর 
সম্মুখে নিয়ে রাখলাম । তখন রসূলুল্লাহ বন নিজ হাত উক্ত পাত্রের উপর বুলালেন এবং স্বীয় হাতের আঙ্গুলগুলো 
ফাকা করে হাত প্রশস্ত করতঃ পাত্রের অভ্যন্তরে রাখলেন এবং বললেন, হে জাবির! এ মশকটি নিয়ে এসো এবং 
‘বিসমিল্লাহ’ বলে তার পানি আমার হাতের উপর ঢালো। রসূলুল্লাহ সুঁঠ-এর নির্দেশ অনুযায়ী “বিসমিল্লাহ' বলে 
আমি সেটার পানি ঢাললাম। অমনি দেখতে পেলাম যে, রসূলুল্লাহ সুঁঠ-এর আঙ্গুলসমূহের মধ্য হতে পানি উথলিয়ে 
উঠছে। পরিশেষে পাত্রও উথলিয়ে উঠল এবং পাত্রে পানি চক্কর খেতে শুরু করল। এমনকি পাত্র পানিতে পরিপূর্ণ 
হয়ে গেল। তখন আবার রসূলুল্লাহ 3% বললেন, হে জাবির! ঘোষণা দাও, যার যার পানির প্রয়োজন আছে। 
জাবির (রাযিঃ) বলেন, লোকজন সবাই আসলো, পানি পান করলো এবং আত্মতৃপ্ত হলো। তিনি বলেন, তারপর 
' আমি বললাম, পানির দরকার রয়েছে, এমন কোন লোক অবশিষ্ট রয়েছে কি? অতঃপর রসূলুল্লাহ 3 পাত্র হতে 
নিজ হাত উঠিয়ে নিলেন তখনও পাত্র পানিতে পরিপূর্ণ হয়েই রইল । (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 
ye L5G Cel Uf dl LE" HE Ah HE dl J od AlN Et (rrt/..)y-VE) 
UE J Lt 2 Uy UA SIL UN Gis ce Eb AS AGES A A 
ie Gis USGS 2 Sf UL ele ple ob LA Se LS, LS Gal 
RS AS G8 dS phely CSN Th ploly CEN 8 OD pel Us BELLE aot 
A HEY ESS 
৭৪১০-(.../৩০১৪) জাবির (রাযিঃ) বলেন, অতঃপর লোকেরা রসুলুল্লাহ 3-এর কাছে ক্ষুধা নিবারণের 
ব্যাপারে অভিযোগ করলেন। এ কথা শুনে তিনি বললেন, শীঘ্রই আল্লাহ তা'আলা তোমাদেরকে খাদ্য প্রদান 
করবেন। অতঃপর আমরা সমুদ্র উপকূলে আসলাম । সমুদ্রের ঢেউ উঠলে একটি মাছ আমাদের সামনে নিপতিত 
হল। আমরা সমুদ্র তীরে অগ্নি প্রজ্ববলিত করতঃ সেটা রান্না করলাম, ভুনা করলাম এবং তৃপ্ত সহকারে ভক্ষণ 
করলাম । জাবির (রাযিঃ). বলেন, আমি এবং অমুক অমুক পীচ লোক চোখের গোলাকৃতির মাঝে প্রবেশ করলে 
আমাদেরকে কেউ দেখছিল না। অতঃপর আমরা তার পীজরের বাকা হাড়সমূহের একটি হাড় আমরা হাতে নিলাম 
এবং সেটাকে ধনুকের মতো বানিয়ে বৃহৎ যীন পরিহিত অবস্থায় কাফেলার সর্ববৃহৎ উদ্্রীতে আরোহণ করতঃ 
কাফেলার বৃহদাকায় এক লোককে এর তলদেশ দিয়ে প্রবেশ করার জন্য আমরা আহ্বান জানালাম । সে এর নীচ 
দিয়ে মাথা না ঝুঁকিয়ে প্রবেশ করে বেরিয়ে আসলো । (ই.ফা. ৭২৪০, ই.সে. ৭২৯৪) 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৭৫ 


IAN 28 JEG 2g S42 ob: Ul - NA 
১৯. অধ্যায় : (রসূলুল্লাহ 3%-এর) হিজরতের বর্ণনা 

EEN si Ee A EL ‘ol ts toy ES os OE  (r.. «৭/vo)- V£৭) 
JE JE) He SIS Aj ad of el Sa SS 0: U6 ne Ch AN cide Ub 
JR AS BG i of ES TSS ALD of 0 JR ASL od ore RS Cy ae CA ol 
ca Gk EES Gd a: U6 BEE Al JAD Ce I MS Ul e LS EL SUL: EY 
LA Sk Sb Ob Bh sce Ung fo ST a3 55 55 Gia SE Hagia El 
B59 Se LG 5 ls 8 BE Lal 43 AG UC ph Cd ALA cil Gis C5 Ss 
Je ob only UG ASU Unf COS ES US CS Lo Cf ALIAS UD: cl 
CB Bich af te JA JE ASE UT A: ih A GX GH Gis Sh OSL his 
ll Cn En nk : A CG LS Ll a5: NATL: ki oni: 6 od dL a 
RE NAR EOL ERT sy AA 
eo - J - A BS £9 পণ S J ol be 
LE56: Nhe a J - ih iis te a 
bg al GAG: Ci SVC He 0d SS UG — aL ty Be BY aed oily Ue 
Sd: Isl ee dR CLL BE Al ILD Ae CS ce BY UGS: UN 
Al Ab Y Loh 25 Al ES cally LSE of CS AS A VSL Ue C55 SUS CL 
U9 08 - OY i i Uk GU iS: JY) 
৭৪১১-(৭৫/৩০০৯) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা আবু বাক্র সিদ্দীক (রাযিঃ) আমার পিতার কাছে আসলেন এবং তীর থেকে একটি সওয়ারী ক্রয় 
করলেন। তারপর তিনি আমার পিতা ‘আযিবকে বললেন, তুমি তোমার ছেলেকে আমার সঙ্গে পাঠাও, সে তা 
আমার সাথে বহন করে আমার বাড়ী পর্যন্ত পৌছিয়ে দিয়ে আসবে। আমার পিতা আমাকে বললেন, তুমি তা 
উঠিয়ে নাও। আমি সেটা উঠিয়ে নিলাম। অতঃপর মূল্য আদায়ের জন্য আমার পিতাও তীর সঙ্গে বের হলেন। 
পথিমধ্যে আমার পিতা তাকে জিজ্ঞেস করলেন, হে আবূ বাক্র! যে রাতে আপনি রসুলুল্লাহ 3-এর সাথে সফর 
করেছিলেন তখন আপনারা কি করেছিলেন, তা আমার কাছে আপনি খুলে বলুন। জবাবে তিনি বললেন, তা হলে 
শোন, আমরা পুরো রাত সফর করেছি । পরিশেষে যখন দিন হলো, ঠিক দুপুরের সময় হলে রাস্তা সম্পূর্ণ শূন্য হয়ে 
গেল এবং কোন লোকজন আর রাস্তা অতিক্রম করছে না, তখন আমরা একটি বৃহদাকায় পাথর দেখতে পেলাম । 


এর ছায়া মাটিতে পড়ছিল এবং তখন পর্যন্ত সেখানে রৌদ্র আসেনি । তাই আমরা সেখানে গেলাম এবং আমি নিজে 
পাথরটির নিকট গিয়ে রসূলুল্লাহ 3%-এর ঘুমানোর জন্য একটু স্থান সমান্তরাল করলাম । এরপর আমি একটি কম্বল 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


তাতে বিছিয়ে দিলাম । অতঃপর আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি ঘুমিয়ে পড়ন, আমি এলাকাটা একটু 
পর্যবেক্ষণ করে আসি৷ তিনি ঘুমিয়ে পড়লেন। আর আমি তার পার্শ্ববর্তী স্থানসমূহে অনুসন্ধান চালাচ্ছি। হঠাৎ 
একজন বকরীর রাখালকে দেখতে পেলাম। সেও আমাদের মতো একই উদ্দেশে পাথরটির দিকে এগিয়ে আসছে। 
আমি তার সঙ্গে দেখা করলাম এবং তাকে প্রশ্ন করলাম, হে! তুমি কার গোলাম? সে বলল, আমি শহরবাসী এক 
লোকের গোলাম । আমি বললাম, তোমার বকরীতে দুধ আছে কি? সে বলল, হ্যা, আছে। আমি বললাম, তাহলে 
. আমার জন্য দুধ দোহন করবে কি? সে বলল, হ্যা, করব। তারপর সে একটি বকরী নিয়ে এলো । তখন আমি 
তাকে বললাম, প্রথমে পশম, মাটি এবং খড়কুটা হতে স্তনটি একবার ঝেড়ে নাও । রাবী বলেন, এ সময় আমি 
বারা ইবনু ‘আযিবকে এক হাত অন্য হাতের উপর মেরে ঝাড়তে দেখেছি। অতঃপর সে কাষ্ঠের একটি পেয়ালাতে 
আমার জন্য অল্প দুধ দোহন করল । আবূ বাক্র (রাযিঃ) বলেন, আমার কাছে একটি পাত্র ছিল। রসূলুল্লাহ 3% - 
এর পান করা ও ওযু করার জন্য তাতে আমি পানি রাখতাম । তারপর আমি নাবী 3¥%-এর কাছে আসলাম । কিন্তু 
তাকে ঘুম থেকে জাগাতে আমার ইচ্ছা হল না। তবে তার প্রতি আমি চেয়ে দেখি যে, তিনি নিজে নিজেই জেগে 
গেছেন। তারপর দুধের মাঝে আমি পানি মিশালাম। ফলে তা ঠাণ্ডা হয়ে গেল । অতঃপর আমি বললাম, হে 
আল্লাহর রসূল 3%! এ থেকে একটু দুধ পান করে নিন। তিনি দুধ পান করলেন, তাতে অত্যন্ত খুশী হলাম । 
অতঃপর তিনি বললেন, এখনো কি যাত্রার সময় হয়নি? আমি বললাম, হ্যা, হয়েছে। সূর্য পশ্চিম দিকে হেলে 
পড়লে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। এদিকে সুরাকাহ্‌ ইবনু মালিক আমাদের পিছু ধাওয়া করল। আমরা 
তখন এক শক্ত ভূমিতে অবস্থান করছিলাম । আমি বললাম, হে আল্লাহর রসূল 3! আমাদেরকে তো ধরে ফেলা 
হলো । তিনি বললেন, চিন্তান্বিত হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তখন রসূলুল্লাহ 33% তার উপর বদ্‌- 
দু‘আ করলেন। এতে তার ঘোড়া পেট পর্যন্ত জমিনে ধ্বসে গেল । আমি তা দেখতে পাচ্ছিলাম । তারপর সে বলল, 
আমি জানি, তোমরা আমার জন্য বদ্‌-দু‘আ করেছ। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি তো তোমাদের 
সন্ধানে বের হয়েছিলাম, এখন আমি তোমাদের সন্ধানকারীকে ফিরিয়ে দিবো। সুতরাং তোমরা আমার জন্য দুআ 
করো। রসূলুল্লাহ 3% আল্লাহর কাছে দু'আ করলেন। এতে সে মুক্ত হয়ে গেল। অতঃপর সে ফিরে গেল এবং যে 
কোন কাফিরের সাথে সাক্ষাৎ হলে সে বলত, এদিকে আমি সব দেখে এসেছি। এদিকে কোন কিছুই নেই । 
মোটকথা, যার সাথেই তার দেখা হত সে তাকে ফিরিয়ে দিত। আবু বাক্র সিদ্দীক (রাযিঃ) বলেন, সুরাকাহ্‌ তার 
ওয়াদা পুরো করেছে । (ই.ফা. ৭২৪১, ই.সে. ৭২৯৫) 


AI 8 GEL ES C ce Lt GUE BD A IRD SEES (feog VEN 
sl x A Hf SAS JN ol co EE a ue EB ve LAD as Gall Ul 
Aso be £2 8 IE GEL Al be I) Pd shay C0 GU Lary te BSE, SS 
GJ He CEs Shs od ANI od LOA CUS HE a JD Se CS US UB LE os UL 
shy ATs ba che CLES Le Sy 33 Cee ASS 0 dl SG be 15h Uf cil SSS 
dy : JG HE ie SE, 1 Ce les oH she LE CU Uaioe Ug 555 SNS 
JA] Do 8 ce Uh UB BE ar ILO SE JH Hl ETS SU Bl Eons ry 8 
OA iB FS SUL Ey gl GALT, JEL Sid rly gl dd se 

ALO TEU IDLE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৫) মর্মস্পর্শী বিষয়সমূহ ও দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা ৩৭৭ 


৭৪১২-(../...) যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... বারা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি 
বলেন, আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ) আমার পিতার কাছ থেকে তের দিরহামের বিনিময়ে একটি হাওদা কিনেছিলে। 
তারপর তিনি যুহায়র-এর সানাদে ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে ইসরাঈল 
‘উসমান ইবনু ‘উমার (রহঃ)-এর সানাদে বর্ণিত হাদীসের মধ্যে বর্ণনা করেছেন যে, সে কাছাকাছি হলে রসূলুল্লাহ 
3% তার জন্য বদ্‌-দুআ করলেন। এতে পেট পর্যন্ত তার ঘোড়ার পা জমিনে গেড়ে যায় সুরাকাহ্‌ সেখান হতেই 
লাফিয়ে পড়ল এবং (রসূলুল্লাহ 3-কে উদ্দেশ্য করে) বলল, হে মুহাম্মাদ! আমি জানি, এটা তোমারই কাজ। 
আমি যে বিপদে আছি এ থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি দেন, এ বিষয়ে তুমি আমার জন্য আল্লাহর কাছে দুআ 
করো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমার পেছনে যারাই তোমার সন্ধানে থাকবে আমি তাদের থেকে 
তোমার অবস্থান লুক্কায়িত করব এবং এ হচ্ছে আমার তীরদানী, এ থেকে তুমি একটি তীর নিয়ে যাও কিছু দূর 
. যেতেই অমুক স্থানে তুমি আমার উট ও গোলামদেরকে দেখতে পাবে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজন 
অনুযায়ী নিয়ে যাবে। রসূলুল্লাহ সু বললেন, তোমার উটের আমার কোন দরকার নেই। আবূ বাক্র (রাষিঃ) 
বলেন, রাতে আমরা মাদীনায় পৌছলাম ৷ রসূলুল্লাহ 3% কার গৃহে অবস্থান করবেন, এ নিয়ে লোকেদের মধ্যে 
বাক-বিতণ্ডা শুরু হলো। তখন তিনি বললেন, আমি ‘আবদুল মুত্তালিবের মামার বংশ বানু নাজ্জারে অবস্থান করব 
এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করব। অতঃপর পুরুষ লোকেরা ও মহিলাগণ নিজ নিজ গৃহের ছাদে এবং বালক 
ও ক্রীতদাসগণ পথে পথে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ল । সকলে অভ্যর্থনা জানিয়ে উচ্চেঃস্বরে বলতে লাগল যে, হে 
মুহাম্মাদ! হে আল্লাহর রসূল! হে মুহাম্মাদ! হে আল্লাহর রসূল 3%! (ই.ফা. ৭২৪১, ই.সে. ৭২৯৬) 


সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফর্মা-৫১ 


Wwww.waytojannah.com 


Contents 


eg he 


Sakil) lis —o 
পর্ব (৫৬) তাফ্সীর 


J ai on si ue ans ৯ SON Le EC a) v: EA EC (Ye \e/1)y YEN 

4 co 8 HE 2292 BE Al 54) Uy Uoie CHT KS FE dl I be THA HES CS 

Ly Heald ule O53 OU LA 1 (SUL 455 ay Mon 15 Se Oh 153 
৭৪১৩-(১/৩০১৫) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি রসূলুল্লাহ 

3% হতে কয়েকটি হাদীস আলোচনা করেছেন। তন্মধ্যে একটি হাদীস হচ্ছে এই যে, রসূলুল্লাহ নর বলেন: বানী 

ইসরাঈলদেরকে বলা হয়েছিল, তোমরা দরজা দিয়ে প্রবেশ করার সময় সাজ্দাহ্বনতঃ হয়ে প্রবেশ কর এবং বলো 

£৮ আমাদেরকে ক্ষমা কর। তাহলে আমি তোমাদের গুনাহ্‌ ক্ষমা করে দিব। কিন্তু তারা এ কথার পরিবর্তন 

করতঃ পাছার উপর ভর করে হেটড়াতে হেঁচড়াতে দরজা দিয়ে প্রবেশ করল এবং (ক্ষমা মার্জনার স্থলে) 5 ২ 

£১2১ অর্থাৎ- ‘যবের শীষে দানা দাও’ বলতে থাকল । (ই.ফা. ৭২৪২, ই.সে. ৭২৯৭) 

LAL EE LAB LE 2 CLAYS SO IG 0 LOL Lh Se RS (ror) VEE 

- pla bh uf Eo A 5 at ON oshg — tng ED IATL IM, oS Te J - 

Al dA) sk CA LS Io se aL a toe Sl AOA 06 cle oF of — OLAS LH AS 

SFE A UA LG ES L2H OS UAT GE co Uy JH BOG 

৭৪১৪-(২/৩০১৬) ‘আম্র ইবনু মুহাম্মাদ ইবনু বুকায়র আন্‌ নাকিদ, হাসান ইবনু ‘আলী আল ছুল্ওয়ানী ও 

‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ইন্তিকালের পূর্বে ও 

ইন্তিকাল পর্যন্তআন্লাহ তা'আলা রসূলুল্লাহ 3ন-এর উপর ধারাবাহিকভাবে ওয়াহী অবতীর্ণ করেন। যেদিন রসূলুল্লাহ 

বন ইন্তিকাল করেন সেদিনও তার প্রতি অনেক ওয়াহী অবতীর্ণ হয়। (ই.ফা. ৭২৪৩, ই.সে. ৭২৯৮) 

Ju - dl ON Lil, - dl 0 LOL OA OF IAS LES HH ES (revfry-Yt\o 

sD ing TL Of oh be Os ES pie OF AG - 2D) Se BS 
BAER FEAT ‘ub J Je 2h Oh Gy Us od ORE LES Ta 1 


www.waytojannah.com 


Contents 


ue সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


UG Od. hs Cig FE a Us Ly SLL Cio BE a JL Ss A 5 
[YT : 0 53.0 54 dans Ele cil, Sip Sf CLT ANP 5 SH AL LG 06 WS 
৭৪১৫-(৩/৩০১৭) আবু খাইসামাহ্‌ যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাযিঃ) ..... তারিক ইবনু 

শিহাব (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ইয়াহ্‌দী লোকেরা ‘উমার (রাযিঃ)-কে বলল, তোমরা এমন একটি 

আয়াত পাঠ করে থাকো তা যদি আমাদের সম্বন্ধে অবতীর্ণ হত, তবে এ দিনটিকে আমরা আনন্দোৎসবের দিন 
হিসেবে পালন করতাম ৷ ‘উমার (রাযিঃ) বললেন, আমি জানি, এ আয়াতটি কখন, কোথায় ও কোন্‌ দিন অবতীর্ণ 
হয়েছিল । আর যখন তা অবতীর্ণ হয়েছিল তখন রসূলুল্লাহ 3 কোথায় অবস্থান করছিলেন তাও জানি। আয়াতটি 

‘আরাফার দিন অবতীর্ণ হয়েছিল; রসূলুল্লাহ 3 তখন ‘আরাফাতেই অবস্থান করছিলেন। রাবী সুফ্‌ইয়ান (রহঃ) 

বলেন, “আজ আমি তোমাদের দীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমার নি‘আমাত তোমাদের 

প্রতি পূর্ণ করে দিলাম”- (সূরাহ্‌ আল মায়িদাহ ৫: ৩)। এ আয়াতটি যেদিন অবতীর্ণ হয়েছিল তা জুয়ু'আর দিন ছিল 

কি-না, এ বিষয়ে আমি সন্দিহান । (ই.ফা. ৭২৪৪, ই.সে. ৭২৯৯) 

Gd Se BS 6 Bl - AS Ss Ks SS 8 3 iS J-VEN 

5983 Die Lie 1 AT S03 dl: UU let OF Be LF pla CF AH be al be Ln 


Sh 25 3 (bo SL 5 cally FS HS Std i 8 cg ED os 
5, Ly a3 dl sl EA cL SH: LE OG: 6 Ne Mh GSSY 43 A 
Ss FE dil JD Ee CM a AB Ts ol Com FE dl I) 
৭৪১৬-(৪/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ) .;-* তারিক, ইবনু শিহাব (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, জনৈক ইয়াহুদী ‘উমার (রাযিঃ)-কে বলল, Se cid, LE 8 cf sD 
(ap LYN LS cay sas অর্থাৎ “আজ আমি তোমাদের দীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং 
ইসলামকে তোমাদের দীন হিসেবে মনোনীত করলাম”-- (সূরাহ্‌ আল মায়িদাহ্‌ ৫: ৩) এ আয়াতটি আমাদের ইয়াহুদী 
সম্প্রদায় সম্বন্ধে অবতীর্ণ হলে এ দিনটিকে আমরা আনন্দোৎসব দিবস হিসেবে পালন করতাম। আমরা জানি, 
কোন্‌ দিন এ আয়াতটি অবতীর্ণ হয়েছে। রাবী বলেন, এ কথা শুনে ‘উমার (রাযিঃ) বললেন, কোন্‌ দিন এ 
আয়াতটি অবতীর্ণ হয়েছে, কোন্‌ সময়ে অবতীর্ণ হয়েছে এবং এ আয়াতটি অবতীর্ণ হওয়ার প্রাক্কালে রসূলুল্লাহ 3% 
কোথায় ছিলেন, তাও আমি সম্যক অবগত আছি। এ আয়াতটি মুযদালিফার রাতে অবতীর্ণ হয়েছে। তখন আমরা 
রসূলুল্লাহ স্ন -এর সাথে ‘আরাফার মাঠে ছিলাম । (ই.ফা. ৭২৪৫, ই.সে. ৭৩০০) 


Be 0 DA 2 ot Hf US UF C4 DE USE AA ti SE SS (. Jey -YE£NV 
SES SH aed mlb E : JG LE ol 258 Oe 0: Jb let 0 Sb LP 
4 cbf 2D: ed SL Jb Se CAE 1nd EE Ged 
SY 5 Eh BS A: Y LE JE fp SLY 2S cals a ss Se Ll iS 
Lh 05 od ls FEE Al TAD ce LS ad LS gh LEA 
ee EEE El IE তারিক ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 


জনৈক ইয়াহ্‌দী ব্যক্তি ‘উমার (রাষিঃ)-এর কাছে এসে বলল, হে আমীরুল মু'মিনীন! আপনাদের কিতাবের মধ্যে 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৬) তাফ্‌সীর ৩৮১ 


এমন একটি আয়াত আপনারা তিলাওয়াত করে থাকেন। যদি তা আমাদের ইয়াহুদী সম্প্রদায় সম্পর্কে অবতীর্ণ 
হত তাহলে এ দিনটিকে আমরা আনন্দোৎসব দিবস হিসেবে পালন করতাম। ELLE 
আয়াতটি কি? সে বলল, আয়াতটি হলো, LY) 2 capa Sy eos He cL Hp HS LS 
১ অর্থাৎ “আজ আমি তোমাদের দীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন 
হিসেবে মনোনীত করলাম”-- (সূরাহ্‌ আল মায়িদাহ্‌ ৫: ৩)। এ কথা শুনে উমার (রাযিঃ) বললেন, যে দিন, যে স্থানে 
আয়াতটি অবতীর্ণ হয়েছে অবশ্যই আমি তা জানি। আয়াতটি জুমু'আর দিন ‘আরাফাতের মাঠে রসূলুল্লাহ $%-এর 
DE al ৭২৪৬, ই.সে. ৭৩০১) 


CRE SLA 


ie EE bal a ut hs OE HEF 
srl Se iS Sb CUS Ch bls YU Bs UD al Ske ase 
Ale 8 ULES Uy 22 8 LS LD A ALONG lr: Ed CG 

Ee eb C Ba hn GLa od beth 0 As AS Of Cy S08 GIES WC Lah 
Hb G15 1A GED tp bein sol Le ys SS OLE SY RAGS 1a 
Uglies 

Se al IX bes AS os SS HE 4) arn oY Bs se Sh: Ed UL 
J DML A df SS df Se EB 0 083 SG Al BL od Sig Be BAF 
LY: £ ela 508d CA SASS UIE BU CSS Lb BDI 

OF LE OTD Gs al U6 5 lS ASN Sh Cd LEE SE GG SS GAs : 
IY: £ oll sd do Laih Ce HS ll CASH Ali ad li Y 

ol Tah SF LSAT LED (OAS Uf OSE GO I A Uk : Ls 
A be WES WL de) CSS L385 CGY JUD A 555 bm 152 BOS 
ie ED Fl tn HLL Y) gall 
৭৪১৮-(৬/৩০১৮) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তুজীবী 
(রহঃ) ..... উরওয়াহ্‌ ইবনু যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে মহান আল্লাহর বাণী 
সম্পর্কে প্রশ্ন করলেন : “তোমরা যদি ভয় করো যে, ইয়াতীমদের মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে 
বিয়ে করবে স্ত্রীালোকেদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয়। (সূরাহ্‌ আন্‌ নিসার) দু’, তিন অথবা চার”-এর 
ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বললেন, হে ভাগ্নে! যেসব ইয়াতীম মেয়েরা তাদের তত্ত্বাবধানকারী অভিভাবকদের 
সম্পদের অংশীদার হত তার সম্পদের লালসা ও রূপ-যৌবনের সৌন্দর্যের প্রতি উক্ত অভিভাবক তাকে অন্যরা যে 
পরিমাণ মুহরানা দিয়ে বিয়ে করতে প্রস্তুত ইনসাফের নীতি অনুযায়ী উক্ত পরিমাণ মুহরানা দিয়ে বিয়ে করতে 
চাইতো না। এ আয়াতে তাদেরকে এসব ইয়াতীমদের বিয়ে করতে বারণ করা হয়েছে। তবে তাদের মুহরানা 
প্রদানের ব্যাপারে সর্বোত্তম রীতি-নীতি অনুসরণ করলে তা স্বতন্ত্র কথা । অন্যথায় তাদের পছন্দমত অন্য মেয়েদের 

বিয়ে করতে নির্দেশ দেয়া হয়েছে। . 
Wwww.waytojannah.com 


Contents 


৩৮২ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


উরওয়াহ্‌ (রাযিঃ) বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেছেন, এ আয়াত অবতীর্ণ হওয়ার পর কতিপয় লোক 
বিষয়টি সম্পর্কে রসূলুল্লাহ 38-এর কাছে জিজ্ঞেস করলে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন : “এবং লোকেরা 
আপনার কাছে নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায়। বলুন, আল্লাহ তোমাদেরকে তাদের বিষয়ে ব্যবস্থা জানাচ্ছেন 
এবং ইয়াতীম নারী সম্পর্কে-যাদের প্রাপ্য তোমরা প্রদান করো না অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে চাও ও 
নিপীড়িত শিশুদের বিষয়ে এবং ইয়াতীমদের প্রতি তোমাদের ন্যায়বিচার সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শুনানো 
বুয়া তাঁও দযিজানভাতে জায় ছেল। জরে হংকজে তোমরা জনো জাযুছি হা রযিদেয় অবাহত + হই জয় 
নিসা ৪: ১২৭) । 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আন্তাহর বাদী- 4) 4৪ 86 4% ৩ এর দ্বারা প্রথম আয়াতটিকে 
বুঝানো হয়েছে, যার মধ্যে আল্লাহ তা'আলা বলেছেন, তোমরা যদি আশঙ্কা করো যে ইয়াতীম মেয়েদের প্রতি 
সুবিচার করতে পারবে না তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে দু’, তিন অথবা চার। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আল্লাহর বাণী- ৯5৯% 5 0.9259 -এর মানে হচ্ছে, অর্থ-সম্পদ ও রূপ- 
যৌবন কম থাকার কারণে তোমাদের কেউ ইয়াতীম মেয়েদেরকে বিবাহ করতে অপছন্দ করলে-তাদেরকে অর্থ 
সম্পদ ও রূপ যৌবনবতী ইয়াতীম স্্রীলোককে পছন্দ হলেও বিয়ে করতে বারণ করা হয়েছে। তবে অর্থ-সম্পদ ও 
ST TO রা মারল তাত কগয গত কর আল মক 
সরারিডতুমজিরেরা হয়ছে হয ৭২৪৭, ই.সে. ৭৩০২) 


hs 0H AS 0 Esl UP Uh A 05 EES CSD CLS ES (../..y-vENA 
yd Ee UP dl IH be LE ICA EIR AIS let 0 oP pla te ff BS 
ee HED Onl Cn oA TG GIS CF U3) Se Bis Sh SUG Al 3 ans 
SUA JUD Ss tg 13 
৭8১৯-(../...) হাসান আল হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে আল্লাহর বাণী সম্পর্কে জিজ্ঞেস করলেন : “তোমরা যদি শঙ্কিত হও যে, 
ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না"- (সুরাহ্‌ আন্‌ নিসা ৪: ৩) এর ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন করেন। 
ঃপর রাবী ইউনুসের সানাদে যুহরী (রহঃ) হতে বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে হাদীসের 
শেষাংশে তিনি J J] 44 059 02 032 ok USS al ah or SD 4,5, -এর পরিবর্তে 
Jas Ja DL LK 1 ৫ 30 ৯] ৮০ অৰ্থাৎ “যখন তারা সামান্য সম্পদ ও কম সৌন্দর্যের 


অধিকারী হয় তখন আর তাদের তত্বাবধায়ক এদেরকে বিয়ে করতে সন্মত হয় না"- কথাটি বর্ণনা করেছেন। 
{(ই.ফা. ৭২৪৮, ই.সে. ৭৩০৩) 


sf be ate ES Fei Ee fs Vi ais Hy As off G5 HES N)-YEY. 
As Lo 4 LS JD AES I fA 8 ESS J Ly wi Ae! ur 
SEE bs SALOME UES EAE LE Le 
os E39 HF il Le U5 eC Ce HS lls Ce LACE A od svi YU is LD 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৬) তাফ্‌সীর ৩৮৩ 


৭৪২০-(৭/...) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, মহান আল্লাহ তা'আলার বাণী, “তোমরা যদি আশঙ্কা কর যে, ইয়াতীম মেয়েদের প্রতি 
ইনসাফ রক্ষা করতে পারবে না”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ৩) এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি এ পুরুষ সম্পর্কে 
অবতীর্ণ হয়েছে; যার তত্ত্বাবধানে রয়েছে ইয়াতীম মহিলা এবং এ পুরুষই হচ্ছে তার ওলী ও অভিভাবক। আর এ 
মেয়েটির আছে কিছু ধন-সম্পদ । কিন্তু তার পক্ষ সমর্থন করার জন্য সে ব্যতীত আর কেউই নেই। ওলী এ 
ধরনের মেয়েকে তার সম্পদের উদ্দেশে বিয়ে করে তাকে কষ্ট দিতে এবং তার সাথে নিষ্টুরভাবে জীবন-যাপন 
করতে পারবে না। এ ব্যক্তি সম্পর্কেই আল্লাহ তা'আলা বলেছেন: তোমরা যদি শঙ্কা করো যে, ইয়াতীম মেয়েদের 
প্রতি ইনসাফ রক্ষা করতে পারবে না তবে বিবাহ করবে নারীদের মাঝে যাকে তোমাদের পছন্দ হয় দু’, তিন 
অথবা চার। অর্থাৎ যে মহিলাদেরকে আমি তোমাদের জন্য হালাল করেছি তাদেরকে বিবাহ করো এবং যে 
ইয়াতীম মেয়েদের প্রতি তুমি নিষ্ঠুর আচরণ করছ তাদের থেকে দূরে থাকো । (ই.ফা. ৭২৪৯, ই.সে. ৭৩০৪) 


Ce cl be pla ie OL tn He Go At of ts 8 Hf GS (Ay-VEY)N 
UREA OA CS CUBAS SY DU Ua A 8 CS ALES bj UD Th od dle 
M55 0 Ge CEH AC 8 AON ON Sp US Ll 3 dl: Cl (AAS 
EE GRD YS UGH DE Gls AG 3 ONG Te UG 
৭৪২১-(৮/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
মহান আল্লাহর বাণী : “এবং ইয়াতীম মেয়ে সম্পর্কে যাদের অধিকার তোমরা দান করো না, অথচ তোমরা 
তাদেরকে বিবাহ করতে চাও ও অসহায় শিশুদের বিষয়ে এবং ইয়াতীমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে 
যা কিতাবে তোমাদেরকে শুনানো হয়, তাও পরিষ্কারভাবে জানিয়ে দেয়”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ১২৭) বিষয়ে বলেন, 
এ আয়াতটি এ ইয়াতীম মেয়েদের সম্বন্ধে নাযিল হয়েছে, যে এমন এক পুরুষের তত্ত্বাবধানে রয়েছে, যার সাথে 
সে সম্পদের মধ্যে শারীক আছে। কিন্তু সে তাকে বিয়ে করা অপছন্দ করছে এবং অপর কোন লোকের সঙ্গে তার 
বিয়ে হোক এটাও অপছন্দ করছে এ আশঙ্কায় যে, সে তার সম্পদের শারীক হয়ে যাবে। পরিশেষে সে তাকে 

এমনিই ছেড়ে রাখছে; নিজেও তাকে বিবাহ করছে না এবং অন্য কারো কাছে বিবাহও দিচ্ছে না। 

; j (ই.ফা. ৭২৫০, ই.সে. ৭৩০৫) 

IH 3 ALE Ue af te ale Cl Sd HE Lk AE (J9)-VEYY 
SUSU Ch Jo Se 6 oh Loh a CN os SG lt Ul ad Ss 
He 8 AAG DED ASS EG VAS LG CEB Gl ad A AL od 


৭৪২২-(৯/...) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, মহান আল্লাহ 
তা'আলার বাণী : “এবং লোকেরা আপনার কাছে নারীদের সম্পর্কে বিধান জানতে চায়, বলুন, আল্লাহ 
তোমাদেরকে তাদের ব্যাপারে বিধান জানিয়ে দিচ্ছেন”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ১২৭) এর ব্যাখ্যায় বলেন, আয়াতটি 
এ ইয়াতীম মেয়েদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যে রয়েছে এমন এক পুরুষের তত্ত্বাবধানে যার সম্পদে এমনকি 
খেজুর বাগানেও উক্ত নারী অংশীদার । সে তাকে বিয়ে করতেও আগ্রহী নয় এবং অন্যের কাছে বিয়ে দিতেও 
আগ্রহী নয়। কেননা তাহলে সে তার সম্পদের শারীক হয়ে যায়। ফলে সে তাকে বিয়ের ব্যবস্থা না করে এমনিই 
ফেলে রাখে । (ই.ফা. ৭২৫১, ই.সে. ৭৩০৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮৪ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


be anf be celts Ue COL 13 Be UG At od Eh 8 Hf EES (rorapvy-vEtr 
(1: lsd dns ally SUE 1 US LAD A ok LE 
Ais Jb Lf GE US 1 ALT Sle 256 Gl 5H JU Ms cb dj: li 
৭৪২৩-(১০/৩০১৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, মহান আল্লাহর বাণী : “এবং যে গরীব সে যেন ন্যায়ানুগ পন্থায় আহার করে”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ৬)! 
তিনি বলেন, এ আয়াতটি ইয়াতীমের ধন-সম্পদের এঁ তত্ত্বাবধায়ক সম্বন্ধে অবতীর্ণ হয়েছে, যে তার 
সম্পদের তত্ত্বাবধান করছে এবং সেটা রক্ষণাবেক্ষণ করছে। যদি তত্তবাবধানকারী ব্যক্তি গরীব হয় তবে সে 
ন্যায়ানুগ পরিমাণ তা হতে পারিশ্রমিক হিসেবে আহার করতে পারবে। (ই.ফা. ৭২৫২, ই.সে. ৭৩০৭) 


As i Ae ur an ur AE Ecc Fe si EC lS sl < লেন (.../)-VYETE 
sb A dG: ela sd diy ally ISU 18 OS ay GEL Be US LAD 
Il IL Sy BESS US AC in oi TH 
৭8২৪-(১১/...) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, মহান আল্লাহর 
বাণী : “যে অভাবমুক্ত সে যেন নিবৃত থাকে এবং যে গরীব সে যেন ন্যায়ানুগ পরিমাণ ভোগ করে”- (সূরাহ্‌ আন্‌ 


নিসা ৪: ৬) এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি ইয়াতীমের তত্ত্বাবধানকারী ব্যক্তির ব্যাপারে নাযিল হয়েছে, সে যদি 
Midi dss oD Lid es ssl dL do KEL Ee Bon oes 


যা ৭২৫৩, ই.সে. ৭৩০৮) 


৭8২৫-(.../...) রে কুরায়ব (রহঃ) es হিশাম (রহঃ)- এর সুন্রে এ ও সানাদে অবিকল দ হাদীস বৰ্ণনী 
করেছেন। (ই.ফা. ৭২৫৪, ই.সে. ৭৩০৯) | 


te 43 be celta 8 Ee 5 HEE ES AGS od 3 8 Hf ES (ovipny-vEv 
Ls cali La ন 5 Pe OL tay HE in SIE IP 9 Fo IH a AE 
IAD CG BS OS Ef: rr pd Calo 
৭৪২৬-(১২/৩০২০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, মহান আল্লাহ তা'আলার বাণী : “যখন তারা তোমাদের (বিপক্ষে) উপর হতে ও নীচ হতে সমাগত 
হয়েছিল- (ভয়ের কারণে) তোমাদের চোখ বিস্কারিত হয়ে গিয়েছিল, তোমাদের প্রাণ হয়েছিল কণ্ঠাগত এবং 
তোমরা আল্লাহর ব্যাপারে নানা রকম বিরূপ ধারণা পোষণ করছিলে”- (সূরাহ্‌ আল আহযাব ৩৩ : ১০) এর ব্যাখ্যায় 
বলেন, এ আয়াতটি খন্দক যুদ্ধের দিন অবতীর্ণ হয়েছে। (ই.ফা. ৭২৫৫, ই.সে. ৭৩১০) 


be 4 be Blt BS OL Lh EE BS AES of L2H Hf EBS (rnp VEYY 
) oN 5: EG YY vA: t clan A Loe 1 V8 GEG Ow AE HS fF se 
eh On of CH Gly HS Y J UO Sl Gate Jb dol he L5 sh 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৬) তাফ্‌সীর ৩৮৫ ' 


৭8৪২৭-(১৩/৩০২১) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। আল্াহর 
বাণী : “কোন সহধৰ্মিণী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে, তবে স্বামী-স্ত্রী যদি সমঝোতা 
করতে চায় তাদের কোন দোষ নেই এবং সমঝোতা (সন্ধি) সর্বাবস্থায়ই উত্তম”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ১২৮) তিনি 
এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি এ মহিলাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যে এমন একজন পুরুষের কাছে ছিল, 
যার সাহচর্য সে দীর্ঘদিন ছিল। এখন সে তাকে তালাক দিতে চায়। আর মহিলা বলে, আমাকে তালাক দিও না 
বরং আমাকে তোমার সাথে থাকতে দাও। তবে তোমার জন্য আমার পক্ষ হতে অন্য স্ত্রী গ্রহণের অনুমতি থাকল । 
এ প্রসঙ্গে উপরোল্লিখিত আয়াতটি অবতীর্ণ হয়। (ই.ফা. ৭২৫৬, ই.সে. ৭৩১১) 

So LA 5 LE Le 4a Ce lia Gis dd Hf ES 6 Hf EES CD j-VEYA 

US Hd AL: i vA: tla sd UATE) 55 Gt ta HE Ha EE Hf 

eb 8: 5 OH VE UG Ts nt Cl by Vie HES YY lh en So 
2 sua 

৭৪২৮-(১৪/...) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত। আল্লাহর বাণী : “কোন স্ত্রী 
যদি তার স্বামীর অসদাচরণ ও উপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ-মীমাংসা করতে চাইলে তাদের কোন 
দোষ নেই বরং সমঝোতাই (সন্ধিই) উত্তম”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ১২৮) তিনি এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি এ 
মহিলা সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যে এমন একজন পুরুষের কাছে ছিল, সম্ভবতঃ সে তার প্রতি ভালবাসা ও 
আকর্ষণ অনুভব করে না। অথচ সে তার দীর্ঘ সাহচর্যে ছিল এবং তার সন্তান-সস্ততিও রয়েছে। ফলে সে তার 
স্বামী হতে পৃথক হওয়া অপছন্দ করছে। তখন উক্ত মহিলা তাকে বলছে, তুমি আমার পক্ষ হতে মুক্ত (অন্য স্তর 
গ্রহণে অনুমতি থাকল) । (ই.ফা. ৭২৫৭, ই.সে. ৭৩১২) 


: Di adh be BIE 9 olin te da of Ua 3 Oh 53 CES (revvpoy-VEtA 


PAS BE Cl SLAY AAG Of 1d Sl UAE 0 ca 
৭৪২৯-(১৫/৩০২২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘উল্নওয়াহ্‌ (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা 


করেন। তিনি ('উরওয়াহ্‌) বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) আমাকে বলেছেন: হে ভাগ্নে! লোকেদেরকে নাবী ু্টু-এর 
সহাবাদের জন্য মাফ চাইতে আদেশ দেয়া হয়েছিল, কিন্তু তারা তাদের গাল-মন্দ করেছে। 


ABs ALY lige alta Gis dad ff ES igs oH HEE (feo) VEY 
৭৪৩০-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হিশাম (রহঃ)-এর সূত্রে এ সানাদে অবিকল 


Ob DE OF ds BS al Bo dnl oe ty Bl EE ES (revrpy-VEr) 
E38 Gd Uae GE OD IN oh 3 Ll A GE: OS ch aed be cad 
LB CT Sid: 8 Ce ALG te OF od SE far : tla ind Cee 
EA 
৭৪৩১-(১৬/৩০২৩) ‘উবাইদুল্মাহ ইবনু মু‘আয আল ‘আস্বারী (রহঃ) ..... সা'ঈদ ইবনু জুবায়র (রাযিঃ) 
থেকে বর্ণিত । তিনি বলেন, কুফাবাসী লোকেরা মহান আল্লাহর এ বাণীকে কেন্দ্র করে মতভেদে লিপ্ত হল : “কেউ 
₹ সহীহ মুসলিম (৬ষ্ঠ) ফৰ্মা-৫২ www.waytojannah.com 


Contents 


৩৮৬ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


স্বেচ্ছায় স্বজ্ঞানে কোন মু'মিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম; সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি 
রুষ্ট হবেন, তাকে লা‘নাত করবেন এবং তার জন্য মহাশান্তি প্রস্তুত করবেন” (সূরাহ্‌ আন্‌ নিসা ৪.: ৯৩) এ আয়াত 
সম্পর্কে দ্বিমত পোষণ করলে আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে আসলাম এবং তাকে এ ব্যাপারে প্রশ্ন 
করলাম । তিনি বললেন, এ আয়াত শেষ পর্যায়ে নাযিল হয়েছে। সুতরাং অন্য কোন আয়াত সেটাকে মানসুখ 
করতে পারেনি। (ই.ফা. ৭২৬০, ই.সে. ৭৩১৫) 
CE En, c ORS Lat BS YU Be As od br Lat BS AY) -YETY 
Ly! Se LE Ee hss YU nl EE ABE 
JHU AT od LS KS OF PS 
lL Ald rl ee 
৭৪৩২-(১৭/...) মুহাম্মাদ ইবনুল মুসার্না ও ইবনু বাশৃশার, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ম শু'ব্যহ্‌ 
(রহঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। 
কিন্তু মুহাম্মাদ ইবনু জা‘ফার-এর বর্ণনায় আছে 03% ৬ ১৯1 4 এঁ আয়াত সর্বশেষ নাযিল হওয়া 


আয়াতের অন্তর্ভুক্ত। : 
আর নায্র-এর হাদীসের মধ্যে রয়েছে ঠা ৮ আন. .। নিশ্চয় এ আয়াত সৰ্বশেষ নাযিল 
হওয়া আয়াতগুলোর অন্তর্ভুক্ত । (ই.ফা. ৭২৬১, ই.সে. ৭৩১৬) 


cs Eo obs Lo La BL YU ot 2 PEE ue th aa BS (.. AATYETTY 
EN ula Ue le a dl Ud 5 ga Se GA Sh Gh we he cpa 2 
CA ANI eh Le Bet WE ff U8 SL bed IE Hn 3d a Lat Gage Sah 
si CH JG 1A: vo A id EAE y Fy > a i CG Ys Al w el LS Y 
A 
৭৪৩৩-(১৮/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র 
(রাখিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আবদুর রহমান ইবনু আব্যা আমাকে নিম্নোক্ত দু'টি আয়াতের ব্যাপারে ইবনু 
‘আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করার জন্য আদেশ দিলেন। তন্যধ্যে প্রথমটি হলো, “কেউ স্বেচ্ছায় কোন মু'মিনকে 
হত্যা করলে"- (সুরাহ্‌ আন্‌ নিসা ৪: ৯৩) এর হুকুম সম্বন্ধে আমি তাকে প্রশ্ন করলে তিনি বললেন, কোন আয়াত এ 
আয়াতটিকে রহিত করেনি । আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে; “এবং তারা আন্তাহর সঙ্গে কোন মা'বুদকে আহ্বান করে 
না। আল্লাহ যার হত্যা বারণ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না”- (সূরাহ্‌ আল ফুরকান ২৫ : ৬৮) । এ 
সম্পর্কে আমি তাকে প্রশ্ন করলে তিনি বললেন, এ আয়াতটি মুশরিকদের বিষয়ে নাযিল হয়েছিল। 


(ই.ফা. ৭২৬২, ই.সে. ৭৩১৭) 
5 GE Lh lhl C3 pal al HES Al AE ts OUR HS (hy-YETE 
DL be BG Uy: OSE IE EUG 5 od OAT GY dl oe OSES SY Ch ACs I 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৬) তাফ্সীর ৩৮৭ 


ey CAs Cb ta I I 52 BL USE arg CE dl a 5h ll UES 5 aly Ue 
Ay) নী [hv : Yo 064505 EL See 


লাল ল পল লল 


৭৪৩৪-(১৯/...) হারূন ইবনু ‘আবদুল্লাহ ড্হ) ue হৰঃ ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
“এবং তারা আল্লাহ ছাড়া কোন মা'বুদকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে 
হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামাতের দিন তার শাস্তি দ্বিগুণ 
করা হবে এবং সেখানে স্থায়ী হবে লাঞ্ছিত অবস্থায়”- (সূরাহ্‌ আল ফুরকান ২৫: ৬৮) । উক্ত আয়াতটি মাক্কায় অবতীর্ণ 
হবার পর মুশরিকরা বলতে আরম্ভ করল যে, ইসলাম গ্রহণ করলে আমাদের কি উপকার হবে, আমরা তো 
আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেছি, যাদেরকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তাদের হত্যা করেছি এবং 
অশ্নীল কাজ-কর্মে লিপ্ত হয়েছি। তখন আল্লাহ তা'আলা নাযিল করেন, “তারা নয় যারা তাওবাহ্‌ করে, ঈমান আনে 
ও সৎকর্ম করে। আল্লাহ তাদের পাপরাশি পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু"- 
(সুরাহ আল ফুরকান ২৫: ৭০) । অতঃপর ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করল এবং ইসলাম 
সম্বন্ধে যথাযথ উপলব্ধি অর্জন করল তারপর হত্যা করল, তার তাওবাহ্‌ কবুলযোগ্য নয় । 

(ই.ফা. ৭২৬৩, ই.সে. ৭৩১৮) 


Sh - 53 BS YG LGA 2s Ch SD LE pe GA Se RS Iry-vtve 
be ON ck: U8 5 be Sf : ll GES pi OH = HL sic) 
URS CAD EDA 3 3 AS oh Ae C5: UU SY: UU TTS Ce ILL aga OH toad 
GELS HC Ho U5 55 AT dd Gy YB LA A OM HST ATU A 
AUG Lh BIS NL beg J 9 Bi 
(Ea I SED 5 AN oh CLES ph 0 BD 
৭৪৩৫-(২০/...) “আবদুল্লাহ ইবনু হাশিম ও ‘আবদুর রহমান ইবনু বিশ্র আল ‘আবৃদী (রহঃ) 20 সা‘ঈদ 
ইবনু জুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে বললাম, যে লোক স্বেচ্ছায় 
কোন মু'মিনকে হত্যা করে তার তাওবাহ্‌ গ্রহণযোগ্য হবে কি? তিনি বললেন, না, গ্রহণযোগ্য হবে না। এরপর 
আমি তার কাছে সূরাহ্‌ আল ফুরকানে বর্ণিত উল্লেখিত আয়াতটি পাঠ করলাম, “যারা আল্লাহর সঙ্গে কোন 
মা'বুদকে ডাকে না। আন্লাহ যার হত্যা বারণ করেছেন যথোপযুক্ত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং 
ব্যভিচারও করে না । যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে"- (সূরাহ্‌ আল ফুরকান ২৫: ৬৮) । তিনি বললেন, এটা 
তো হচ্ছে মান্ধী আয়াত মাদানী আয়াত সেটাকে মানসুখ করে দিয়েছে। আর তা হলো, “যে ব্যক্তি স্বেচ্ছায় কোন 
মু'মিনকে হত্যা করে তার ‘আযাব জাহান্নাম"- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ৯৬) । 


কিন্তু ইবনু হাশিম-এর বর্ণনায় রয়েছে যে, অতঃপর আমি তার কাহে সূরাহ্‌ আল ফুরকানে উল্লেখিত ধর ১ 
2৮ (4৯ (সুরাহ আল ফুরকান ২৫ : ৭০) আয়াতটি তিলাওয়াত করলাম । (ই.ফা. ৭২৬৪, ই.সে. ৭৩১৯) 


LE UG ALA Lh LEY dl SE LD LIOR AE of 0 8 Hf BE (reve) VvErn 
Al SE be lien Cf mall Ae LP code Hf UOT coe Ch he BES ASI UU, UO 
Wwww.waytojannah.com 


Contents 


৩৮৮ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


ST be TS IT - GE LUD Jy - HH oe LUI: Ve jal eG 
Cia Ji Goi dl "as EP ad Cli yh CL 
AT I ls Fon bof LS 3 ALD os 
৭৪৩৬-(২১/৩০২৪) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, হারূন ইবনু ‘আবদুল্লাহ ও ‘আবৃদ ইবনু ছুমায়দ (রহঃ) 
es ‘উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্বাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইবনু “আব্বাস 
(রাযিঃ) বললেন, তোমার কি জানা আছে? হারূন (রহঃ) বলেন, তিনি বলেছেন, কুরআনের সর্বশেষ নাযিলকৃত 
পূর্ণাঙ্গ সূরাহ্‌ কোনটি? আমি বললাম, হ্যা, তা হলো, ধু, এন "১০ + 13]}। তিনি বললেন, তুমি সত্য 
বলেছ। ইবনু আবূ শাইবার বর্ণনায় ', (সর্বশেষ)-এর পরিবর্তে £১১ (5 254 কথাটি উল্লেখ রয়েছে। 


(ই.ফা. ৭২৬৫, ই.সে. ৭৩২০) 
tbe ALLY Kgs ied sf Be dye Hf CUT al CS GEL BS, (ey VETY 
Je 0 BH Hs mad Le IG 1 AT UN 
৭৪৩৭-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ ‘উমায়স (রহঃ) হতে এ সূত্রে উপরের হাদীসের 
অবিকল বর্ণনা করেছেন। তিনি তার বর্ণনায় $+, এ! বলেছেন। আর তিনি ‘ইবনু সুহায়ল’ না বলে শুধু 
‘আবদুল মাজীদ’ বাক্যটি উল্লেখ করেছেন। (ই.ফা. ৭২৬৬, ই.সে. ৭৩২১) 


- call 552 0 Ll ALY C2 GEL AES of L2G Hf ES (rvoprr)-VETA 


চরাচ্ছিল, এমতাবস্থায় কতক মুসলিম তার কাছে আগমন করলে সে বলল, ‘আসৃসালামু “‘আলাকুম’। এতদ্সত্বেও 
তারা তাকে পাকড়াও করল। অতঃপর তারা তাকে হত্যা করতঃ তার এ ছোট্ট বকরীর পালটি নিয়ে নিল। এ 
ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হলো : “যারা তোমাদেরকে সালাম করে, ইহ-জীবনের সম্পদের শালসায় তাকে বলো 
না, তুমি ঈমানদার নও”- (সূাহ্‌ আন্‌ নিসা ৪: ৯৪)। ইবনু ‘আব্বাস (রাযিঃ) {১ বলেছেন, তবে কেউ কেউ 
আলিফ ছাড়া পাঠ করেছেন। (ই.ফা. ৭২৬৭, ই.সে. ৭৩২২) 


ih th Lo Ct ie Ae Ess de 8 Hf BES (reryrrj-veéra 
ch: NM GEL of be ds be hs tn LoL Ec YG ch SN billy — JE 
be Ud I Gosh te SY Ssh ES HAGA WB an oil: I 
nd Gs bn S31 LL OGY EN oh CH wb 54 UH ls tn ES Na 
[YAS : Y 543 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৬) তাফ্সীর ৩৮৯ 


৭৪৩৯-(২৩/৩০২৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসাননা ও ইবনু বাশৃশার (রহঃ) ..... 
বারা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আনসারী লোকেরা হাজ্জ সমাপ্তি শেষে বাড়ী ফেরার পর দরজা দিয়ে 
প্রবেশ না করে পেছন দিক থেকে ঘরে প্রবেশ করত । অতঃপর এক আনসারী সহাবা দরজা দিয়ে প্রবেশ করলে এ 
ব্যাপারে তাকে কিছু (ভাল-মন্দ) বলা হলে “পেছন দিক দিয়ে তোমাদের বাড়ীতে ঢুকাতে কোন সাওয়াব নেই”- 
(সূরাহ্‌ আল বাকারাহ ২: ১৮৯) এ আয়াতটি অবতীর্ণ হলো । (ই.ফা. ৭২৬৮, ই.সে. ৭৩২৩) 


Gl SSH Hs SG Lf NET Cul Ob Hy ES AB ad: LY) - 
১. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণে তাদের ভ্রদয় ভক্তিতে 
বিগলিত হওয়ার সময় কি আসেনি” 


Se OAL ky 0 dl Se Gs Lal sell Se CL O53 FS Cr. *YV/Nv£)- VEE, 
OSG: I 23 590 ono Cp ol A 0 G2 LP cD off Sh mn bf MOY 
: ov a3 5d dA SS Ll RSS OF 190 Call ob Alp 251 5 dn GEE Uf CH GS 
Cm ES YN 
৭৪৪০-(২৪/৩০২৭) ইউনুস ইবনু “আবদুল আ‘লা আস্‌ সাদাফী (রহঃ) ..... ইবনু মাসউদ (রাযিঃ) থেকে 
বর্ণিত তিনি বলেন, আমাদের ইসলাম গ্রহণ করা ও নিম্নোক্ত আয়াত তথা- “যারা ঈমান আনে আল্লাহর স্মরণে 


তাদের অন্তর কি ভক্তিতে বিগলিত হওয়ার সময় আসেনি ”- (সূরাহ্‌ আল হাদীদ ৫৭ : ১৬) এর দ্বারা আমাদেরকে 
উপহাস করার মধ্যে চার বছরের ব্যবধান ছিল। (ই.ফা. ৭২৬৯, ই.সে. ৭৩২৪) 


(al fs Lie ELS 95SY GG Uh ob : Gl -Y 
২. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে” 
* cpl SIE si Ef 2 tS 9 ARAL Enc HE er 9 a (Y.YAfYo)-Y££) 
OH OF DES Of Me UP cos ole UP ces oh Ll te dt BS ie Uc ~4j bill, 
G05 oe 5S WS ood Uo: JES LUE 83 Sl Ashi Hh ws : UM oe 
4 5 ‘sy 
Al Sd 25 159 Cd AS Ln HOH 
[7 :V aleNl sd Gara US Bo P65 1955p AS ok CH 
৭88১- (২৫/৩০২৮) মুহাম্মাদ ইবনু বাশ্শার ও আবু বাক্র ইবনু নাফি* (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
থেকে বর্ণিত ৷ তিনি বলেন, স্ত্রীলোকেরা উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ্র তাওয়াফ করত এবং বলত, কে আমাকে একটি 
কাপড় ধার দিবে? এর দ্বারা উদ্দেশ্য স্বীয় লজ্জাস্থান ঢাকা । 
আর এটাও বলত, আজ খুলে যাচ্ছে কিয়দংশ বা পূর্ণাংশ। 
তবে যে অংশটা খুলে সেটা আমি আর কখনো হালাল করব না । 
তখন অবতীর্ণ হলো, “প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য অবলম্বন করবে”- (সূরাহ্‌ আল আ'রাফ ৭: ৩১)। 


(ই.ফা. ৭২৭০, ই.সে. ৭৩২৫) 
Wwww.waytojannah.com 


Contents 


৩৯০ সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ড) 


GU GF HSL NA STP AGA G dr 
৩. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “তোমরা তোমাদের দাসীদেরকে ব্যভিচারে বাধ্য করো না” 
A Les ds “ ue Lh SX ee G8 Lee (Yevajy-YEEY 
NEE Ad sal Se be: Jb HE Le OU of LF cle BS di Hf BS - 8 
Erol Y bh ue IEA TD 9 Fe THU Et Uh Ad: 8 BI Ik 
VE 30 502d dim D5 (Ce) CeADS) 55 on A LB ASS is Uy UH Lue 1 
[ry 


৭৪৪২-(২৬/৩০২৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, ‘আবদুন্লাহ ইবনু উবাই ইবনু সালৃল তার বাঁদীকে বলত, যাও বেশ্যাবৃত্তির মাধ্যমে সম্পদ 
উপার্জন করে নিয়ে এসো । তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন, “তোমাদের বাঁদীদেরকে সতীত্ব রক্ষা করতে 
চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাদেরকে ব্যভিচারে লিপ্ত করতে বাধ্য করবে না। আর যে তাদেরকে বাধ্য 
করে, তবে তাদের (দাসীদের) উপর জবর-দত্তির পর আল্লাহ তো (দাসীদের জন্য) ক্ষমাশীল, পরম দয়ালু”- 
(সূরাহ্‌ আন্‌ নূর ২৪ : ৩৩) । (ই.ফা. ৭২৭১, ইসে. ৭৩২৬) 

Ue EE RPA oe Cy ‘uel Le Ae 0 Fecal ss als EE CS JYV)-YEETY 
NDS UG CG TEE SAW IE Ter Of HAHA SY oh 

{2D U4) I od GE sc LO LAST dl THE BEE Ll of DE CCS 

৭৪৪৩-(২৭/...) আবূ কামিল আল জাহদারী (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
‘আবদুল্লাহ ইবনু উবাই এর দু'জন বাদী ছিল। একজনের নাম ছিল মুসাইকাহ্‌ এবং অপরজনের নাম ছিল 
উমাইমাহ্‌ । সে দু'জন বাদীকে দিয়ে জোরপূর্বক বেশ্যাবৃত্তি করাতো। তাই তারা এ বিষয়ে নাবী সু -এর নিকট 
অভিযোগ করল । তখন আল্লাহ তাআলা নাধিল করলেন : “তোমাদের বাদীরা সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব 
জীবনের ধন-লালসায় তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে জোর-জবরদত্তি করবে না। আর যে তাদেরকে জোর- 
জবরদস্তি করে তবে তাদের (বাদীদের) উপর জবরদত্তির পর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু'। 

(ই.ফা. ৭২৭২, ই.সে. ৭৩২৭) 
lh FD od UHL USPY Ch Llp AG AH ds ly ~t 

৪. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “তারা যাদেরকে আহ্বান করে তারাই তো তাদের 
প্রতিপালকের নৈকট্যার্জনের উপায় খোজ করে” 
be cel cp ‘৯০ G4 He BS As of GS SH ES (rrpoay-VEtt 
Lh blo ol U5 OFFS CAD ify  “ I 5 Al Se Lo cia of UF el 
Ll BN CT O53 1G 1b Cal Cs OK: JG fov : v sly 5) ৰ: ~~ 

bn Re SH, hele ce Us 
YW wWaytaiannah com 


Contents 


পর্ব (৫৬) তাফ্সীর ৩৯১ 


৭৪88-(২৮/৩০৩০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, মহান আল্লাহ তাআলার বাণী : “তারা যাদেরকে আহ্বান করে তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য 
BUI AI SE TA EEOC RCE ৫৭) এর ব্যাখ্যায় বলেন, একদা একদল জিন ইসলাম গ্রহণ 
করলো। (একদল মানুষ) তাদের (জিনদের) পূজা করতো। কিন্তু পূজায় রত এ লোকগুলো তাদের পূজাতেই 
- অটল থাকল । অথচ জিনের একদল ইসলাম গ্রহণ করেছে। (.ফা. ৭২৭৩, ই.সে. ৭৩২৮) 
uae FE is ES OO: Lic ES ee ol wn Ee 3 HS (. fray YEtto 
5 Uk J Gal sh i) cl ' a st Sa 4 fy dl Xe be jae of be mA or 
cn EE Ol pels Uy! ALL, = ty DN LA th es 10 Ee) 05) is 
lh Sp ol On US 
| 988৫-(২৯/.. ) আৰু বাক্র ইবনু নাফি' আল ‘আবৃদী (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, মহান আল্লাহর বাণী : “তারা যাদেরকে আহ্বান করে তারাই তো তাদের পালনকর্তার নৈকট্যার্জনের উপায় 
সন্ধান করে”- (সূরাহ্‌ আল ইসরা ১৭: ৫৭)-এর ব্যাখ্যায় বলেন, একদল মানুষ কয়েকটি জিনের পূজা করত। 
ারপর জিনের দলটি ইসলাম গ্রহণ করল। কিন্তু এ লোকগুলো তাদের পূজার উপর অটল থাকে। তখন অবতীর্ণ 
হলো, “তারা যাদেরকে ডাকে, rE LAL LLL 
be ion ১৭: a) VIA ৭২৭৪, ন) 
ALY 
৭৪8৬-(../..) বিশ্র ইবনু খালিদ (রহঃ) ..... সুলাইমান (রাষিঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৭২৭৪, ই.সে. ৭৩৩০) 
[ECE al ES Sys Er) Cn al Ye ESC BA &¥ re- HS (. fre ‘Jy YEEY 
Shih asc sa pe Ge DVIS GAR GEORGY 
li nh 1% us 1 535 SA STS: JU Gh es Dd Ci ৬৯ 
GAL reo ol O38 CIES Ch eS TA EY si Fe a ER) sn 
৭৪৪৭-(৩০/..) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, মহান আল্লাহর বাণী : ন ইবনু শাহর রেট) দ্‌ তে তাদের প্রতিপালকের মৈকট্যার্জনের উপায় খৌ 
করে”- (সূরাহ্‌ আল ইসরা ১৭: ৫৭)-এর ব্যাখ্যায় বলেন, অত্র আয়াতটি ‘আরবের এক দল লোক সম্বন্ধে নাযিল 
হয়েছে। তারা কতগুলো জিনের আরাধনা করত। অভঃপর জিনেরা তো ইসলাম গ্রহণ করলো কিন্তু তাদের 
‘ইবাদাতে রত এ মানুষগুলো তা বুঝতে পারল না। তখন অবতীর্ণ হলো, “তারা যাদেরকে ডাকে তারাই তো 


তাদের প্রতিপালকের নৈকট্যার্জনের উপায় সন্ধানে লিপ্ত থাকে”- (সূরাহ্‌ আল ইসরা ১৭: ৫৭)! 
(ই.ফা. ৭২৭৫, ই.সে. ৭৩৩১) 


tas JESS SHV 2 Soom 0 2b -o 
৫. অধ্যায় : : সুরাহ্‌ বারাআহ্‌ (আত্‌ তাওবাহ্‌), আল আনফাল ও আল হাশর 


৩A: UU 2 0 me be D3 off Ce Fh BS ahh OF 8 Se > (rer UE 
yd es Hs UE SI CL all 8 YU TAT UHL TO le SB 


Wwww.waytojannah.com 


৩৯২ __ সহীহ মুসলিম (৬ষ্ট খণ্ড) 


of 3 0 DAG Sf: O55 Us I SEY CH: ON a SY Se ks 
._ ৭88৮-(৩১/৩০৩১) ‘আবদুল্লাহ ইবনু মুতী' (রহঃ) ..... সা*ঈদ ইবনু জুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, একদা আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, সূরাহ্‌ আত্‌ তাওবাহ্‌ ৷ 
বরং এটা হচ্ছে অপমানকারী সূরাহ্‌। এ সূরাতে কেবল 4৮ - ক (এদের মধ্যে, এদের মধ্যে)'বর্ণিত হয়েছে। 
ফলে মানুষেরা ধারণা করতে লাগল যে, এ সূরায় আমাদের কেউ আলোচনা ব্যতীত অবশিষ্ট থাকবে না, সকলের 
দুর্বলতা তুলে ধরবে। অতঃপর আমি বললাম, সূরাহ্‌ আল আনফাল। এ কথা শুনে তিনি বললেন, এ সূরাহ্‌ তো 
বাদ্র যুদ্ধের পটভূমিতে নাযিল হয়েছে। এরপর আমি সূরাহ্‌ আল হাশ্রের কথা বললাম। তিনি বললেন, এতো 
বানু নাযীর গোত্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে। (ই.ফা. ৭২৭৬, ই.সে. ৭৩৩২) 
SAM NS JH od El ~1 
৬. অধ্যায় : মদ্যপান হারাম হওয়ার বিধান নাযিলের প্রসঙ্গে 
OF La 0 UES of bP De £5 tale UES At od LG 8 HH Es (rervyeny-ve ta 
Oo Sf ss Cf: 6B ae By dl Sl BE ah UMD Sie cle DE CLS: MLE cH 
Ty LAG HG Sy peal Tinh Cn FUN LLL i 2 TH EG Wad TH 
ls ADS, oh G3 CH) See OK FEE al I Hf nl US ess BEN RSE, Coho LC 
GD sl oe 
৭৪8৯-(৩২/৩০৩২) আবু বাক্র ইবনু শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদিন ‘উমার (রাযিঃ) রসূলুল্লাহ 8 -এর মিম্বারে উঠে খুৎ্বাহ্‌ প্রদান করতঃ প্রথমে আল্লাহর প্রশংসা 
এবং গুণকীর্তন করলেন। অতঃপর বললেন- মদ হারাম হওয়ার বিধান যেদিন অবতীর্ণ হওয়ার অবত্তীর্ণ হয়েছে। 
তখন তা পাঁচটি জিনিস হতে বানানো হতো, গম, যব, খেজুর, আঙুর এবং মধু হতে। আর যা মানুষের বিবেক- 
বুদ্ধি বিলোপ করে দেয়, তা-ই মদ। আর তিনটি বিষয়, হে লোক সকল! আমার প্রত্যাশা । যদি রসূলুল্লাহ 3 
আমাদের কাছে দাদার (পরিত্যক্ত সম্পত্তি), কালালাহ্‌ (নিঃসন্তান ব্যক্তির পরিত্যাজ্য সম্পত্তি) এবং সুদের বিভিন্ন 
অধ্যায় সম্পর্কে (আরো স্পষ্ট):বলে যেতেন। (ই.ফা. ৭২৭৭, ই.সে. ৭৩৩৩) 
I 0 0p Ged oo UES A ES 3 Lx UAT LK Hf ESS (fem veo. 
A RPS TS SB al Uf 3 Uf: I FEE Al IL ia ole SE 2 ee Cts - 
A Ud SDE, od ls Le 225i pty Hiiry Laiy Ly ciel tn HLS toe in 
Es te ES BE Eh 2 GE Ie bes Uj See OS BE al I HY Eo 
৭8৪৫০-(৩৩/...) আবু কুরায়ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাধিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ‘উমার 
ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে রসূলুল্লাহ 3-এর মিম্বারে উঠে খুৎ্বাহ্‌ রত অবস্থায় এ কথা বলতে শুনেছি যে, 
অতঃপর হে লোক সকল! মদ হারাম হওয়ার বিধান অবতীর্ণ হয়েছে। তা পাঁচটি জিনিস হতে বানানো হয়। 


আদ্গুর, খেজুর, মধু, গম ও যব হতে। আর যা মানুষের হিতাহিত জ্ঞান বিলুপ্ত করে দেয় তা-ই মদ। আর তিনটি 
বিষয়, হে লোক সকল! আমার মনের কামনা, যদি রসূলুল্লাহ 3 আমাদেরকে (নিয়োক্ত কতিপয় বিষয়ে) আরো 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৫৬) তাফ্্‌সীর ৩৯৩ 


বিশদভাবে সুস্পষ্টভাবে বলে যেতেন তবে তো আমরা এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌছে যেতে পারতাম। আর তা 
হচ্ছে, দাদার (মীরাস বন্টন), কালালাহ্‌ (নিঃসন্তান ব্যক্তির পরিত্যাজ্য সম্পত্তি) এবং সুদের কতিপয় বিষয়াদি 
সম্পর্কিত বিধান বলে দিতেন । (ই.ফা. ৭২৭৮, ই.সে. ৭৩৩৪) 
ald th GEL BS, c Go UF dell Ee Le of 8 Hf Bo (fe. Yo) 
ae ad He CE CHS da ALY iy CES of be ADS 43 Ss ul 
LB UB UES 3 cose Enh 59 23 CH UB CS id 

৭৪৫১-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবু হাইয়্যান (রহঃ) 
হতে এ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে ইবনু ‘উলাইয়্যাহ্‌ আব ইদ্রীস-এর মতো তার হাদীসে (আলুর) 
বাক্যটি উল্লেখ করেছেন। আর রাবী ‘ঈসা ইবনু মুস্হির (রহঃ)-এর ন্যায় তার হাদীসের মধ্যে ৮ (আঙুর) 
শব্দটি উল্লেখ করেছেন। (ই.ফা. ৭২৭৯, ই.সে. ৭৩৩৫) 

(4) of LAA aS SOR} AES AUS gS: bY 
৭. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “তারা দু’টি বিবদমান পক্ষ তাদের প্রতিপালক সম্পর্কে 
বাক-বিতণ্ডা করে” 

0 A LF Sz of be pil ff CP Bo BS IU) C9 se Bo (rerrjrt-YEiory 
ERG [4 : YY 2} 513d {aio df rs £5) as E lp SRT) i BEE 


2 


AEE 0 BINS Ann) Ul Ay A565 5) 0 EEE GPS IA D5 23 1332 OD 
৭৪৫২-(৩৪/৩০৩৩) ‘আম্র ইবনু যুরারাহ্‌ (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি শপথ করে 
বলতেন, “তারা দু'টি বিবদমান পক্ষ তাদের পালনকর্তা সম্পর্কে বাক-বিতণ্ডা করে"- (সূরাহ্‌ আল হাজ্জ ২২: ১৯) 
আল্লাহর এ বাণী এ লোকেদের সম্বন্ধেই অবতীর্ণ হয়েছে, যারা বাদ্রের দিন যুদ্ধ করার জন্য যুদ্ধ ক্ষেত্রে অবতরণ 
করেছিল। এদের একদিকে ছিলেন হামযাহ্‌, ‘আলী ও ‘উবাইদাহ্‌ ইবনুল হারিস (রাযিঃ) আর অপরদিকে ছিল, 
‘উত্বাহ্‌ ও শাইবাহ্‌ রাবী“আর দু’ পুত্র এবং ওয়ালীদ ইবনু “উত্বাহ্‌ । (ই.ফা. ৭২৮০, ই.সে. ৭৩৩৬) 


4c Eo Bl Ls Ef Cc Es ES 40s vi ar E~ 3 ES tap) Veer 
LL 8 UC U6 ACE 0 8 be Se off OF pA gf Ue UR ie bt ADD 
Joh Se Bins GLa JSD 
৭৪৫৩-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবু যার (রাযিঃ) 
থেকে বর্ণিত। তিনি শপথ করে বলতেন, ধর০০১ (৯৯ আয়াতটি অবতীর্ণ হয়েছে- অতঃপর হুশায়মের 
অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৭২৮১, ই.সে. ৭৩৩৭) 


৬ষ্ঠ খণ্ড সমাপ্ত 
(আলহামৃদু লিল্পাহ, সহীহ মুসলিম মোট ৬ খণ্ডে সমাপ্ত হলো) 


WwwwW.Waytojannah.com 


Eo ort dtd 


